Contents 


i 


(A) 


সহীহ মুসলিম 


(চতুৰ্থ খণ্ড) 


[ আরবী ও বাংলা ] 


মূল : ইমাম আবুল হুসায়ন মুসলিম ইবনু হাজ্জাজ (রহঃ) 
[ অনুসৃত মূলকপি : ফু‘আদ ‘আবদুল বাকী’ ] 


আহলে হাদীস লাইব্রেরী ঢাকা 


গেণপাঠাগার এবং শিক্ষা, গবেষণা, প্রকাশনা, দা'ওয়াত, সমাজ সংস্কার ও সেবামূলক প্রতিষ্ঠান) 
https://archive.org/details/@salim molla 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


প্রকাশনায় : 
আহলে হাদীস লাইব্রেরী ঢাকা 
২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০ 
ফোন : ০২-৭১৬৫১৬৬ 
মোবাইল : ০১১৯১-৬৩৬১৪০, ০১৯১৫-৬০৪৫৯৮ 


এছ্‌ব্ডডৃ: 
‘আহলে হাদীস লাইব্রেরী ঢাকা' কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত 
প্রথম পরীকাশ : 
শাবান ১৪৩২ হিজরী 
জুলাই ২০১১ ঈসায়ী 
শ্রাবণ ১৪১৮ বাংলা 
কম্পিউটার কম্পোজ : 
ইউনিক কম্পিউটার্স 
৮৯/৩, হাজী আবদুল্লাহ সরকার লেন, বংশাল 
ঢাকা-১১০০, মোবাইল : ০১১৯৯-৫৬৭৩৭০ 
মুদঘে : 
আফতাব আর্ট প্রেস 
২৬, তনুগঞ্জ, সুত্রাপুর, ঢাকা । 
মোবাইল : ০১১৯৮-১৮০৬১৫ 
হাদিয়া : 


৫৫০/- (পীচশত পঞ্চাশ) টাকা মাত্ৰ 


Sahih Muslim (Volume- 4) 

Published by Ahle Hadith Library Dhaka, 214 No. Bangshal Road, Dhaka-1 100, Bangladesh. 
Phone: 02-7165166, Moible: 01191-636140, 01915-604598 

First Published: July 2011 

Price: 550.00 (Five Hundred) Taka Only. US$ 15.00 


Wwww.waytojannah.com 


Contents 


সম্পাদনা পরিষদ 


শাইখ মুত্তফা বিন বাহরুদীন আল-কাদেমী 


ফাধেলে দেওবন্দ, ডরত। 
অধ্যক্ষ মাদরানা মুহামমাদীয়া আরাধীয়া, যাত্রাবাড়ী, ঢাকা। 
শাইখ আবদুল খালেক সালাধী 

সাবেক অধ্যক্ষ. মাদরাসা যুহাম্মাদীয়া| আরাবীয়া, যাত্রাবাড়ী, ঢাকা। 
মুহাদিস- আল-যারকাযুল ইসমাযী কমপ্রেক্স, নওদাগাড়া, রাজশাধী। 
শাইখ শামসুদীন সিলেটী 

উপাধ্যক্ব- রসুমপর ওসমান যো সিনিয়র মাদরাসা, নারায়ণগগ্ড। 
শাইথ ডৰ বদ মমা শইদুযাহ খন মাদানী 
অধ্যক্ষ. মাদরাসাতুল হাদীস, নাির বাজার, ঢাকা। 

প্রেমিডেট- ইসব এডুকেশন এড নিস ফাউভেশন, ঢারা। 


শাইখ মাওলানা মোহাম্যাদ নোমান বড়া 
দারা হাদীস, ডারত। 


সাবেক মুদারযিস- মাদরাসা মুহাম্যাদীয়া জরাধীয়া, যাত্রাবাড়ী, ঢাকা। 


অধ্যাগক মুহামাদ মানসূরল হক ভুদি-দয়দী 
bd এ, রদ যা যায সৌদী আরব 
মাবেক মুহাদিস- মাদরামাতৃল হাদীস, নাযির বাজার, ঢাকা। 


শই 


নজরুল ইসলাম 
bh Ub UTES ধামরাই, ঢাকা। 


{ত শাইখ আল-আামীন আল-আধীযী 


দাওরায়ে হাদীস- আল জামি 


0 সৃইখ যা মাটন জান জানম 
এইচ, (ভারত 
সা নিও জা মাদরাসা দারুল হাদীস সালাফ্য্যাহ, গাচরুখী, নার্যগগ্র। 
শৰ এ. কিউ, এম বিলাল হুসাইন রাহমাণী 
ha মুদাররিন- মাদরাসা মুহাম্যাদীয়া আরাবীয়া, যাত্রাবাড়ী, ঢাকা। 
by মাদরাস| দারুল হাদীস রাহঘানিয়্যাহ, করাটী, পাকিস্তান 
দিমাদ- ইনলামী বিধিদ্যালয, যাদীনাহ, দৌদী আরব। 
এম.এ, ঢাকা বিখৃবিদ্যালয়, বাংলাদেশ। 
£ শইধ মূহানাদ আবদুল ওযারিস 
মুদাররিস- মাদরাসা মুহাম্াদীয়া আরাবীয়া, যাত্রাবাড়ী, ঢাকা। 
দিদা, aE মাদীনাহ, সৌদী আরব। 
সাবেক মুবাচিগ- রাৰিতয আলাম ইমলামী, নৌদী আরুব। 
ফাহীলাত- ‘আরাবিয়া ইদলামিয়া দার সালাম, করাটী, গাকিস্তান। 


ৰ্ট্রড, চট শাইখ হাম ুহ্ণাদ রযিত ইনাম 
লিনাগ ইন করআন- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাদীনাহ, নৌদী আব্ব। 
০ থক গদি 


kd UL EE ধামরাই, ঢাক। 


বুট শাইখ অধ্যাপক মোজামোল হক 
প্রবীণ সাহিত্যিক, গৱেষক, লেখক ও অনুবাদক। 


ডিপ্রোমা ইন হাদীস- ঘন নহা যদ নী দি খনি 


সৌদী কর্তৃক গরিচালিড 


{ত শাইখ মোঃ কামরুল 


- মাদরাসাডুল হাদীস, নাযির বাজার, ঢাকা। 


কামরুল আহসান 
মুদাররিস- আল-জামেয়া মাদীগাডুল উম্ম, বংশাল মালিবাগ, ঢাকা। 


অহসন্লহ বি সানটয়াহ 


কামিল (তাফনীর), মাদরাসা! আনীয়া, ঢাকা। 


WwwwW.waytojannah. 


com 


Contents 


es ABs 
আমাদের কথা 


সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রব্বুল ‘আলামীনের এবং লক্ষ কোটি দরূদ পাঠ করছি মানবতার মুক্তির 
পৃত, সর্বশ্রেষ্ঠ নাবী ও রসূল এবং সকলের অনুসরণীয় ও অনুকরণীয় একমাত্র আদর্শ নেতা মুহাম্মাদুর রসূলুল্লাহ 
$ু-এর প্রতি । 

মুসলিম জাহানের সকল প্রকার দিক-নির্দেশনা লাভের প্রধান উৎস দুনিয়ার বুকে মহাত্রস্থ আল-কুরআনের পর 
সহীহুল বুখারী ও সহীহ মুসলিমের স্থান। এ গ্রন্থসমূহ পরিপূর্ণ সহীহ ও নির্ভুল । আর হাদীস গ্রন্থসমূহের মধ্যে 
কোন বিষয়ে হাদীস সন্ধানে সহজলভ্য এ সহীহ মুসলিমের গুরুত্ব অপরিসীম । 
‘সহীহ মুসলিম’ বাংলা অনুবাদসহ তৃতীয় খণ্ডের পর অতি দ্রুত সময়ে চতুর্থ খণ্ডও প্রকাশিত হলো। ইনশা-আল্লাহ, 
পরবর্তী খণ্ডগুলো অতি শীঘ্রই প্রকাশের মাধ্যমে পূর্ণতা লাভ করবে। বিশ্ববিখ্যাত মুহাক্কিক ‘আলিম মুহাম্মাদ 
ফু‘আদ ‘আবদুল বাকী‘-এর শ্ৰেণীবিন্যাস অনুযায়ী সাজানো মুদ্রণে বাংলার বুকে এটাই প্রথম । 

সহীহ মুসলিম-এর বাংলা অনুবাদ সহজ ও প্রাঞ্জল এবং সাধারণ পাঠকদের উপযোগী করার লক্ষ্যে আমাদের 
প্রকাশিত এ গ্রন্থে মূল হাদীস পূর্ণ সানাদ সহকারে মুদ্রিত হয়েছে। আর বাংলা অনুবাদে শুধু মূল রাবীর নাম উল্লেখ 
করা হয়েছে। মূল ইবারত পাঠ সহজ হওয়ার লক্ষ্যে *্ছরকত সন্নিবেশ করা হয়েছে। গ্রন্থখানায় বিশুদ্ধ অনুবাদ ও 
যথার্থ টীকা সন্নিবিষ্ট করণে ইমাম নাবাবী (রহঃ)-এর সর্বশেষ তা'লীক থেকে নেয়া হয়েছে। 

এরস্থটিতে প্রধানতঃ বিশ্ববিখ্যাত ‘আলিম মুহাম্মাদ ফু‘আদ ‘আবদুল বাকী‘ সম্পাদিত মিশরের বৈরুত সংস্করণ 
“দার ইবনু হাযৃম” এবং “দারুল হাদীস” প্রকাশনীর অনুসরণ করা হয়েছে। “মাকতাবাতুল শামিলাহ” থেকেও 
সহযোগিতা নেয়া হয়েছে। অনুবাদে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। বাংলায় ব্যবহৃত ‘আরাবী শব্দগুলো 
সঠিক ‘আরাবী উচ্চারণের সাথে মিল রাখার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। 

পূর্বের খণ্ডগুলোতে বাজারে প্রকাশিত প্রচলিত ধারা অনুসারে ক্রমিক নম্বর সংযুক্ত ছিল না। অর্থাৎ প্রকাশিত 
খণ্ডগুলোতে প্রথম নম্বরটি কুতুবুত্‌ তিস‘আর তারীখুল ‘আলামী-কে অনুসরণ করা হয়েছিল। কিন্তু পাঠক মহলের 
নিকট উল্লেখিত নম্বরটি বুঝার দুর্বোধ্যতা এবং কুতুবুত্‌ তিস‘আর তারীখুল ‘আলামী-এর কিতাব সহজলভ্য নয় 
বিধায় নতুন করে সাধারণ ক্রমিক নম্বর দেয়া হয়েছে। যেমন অত্র গ্রন্থের প্রথম হাদীসের নম্বর এসেছে 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬৩৫-(১/১৪৯২) । ড্যাস-এর পূর্বে প্রথম নম্বরটি নতুন করে ১ম খণ্ড থেকে ৩য় খণ্ড পর্যন্ত ক্রমিক নম্বর দেয়া 
হয়েছে। তারই ধারাবাহিকতায় ৪র্থ খণ্ডের প্রথম নম্বর এসেছে ৩৬৩৫ নং। আর ড্যাস-এর পরে প্রথম বন্ধনীর 
প্রথম নম্বরটি হাদীসের ক্রমধারা অনুযায়ী এবং দ্বিতীয় বা সর্বশেষ যে নম্বরটি রয়েছে সেটি হচ্ছে ফু'আদ ‘আবদুল 
বাকী' সহীহ মুসলিমে বর্ণিত হাদীসগুলোকে বিষয়ভিত্তিকভাবে সাজানো নিয়মে। 

বিশ্ববিখ্যাত মুহান্ধিক ফু'আদ ‘আবদুল বাকী’ কোন হাদীসের নম্বরে (পর্বের ক্রমিক নম্বর/হাদীস নম্বর) (পর্বের 
ক্রমিক নম্বর/...) (.../হাদীস নম্বর) (.../...) দিয়ে শ্ৰেণীবিন্যাস করে হাদীস সাজিয়েছেন। যে সকল হাদীসের 
সানাদে পার্থক্য থাকা সত্ত্বেও মাতান একই রকম সে হাদীসগুলোকে ফু‘আদ ‘আবদুল বাকী' একই নম্বরের অধীনে 
এনেছেন। একই হাদীস যখন একাধিক জায়গায় বর্ণিত হয়েছে সেখানে নম্বর ঠিক থাকার কারণে কোথাও বা হঠাৎ 
ক্রমধারার তারতম্য দেখা দিয়েছে। তাই ফু'আদ ‘আবদুল বাকী‘-এর প্রত্যেকটি শ্রেণীবিন্যাসের নম্বরগুলোকে ঠিক 
রেখে প্রথমে একটি করে নতুন সাধারণ ক্রমিক নম্বর উল্লেখ করা হয়েছে। যার ফলে পাঠক মহল সহজেই বুঝতে 
পারবে মোট কতটি হাদীস আছে এবং সকল পর্বে বর্ণিত হাদীসের ক্রমধারা অনুযায়ী মোট হাদীসের সংখ্যাও 
সহজেই জানা যাবে। এছাড়াও প্রতিটি হাদীসের বাংলা অনুবাদের শেষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও 
বাংলাদেশ ইসলামিক সেন্টার-এর নম্বরও সংযোজিত হয়েছে। আশা করি ইনশা-আল্লাহ সর্বসাধারণের জন্য এটিও 
খুব কল্যাণকর হবে। 


মানবীয় প্রচেষ্টায় ক্রুটি থাকাই স্বাভাবিক । তাই সুহৃদ পাঠকগণ! বিশেষত হাদীস চর্চায় নিয়োজিত ‘আলিমগণ 
ক্ৰটি নির্দেশ করলে সংশোধনের প্রতিশ্রুতি রইল। 


পরিশেষে এ কাজটি বাস্তবায়ন করতে গিয়ে যে সকল ‘আলিম ও দীনী ভাই-বোন বিভিন্নভাবে মেধা, শ্রম, 
অর্থ, অনুপ্রেরণা, পরামর্শ দিয়ে নিরলসভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতন্ঞতা প্রকাশ করার 
পাশাপাশি দু'আ করছি। 


হে আল্লাহ! তুমি আমাদের সকলকে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ দান কর। আমীন! 


আহলে হাদীস লাইব্রেরী ঢাকা 
(গবেষণা ও প্রকাশনা বিভাগ) 


www.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম সম্পূর্ণ খণ্ডের পর্ব সূচী 
সহীহ মুসলিম (১ম খণ্ডে) যা আছে 


[প্রথম ক্রমিক নম্বর পরবর্তী সংস্করণ কপিতে পাওয়া যাবে ইনশা-আল্লাহ] 


Ee হাদীস নং 
পর্ব নং পর্বের বিষয় | প্রথম ক্রমিক | ফু'আদ ‘আবদুল পৃষ্ঠা 
j নম্বর বাকী'র নম্বর 
—_— se 
১ ঈমান (বিশ্বাস) ৯৬ ১-৪২১ ৮-২২২ 
২ তাহারাত (পবিত্রতা) ৩৪ ৪২২-৫৬৫ ‘২২৩-২৯২ < 
L ৩ হায়িয (খতুস্রাব) ৩৩ ৫৬৬-৭২২ | ২৯৩-৩৭৬ 
| 2 
8 সলাত (নামায) ৫২ ৭২৩-১০৪৭ | ৩৭৭-৫১৯ F 
সহীহ মুসলিম (২য় খণ্ডে যা আছে 
[প্রথম ক্রমিক নম্বর পরবর্তী সংস্করণ কপিতে পাওয়া যাবে ইনশা-আল্লাহ] 
মোট y ন পৃষ্ঠা 
পর্ব নং পর্বের বিষয় ফু'আদ ‘আবদুল 
অধ্যায় | প্রথম ক্রমিক নম্বর কাকীর নমর 
ERG | 
৫ মাসজিদ ও সলাতের স্থানসমূহ | ৫৫ | ১০৪৮-১৪৫৪ | ৫২০-৬৮৪ ১-১৪৫ 
৬ |! মুসাফিরদের সলাত ও তার কসর | ৩১ ১৪৫৫-১৭২২ | ৬৮৫-৭৮৭ | ১৪৭-২৩৩ 
ফাযায়িলুল (মর্যাদাসমূহ) কুরআন 
৭ ও এতদসংশ্লিষ্ট বিষয় ২৫ | ১৭২৩-১৮৩৬ | ৭৮৮-৮৪৩ | ২৩৫-২৭৮ 
F——— EE ডর 
৮ জুমু'আহ্‌ ১৮ | ১৮৩৭-১৯২৯ | ৮৪৪-৮৮৩ | ২৭৯-৩০৬ 
Lo DE 
৯ দু' ঈদের সলাত 8 ১৯৩০-১৯৫৫ | ৮৮৪-৮৯৩ | ৩০৭-৩১৬ 
SO 
১০ ইস্তিস্কার ১৯৫৬-১৯৭৪ | ৮৯৪-৯০০ | ৩১৭-৩২৩ 
১১ সূৰ্যগ্রহণের বর্ণনা ৫ ১৯৭৫-২০০৮ | ৯০১-৯১৫ | ৩২৫-৩৪০ 
| 
১২ জানাযাহ্‌ সম্পর্কিত ৩৭ | ২০০৯-২১৫২ | ৯১৬-৯৭৮ | ৩৪১-৩৯১ 
বিঃ দ্রঃ ‘ফাযাইলুল (মর্যাদাসমূহ) কুরআন ও এতদসংশ্লিষ্ট বিষয়’ পর্বটি ফু'আদ ‘আবদুল বাকী' পর্ব হিসেবে রেখেছেন কিন্তু 
পর্ব নম্বর দেননি, তাই পাঠক মহলের সুবিধার্থে পর্বটির নম্বর দেয়া হয়েছে এবং এতে করে পর্ব নম্বর একটি করে বেড়ে যাবে 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম (৩য় খণ্ডে যা আছে 


[প্রথম ক্রমিক নম্বর পরবর্তী সংস্করণ কপিতে পাওয়া যাবে ইনশা-আল্লাহ] 


হাদীস নং 
নং অধ্যায় | প্রথম ক্রমিক নম্বর বাকী'র নম্বর 
LEE I 
১৩ যাকাত ৫৫ ২১৫৩-২৩৮৪ ৯৭৯-১০৭৮ ১-৮৯ 
১৪ কিতাবুস্‌ সিয়াম 80 ২৩৮৫-২৬৬৯ ১০৭৯-১১৬৯ ৯০-১৭৫ 
১৫ ইতিকাফ 8 ২৬৭০-২৬৮০ ১১৭১-১১৭৬ ১৭৬-১৭৯ 
১৬ হাজ্জ ৯৭ ২৬৮১-৩২৮৮ ১১৭৭-১৩৯৯ ১৮০-৩৮৮ 
১৭ বিবাহ ২৪ ৩২৮৯-৩৪৫৯ ১৪০০-১৪৪৩ ৩৮৯-৪৪৫ 
১৮ দুধপান ১৯ ৩৪৬০-৩৫৪৩ ১৪৪৪-১৪৭০ ৪8৭-৪৭৬ 
SESE Ee EEE | EA l 
১৯ ত্বলাক ৯» ৩৫৪৪-৩৬৩৪ ১৪৭১-১৪৯১ 8৪৭৭-৫২১ 
Ee L 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম (৪র্থ খণ্ডে) যা আছে 


প্ৰ Ee 
নং পর্বের বিষয় ত রন 
: নম্বর বাকী'র নম্বর পৃষ্ঠা 
২০ লি‘আন ৩৬৩৫-৩৬৬১ | ১৪৯২-১৫০০ ১-১২ 
[২১ দাসমুক্তি ৩৬৬২-৩৬৯২ | ১৫০১-১৫১০ ১৩-২৩ 
২২ ক্রয়-বিক্রয় ge ২১ | ৩৬৯৩-৩৮৫৩ | ১৫১১-১৫৫০ ২৫-৬৫ 
মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে 
৩ bi ৩১ | ৩৫৮৪-৪০৩১ | ১৫৫১-১৬১৩ | ৬৭-১১৯ 
bi ফসলের একটি অংশ প্রদান) ° 
২৪ ফারায়িয ৪০৩২-৪০৫৪ | ১৬১৪-১৬১৯ | ১২১-১২৭ 
২৫ | হিবাত (দান) ৪০৫৫-৪০৯৫ | ১৬২০-১৬২৬ | ১২৯-১৪০ 
~— 
২৬ ওয়াসিয়্যাত ৪০৯৬-৪১২৬ | ১৬২৭-১৬৩৭ | ১৪১-১৫২ 
নুহ মানৎ ৪১২৭-৪১৪৫ | ১৬৩৮-১৬৪৫ | ১৫৩-১৫৯ 
২৮ | কসম ৪১৪৬-৪২৩৩ | ১৬৪৬-১৬৬৮ | ১৬১-১৯০ 
‘কাসামাহ্‌’ (খুনের ব্যাপারে 
হলফ করা), ‘মুহারিবীন’ (শত্রু 
২৯ | সৈন্য), ‘কিসাস’ (খুনের বদলা) ৪২৩৪-৪২৮৯ | ১৬৬৯-১৬৮৩ | ১৯১-২১৩ 
এবং ‘দিয়াত’ (খুনের শাস্তি 
স্বরূপ জরিমানা) 
৩০ | অপরাধের (নির্ধারিত) শাস্তি ১১ | ৪২৯০-৪৩৬১ | ১৬৮৪-১৭১০ | ২১৫-২৪২ 
৩১ বিচার বিধান ১১ | ৪২৬২-৪৩৮৯ | ১৭১১-১৭২১ } ২৪৩-২৫২ 
৩২ হারানো বস্তু প্রাপ্তি ৫ ৪৩৯০-৪৪১০ | ১৭২২-১৭২৯ | ২৫৩-২৬১ 
৩৩ জিহাদ ও এর নীতিমালা ৫১ | ৪৪8১১-৪৬৯৪ | ১৭৩০-১৮১৭ | ২৬৩-৩৬০ 
৩৪ প্রশাসন ও নেতৃত্ব ৫৬ | ৪৬৯৫-৪৮৬৫ | ১৮১৮-১৯২৮ | ৩৬১-৪৪৭ 
শিকার ও যাবাহকৃত জন্তু এবং 
৩৫ যেসব পশুর গোশ্ত ৪৮৬৬-৪৯৫৭ | ১৯২৯-১৯৫৯ | ৪৪৯-৪৭৫ 
খাওয়া হালাল 


WwwwW.waytojannah.com 


Contents 


ইনশা-আল্লাহ, সহীহ মুসলিম (৫ম খণ্ডে) যা থাকবে 


[_ মোট ফু‘আদ ‘আবদুল 


প্বন Ld ্বের বিষয় অধ্যায় বাকী'র নম্বর 
EE! RUN SUNPESO LTRS | 
৩৬ কুরবাণ | ১৯৬০-১৯৭৮ 
H- bai 
৩৭ পানীয় দ্রব্য ৩৫ ১৯৭৯-২০৬৪ 


২০৬৫-২১৩০ 
২১৩১-২১৫৯ 
২১৬০-২২৪৫ 
২২৪৬-২২৫৪ 
২২৫৫-২২৬০ 
২২৬১-২২৭৫ 


88 গাধীলাত | ২২৭৬-২৩৮০ 
8৫ সাহাবী (রাঘিঃ)-গণের ফাযীলাত (মর্যাদা) ৬০ ২৩৮১-২৫৪৭ 


ইনশা-আল্লাহ, সহীহ মুসলিম (৬ষ্ঠ খণ্ডে) যা থাকবে 


Pian 


পর্বের বিষয় 


EEE 


অধ্যায় 


ফু'আদ ‘আবদুল 
বাকী'র নম্বর 


৪৬ সন্্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ১ 


২৫৪৮-২৬৪২ 


8৭ 


+ 


৮ El ২৬৪৩-২৬৬৪ 


8৮ 


‘ইলম 


২৬৬৫-২৬৭৪ 


৫০ 


8৯ যিক্র, দুআ, তাওবাহ্‌ ও ইস্তিগৃফার 


তাওবাহ্‌ 

মুনাফিকদের আচরণ এবং তাদের সম্পর্কে বিধান 
কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা 

জান্নাত, জান্নাতের নি‘আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা 


২৭৪৪-২৭৭১ 
২৭৭২-২৭৮৪ 


১৯ ২৮২২-২৮৭৯ 
২৮৮০-২৯৫৫ 


২৬৭৫-২৭৪৩ | 


২৭৮৫-২৮২১ 


৫৪ যুহ্‌দ ও দুমিয়ার ব্যাপারে আকর্ষণহীনভা সম্পর্কিত বর্ণনা ১৯ ২৯৫৬-৩০১৪ 
oi শন - | 
৫৫ ফ্সার ৭ ৩০১৫-৩০৩৩ 

a 


www.waytojannah.com 


Contents 


১ অধ্যায় : দাসের প্রয়োজন পূরণের বর্ণনা 

২. অধ্যায় : প্রকৃতপক্ষে মুক্তিদাতা পাবে 
মুক্তদাসের ওয়ালা পরিত্যক্ত সম্পদ 

৩. অধ্যায় : ওয়ালা (আযাদ করা দাসের 
স্বত্বাধিকার) বিক্রি কিংবা হেবা করা নিষিদ্ধ 


8. অধ্যায় : মুক্তদাসের জন্য তার মুক্তিদাতা 
ব্যতীত অন্য কাউকে ওয়ালার মালিক 


() 
বানানো হারাম 
EEE RENE 


Y 


# - 

oul (air Lah HS 
Bal Gls -y 

All a 3 EL -) 
Gel ta Yh CY LL ~Y 
HAD oI oh Le se LL -r 
Se GE GE TS nS Cb -t 
Sed Lak Ll ~o 
Ah Ge Lh LL -1 


৬. অধ্যায়; পিতাকে আযাদ করার ফাযীলাত Yা 
পর্ব (২২): ক্রয়-বিক্রয় 


১. অধ্যায় £ মুলামাসাহ্‌ ও মুনাবাযাহ্‌ শ্রেণীর 
ক্রয়-বিক্রয় বাতিল 


২. অধ্যায় : পাথরের টুকরা নিক্ষেপের দ্বারা 
ক্রয়-বিক্রয় ও ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ 


€ঞ দত - YY 
FEN ADL os Sy Cl -1 
3 GH ey Lad) cs by El -Y 
El 


Dh JS of ps tT 


. অধ্যায় : কোন ভাইয়ের কেনা-বেচার সময় 
তার মূল্যের চেয়ে বেশী মূল্য বলা, কেউ 


কোন বস্তু কেনার জন্য দরাদরি করছে তার 
উপরে দরাদরি করা, ক্রয় করার ইচ্ছা 
ছাড়াই মূল্য বাড়ানোর উদ্দেশে দাম বলা 
এবং বেশী দেখানোর জন্যে ওলানে দুধ 
জমা করা হারাম 


YA 


Sl 5 ok BD GH pS Lt 
ol 23 Me he Eo) 
SB pl 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম চতুর্থ খণ্ড সূচীপত্র 


৫, অধ্যায় : পণ্যদ্বব্য (বাজারে নিয়ে আসার 
আগেই) এগিয়ে গিয়ে ক্রয় করা হারাম 


ন্‌ অধ্যায় ! কোন জন্তর ওলান ফুলিয়ে মিড 
হ্‌কুম 

৮. অধ্যায় : ক্রয় করা জিনিস আপন আয়ত্বে 

নেয়ার পূর্বে বিক্রি করলে বিক্রি বাতিল হবে 

৯. অধ্যায় : অজ্ঞাত পরিমাণ খেজুরের স্তুপ 
নির্দিষ্ট পরিমাণ খেজুরের বিনিময়ে বিক্রি 
করা হারাম 

১০, অধ্যায় : ক্রেতা ও বিক্রেতার জন্যে খিয়ারে 

(ক্রয়-বিক্রয় ভঙ্গে ইচ্ছার 

স্বাধীনতা) থাকবে 

১১ অধ্যায় : ক্রয়-বিক্ৰয়ে সত্য বলা ও দোষ- 


ক্র্টি বর্ণনা করা 
FE 


১২. অধ্যায় : কেনা-বেচায় প্রতারিত হওয়া 


৩০ 


৩১ 


৩৪ 


৩৮ 


YA 


Li ih ib si ly ~o 


EEE EF DS LU -1 


Lal oh p88 Ll -v 


OA 8 pal ge SDL} Ll ~A 


Hal SL Fle ph mS UL -A 
i SH 


১৩. অধ্যায় : ফল পরিপন্ক হওয়ার পূর্বে বিক্রি 
করা নিষেধ 


৩৮ | YA | SEE OR US oh Cl -). 
Bo | t. OES eh 8 Gal EL -1) 
8o | £. EA BES Ua Lb -N 

4 OS LB a be ced Lb 
8s | |° সী চল 08 so 


ete a FE Ee | 
১৪. অধ্যায় : শুকনা খেজুরের বিনিময়ে তাজা i HET CE NETREGS 


DY] AAG abl a es bt 


ফল বিক্রি ও মু‘আওয়ামাহ্‌ অর্থাৎ কয়েক 
বছরের জন্যে ক্রয়-বিক্রয় নিষেধ 


১৭. অধ্যায় : জমি বৰ্ণা দেয়া 


খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া| ৪৪ t ৰ 
হারাম নয় Grad 
১৫. অধ্যায় : ফলবান খেজুর গাছ বিক্রি করা 8৯ | £৭4 Lh le DS Eb a Lb No 
১৬. অধ্যায় মুহাকালাহ্‌, মুযাবানাহ্‌, A, A ue a) OU =)! 
মুখাবারাহ্‌, খাবার যোগ্য হওয়ার আগেই ES os SS U8 [a SAE) Eat 


EE) EEA) CUPS [PEL 
(BE | 


SAN sls Ll - Nv 


১৮, অধ্যায় : খাদ্যের বিনিময়ে জমি ইজারা ৬০ 


bl ply oa sts Ll NA 


১৯. অধ্যায় : স্বর্ণ-রৌপের বিনিময়ে জমি ভাড়া 
দেয়া 


Ss A oN pls Ll -1 


২০. অধ্যায় : বর্গাচাষ এবং টাকার বিনিময়ে 
জমি ভাড়া বিষয় 


Faas ESD 3 Gl -Y. 


Wwww.waytojannah.com 


Contents 


#$ i 
ESTEE AEST 
হেঁ ১২! সর Y 


séLl Gls -Yr 
Ld fe p58 Belly SHLD CL 
EI, 


Lal = ly 


ELM AA Ld 


শো এ ০% ০7 


£ 


Xl SHEE [EEC ML - 


SA Se I Ge LY -s 


be ti Ht ন | 5, 


pial Ua Ld C1 
Bh By Gd Joc ps Ll 
or ch Jnl WH 


U8 GH HOD Td BF mS OL 
ES DU 


AIS DO ET LE 
Bl os Sh Ss US is 


bt rs < Ud mS LL A 


RA 


এ ও) 


AAA ALE AL -\ 


3 সহীহ মুসলিম চতুৰ্থ খণ্ড সূচীপত্র 
EAC EEE 
জমি চাষাবাদ করতে দেয়া 
পৰ্ব (২৩) মুসাকাহ্‌ ৬৭ |} ৭১ 
(পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) 
১. অধ্যায় : ফল এবং শস্যের একটি অংশের ৬৭ টা 
বিনিময়ে মুসাকাহ্‌ ও মু‘আমালাহ্‌ 
i [3 হু Fz ! rl Pi 
২. অধ্যায় : ফলজ বৃক্ষ রোপন ও ফসল | ন 
৩. অধ্যায় : প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যাওয়া as Vl 
ফলের মূল্য ছেড়ে দেয়া 
8, অধ্যায় : স্বণের কিছু অংশ ছেড়ে দেয়া axl 
তাহাৰ Boe 
৫. অধ্যায় : বিক্রিত মাল দেউলিয়া ঘোধিত 
ক্রেতার নিকট পাওয়া গেলে বিক্রেতা তা ৷ ৭৪ Ve 
৬. অধ্যায় : অসহায়কে সুযোগ দেয়ার iG 
ফাযীলাত 
৭, অধ্যায় : সক্ষম ব্যক্তির ঝণ আদায়ে 
গড়িমসি করা হারাম, ঝণ পরিশোধের 
দায়িত্ব অন্যের উপর দেয়া বৈধ এবং তা 19 VN 
এহণ করা মুস্তাহাব 
৮, অধ্যায় : মাঠে অবস্থিত পানি যা চারণ ভূমির 
কাজে লাগে এ পানির বাড়তি অংশ বিক্রি 
করা অবৈধ এবং তা ব্যবহারে বাধা দেয়া | ৭৯ V৭ 
হারাম, আর ষাঁড় বা পাঠা দ্বারা মজুরী গ্রহণ 
করা হারাম 
৯. অধ্যায় : কুকুরের মূল্য, গণকের গণনা, | 
কাজের মজুযী ও ব্যভিচারিণীর ব্যভিচার 
ছারা উপার্জিত অর্থ হারাম এবং বিড়াল | ৮০ bl 
১০. অধ্যায় : কুকুর হত্যার আদেশ ও তা রহিত \ 
হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা | 
ক্ষেত পাহারা ৰা জীবজন্তু পাহারা বা এ| ৮২ | A? 
পালন করা হারাম হওয়ার বর্ণনা 
১১. অধ্যায় : শিঙ্গা লাগিয়ে মজুরী নেয়া হালাল | ৮৭ | AV | 


Wwww.waytojannah.com 


Contents 


১২. অধ্যায় : মদ বিক্রি করা হারাম | ৮৯ | AA a5 oS ps Cl -1Y 


১৩. অধ্যায় : মদ, মৃতজস্তু, শুকর ও মূর্তি বিক্রি HAY Ll oh AAS LL -r 
করা হারাম pS Dd, 


১৫. অধ্যায় : স্বর্ণের বদলে রৌপ্য ও রৌপ্যের UES Lr ah OR Sedo, ABs ler 
বদলে স্বর্ণ নগদ বেচাকেনা AY | BSD AD hy al ho 

১৬. অধ্যায় : স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকীতে ্‌্ ES HEE EB Ce sel Ll 1 
বিক্রয় নিষিদ্ধ “1 

[ললি « ৰ, . . - 
১৭, অধ্যায় : পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয় CR TA US FO ws Cl -1V 

১৮, অধ্যায় : খাদ্যের বদলে খাদ্য সমান সমান 
বিক্রয় 


৭ 
১৯. অধ্যায় : সুদখোর এবং সুদদাতা উভয়ের ja agg A ED fe 
জন্য অভিশাপ »০৪ Sas Goll OS! cd Ab) 


২০. অধ্যায় : হালাল গ্রহণ ও সন্দেহজনক TEETER 
পরিত্যাগ কা l be EZ ie 2) টি ন 


২১. অধ্যায় : উট বিক্রি করা ও নিজে তাতে ses , 
আরোহণের শর্ত করা ১০৬ | ১.৭ HISD FUEL pall es EU ~Y) 


২২. অধ্যায় : কোন কিছু ধার নেয়া এবং তার A al Me Lh cae Doe 
iy চু t! nt AL ca = 
চেয়ে উৎকৃষ্ট কিছু দ্বারা ধার পরিশোধ করা | ১১০ | ১১, | * + a 


ins Sa LL a ly NA 


is 


২৩. অধ্যায় : একই শ্রেণীর পশু কম-বেশী করে be GAIL NA £2 I> CY 
১১১ 111 ন ah FARE “ 
বিনিময় করা বৈধ EEE 


২৪. অধ্যায় : প্রবাসে ও আবাসে বন্ধক রাখা 222 od eds ox Ob vt 
১১২ | ১১+ |? : k 
বৈধ sy 
A 4 


২৫. অধ্যায় : সালাম (অগ্রিম) ক্রয়-বিক্রয় 
প্রসঙ্গে ১১৩ | ১১৮ al Ll ~Yo 


২৬. অধ্যায় : খাদ্য-দুব্য গুদামজাত করা হারাম 


হওয়া ১১৪ |) AHL a EAN ps5 Ll v1 


২৭. অধ্যায় : বেচাকেনায় কসম খাওয়ার প্রতি KEEPER 
নিযেধাজ্ঞা ১১৪ | ১৪ CH od El Se se Cl YY 


২৮. অধ্যায় : শুফ্‌'আহ্‌ (শারীক ব্যক্তি ক্রয়ের 


বেশী হকদার) ১১৫ | ০ ait EU -YA 


Wwww.waytojannah.com 


Contents 


5 সহীহ মুসলিম চতুর্থ খণ্ড সূচীপত্র 


২৯, অধ্যায় : প্রতিবেশীর প্রাচীরের গায়ে কাঠ 
স্থাপন করা 


৩০. অধ্যায় : যুল্‌ম করে জায়গা-জমি এবং 
অন্যান্য কিছু জোরপূর্বক দখল করা হারাম 


৩১. অধ্যায় : মতবিরোধ দেখা দিলে রাস্তার 
পরিমাণ কী হবে? 


১১৬ 


EE 
tag ES fy cl S50 7) 


etl Is dd 3 ৰ - স্ন 


ual EE) ls 2 ০টা. 
Ls 


জিনিসের সাওয়াব তার কাছে পৌছে 


পণ (২8) জারযিয ual LS —Y 
2 
(উত্তরাধিকার বল্টনের বিধান) 
১. অধ্যায় : অংশীদারদের নির্ধারিত অংশ রে REF 
3d Lad RL ll Lal ALU) 
তাদেরকে দিয়ে দাও, তারপর যা থাকবে | ১২১ | ১1! 5 hadi HE PPL Lu; 
তা নিকটতম পুরুষদের (আসাবা) A 2) A 
২, অধ্যায় : কালালার উত্তরাধিকার সংক্রান্ত ১২২ Ei ANE si Cb -Y 
ol ol আয়াত | ১২৫ | +০ DE ANH AL -T 
8. অধ্যায় : যে ব্যক্তি সম্পদ রেখে যাবে তা ai Lb ciara fees 
তার ওয়ারিসগণ পাবে ১২৬ | !৭'" ABOU YU SS a nb £ 
পর্ব (২৫) হিবাত (দান) ১২৯ | ॥+৭ oly Gls -Ye 
১. অধ্যায় : কাউকে কিছু দান করার পর সে 4 Bh Le USN sit AS UL —) 
বস্তুটি তার কাছ থেকে ক্রয় করা মাকরহ | **৯ | "1 CR 
bi Ale GLa As 
২. অধ্যায় : দান দখলে চলে যাওয়ার পর ys 5a | ক 
ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান- | ১৩১ | 111 s o ERS > 
সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় UL Uo ssl xy CY) oh SS ll 
৩, অধ্যায় : দানে সন্তানদের মধ্যে কাউকে ১৩২ | ry DN Jai AE ELT 
প্রাধান্য দেয়া মাকরূহ Fe) 
8. অধ্যায় : ‘উমরার বর্ণনা ১৩৬ | ১৮" sd Ll -t 
পর্ব (২৬) ওয়াসিয়্যাত ১৪১ | £1) igh ls -Y1 
7] , ত 
১, অধ্যায় : এক তৃতীয়াংশের ওয়াসিয়্যাত ১৪২ | $1 Abb Lay OL -)\ 
EH 2 
২. অধ্যায় : মৃতের জন্যে দান-খয়রাতের ten eg SAREE TE 
সওয়াব লোহা র্‌ | ১৪৪ 18 | ea dd SEL lS dey EY 
৩. অধ্যায় : মানুষের মৃত্যুর পর যে সকল | ১৪৭ | ১ 23 A be UL SL LOL -T 


5, 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৭) মানৎ 


ov 


১. অধ্যায় : মানৎ পূর্ণ করার নির্দেশ 


২. অধ্যায় : মানৎ করার নিষেধাজ্ঞা, আর তা 
কিছু ফিরিয়ে দেয় না 


৩. অধ্যায় : আল্লাহর অবাধ্যতায় এবং বান্দার 
সাধ্যাতীত বিষয়ে মানৎ পূর্ণ করতে হয় না 


8. অধ্যায় : যিনি হেঁটে কা'বায় যাওয়ার মানৎ 
করেন 


৫. অধ্যায় : মানতের কাফ্ফারাহ্‌ প্রসঙ্গে ১৫৯ | 1০৭ 

নব (৬) বল 

১. অধ্যায় : আল্লাহ তা'আলা ছাড়া অন্য কারো SUS 
কসম করার নিষেধাজ্ঞা 

১৬৩ | ১৭ 


১৫৫ | ০০ 


১৫৭ | ৪১ 


২. অধ্যায় : যে ব্যক্তি লাত ও ‘উযযার নামে 
কসম করে সে যেন “ু। ১। 4 ১ বলে 


শ 


৩. অধ্যায় : যে ব্যক্তি কোন বিষয়ে কসম করে, 
অতঃপর এটা না করাই উত্তম মনে করলে 
তা-ই করবে আর কসমের কাফফারাহ্‌ দিয়ে 


দিবে 
8৪. অধ্যায় : কসম গ্রহণকারীর নিয়্যাত অনুযায়ী 
কসম হবে ES 


১৭১ 
৫, অধ্যায় : কসমের মধ্যে ‘ইনশাআল্লাহ’ বলা | ১৭২ | ১১7৮ 


৬. অধ্যায় : কসম দ্বারা যদি পরিবারের 
লোকদের কষ্ট হ্য় তবে কসম ভঙ্গ না করা 
নিষেধ, তাতে শর্ত হলো কাজটি হারাম হবে 
না 

৭, অধ্যায় ; কোন কাফির ব্যক্তি কুফরী অবস্থায় 
কোন মানৎ করে, অতঃপর মুসলিম হয়ে 
যায় 


১৬৪ | ১৭৫৪ 


১১৮৫ 


WwwwW.waytojannah. 


ih LY -: 

Ht HOH Ud Bh dF LS - 
I lS ~-YV 

DE snk J LL 1 

Eas SB 8 of se Ll rt 

Yo a Ba df DH Y LY -T 


Sh dats Ul Sa -t 


OM ENS 8 Ll ~2 


OH Gls ~vA 


oS sl iy SS of atl 2 -) 


Y Ub sally cOUy Ul ia Ub ~Y 
Ya 


LI sf Gg Lb ta SS Ub 
ALG OS A GD Sb ues 


< 


HLL HS ce MACY sys Cb - 8 

LEN 2-১ 

FE TE Bs 
3 te Gh As si Ld 
f 


ALS a3 Jl Uy BEN S54 lv 


com 


৮. অধ্যায় : ক্রীতদাসদের সাথে আচার-আচরণ 
এবং দাসকে চপেটাঘাতের কাফ্ফারাহ্‌ 


৯. অধ্যায় : নিজ দাস-দাসীর প্রতি যে যিনার 
অপবাদ প্রদান করে তার ব্যাপারে কঠোর 
হ্শিয়ারী 


১৭৬ 


Contents 


সহীহ মুসলিম চতুর্থ খণ্ড সূচীপত্র 


Ll i FINS SLL Ile LL al 


FD 
১০ 


Uy bn USS ih ce Blin ly -4 


১০. অধ্যায় : নিজে যা খাবে ও পরিধান করবে 
দাস-দাসীকেও তা খেতে পরতে দেয়া এবং 
তাদের সাধ্যের বাইরে কাজের ভার না দেয়া 


8, FF ন্য্কা" . 1 
YG Bb Ue Ah GH FL). 


Way, dw 


১১. অধ্যায় ; কল্যাণকামিতার সাথে মনিবের 
সেবা ও ভালভাবে আল্লাহর “ইবাদাতকারী 


১৮৩ 


LAY 


EES OEE 


5d a NH ls A AB EL -) | 


Ss 
all ile ul 


পর্ব (২৯) কাসামাহ্‌ (খুন অস্বীকার 
করলে হলফ নেয়া), 

(লড়াই), কিসাস (খুনের বদলা) এবং 

দিয়াত (খুনের শান্তি স্বরূপ জরিমানা) 

১. অধ্যায় : ‘কাসামাহ্‌’ খুনের ব্যাপারে হলফ 
করা 

২. অধ্যায় : শত্রু সৈন্য এবং মুরতাদদের বিচার 

৩. অধ্যায় : পাথর ও অন্যান্য ধারালো 
কর্তনকারী ও ভারী জিনিস দ্বারা হত্যা করার 
দায়ে ‘কিসাস’ আরোপিত হবে এবং মহিলা 
কর্তৃক পুরুষকে হত্যার দায়েও কিসাস 
আরোপিত হবে 


১৯১ 


১৯১ 


১২ অধ্যায় £ অংশীদারিত্ব আছে এমন গোলাম 
মুক্ত করা ১৮৫ | Ao 
১৩. অধ্যায় : মুদাব্বারকে বিক্রি করা বৈধ ১৮৯ | AA 


১৭) 


১৭ 


Et 


= 
Xe SDC Gel Us Eb -)Y 


HE as Ss El NT 


Cn aals Lally GES va 


Slay ualallly 


ALE LL ~) 


ELAN, Cah SS Lb -Y 


Sly Sd alah eh Ol -T 
Hy SHE SES Le 
FAL 


৪. অধ্যায় : যখন কোন ব্যক্তি অপর কোন 
ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর 
আক্রমণ করে, তখন যদি আক্রান্ত ব্যক্তি তা 
প্রতিহত করে এবং প্রতিহত করার সময় 
আঘাতকারীর জীবন অথবা অঙ্গের 
ক্ষতিসাধন করে, তবে এর জন্য তাকে 


= 
৫. অধ্যায় : দাত এবং এর অনুরূপ ব্যাপারে 
কিসাস বেদলা) সাব্যস্ত করার বর্ণনা 


a 


কোন প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না 


২০১ 


I 


SLB ob se Jan UL «| 
LEG Se Jad As 1 gk 
2b Ls J TLAt AALS 


২০৩ 


1 


MEA 


SUG HE alah wh ly ~2 


Wwww.waytojannah.com 


সহীহ মুসলিম চতুর্থ খণ্ড সূচীপত্র 


৬. অধ্যায় : মুসলিম ব্যক্তির হত্যা কি অবস্থায় 
বৈধ 


৭. অধ্যায় : যে ব্যক্তি সর্বপ্রথম হত্যার প্রচলন 
করল- তার পাপের বর্ণনা 


৮. অধ্যায় : পরকালে হত্যার পরিণাম, 


- 


Contents 


Wh FAY 8 sll BIS LL A 


কিয়ামাতের দিন এর বিচারই প্রথম করা | ২০৬ [| ET 
হবে | a fx lll 8 J 
৯. অধ্যায় : হত্যা, সম্মান এবং মালের হক SE ES HE EE 
Bd cl =~ ১ 
বিনষ্ট করা হারাম হওয়ার ব্যাপারে কঠোর | ২০৬ | ॥.৭ | £419 ৪7 25 


১০. অধ্যায় : হত্যার স্বীকারোক্তি দেয়া এবং 
দাৰি করা বৈধ, হত্যাকারী ব্যক্তির নিহত 
ব্যক্তির অভিভাবকের নিকট ক্ষমার আবেদন 

| করা মুস্তাহাব 


২০৯ 


ds ES SEL HY Le DL 1. 
le UU alah on J 
te si 


১১. অধ্যায় : গর্ভের সন্তানের 'দিয়্যাত' এবং | 
ভুলবশত হত্যা ও ভুল সদৃশ ইচ্ছাকৃত 
হত্যার দিয়্যাত (রক্তপণ), অপরাধীর 
ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া 


C 


সম্পর্কে 


২০১ 


LAR) 


পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাস্তি। ২১৫ | ॥১০ As GES -Y. 


HS HED ahs Dll Ls G1) 
Sh AEE le Aol Ady Loh 


১. অধ্যায় : চুরির শান্তি ও তার পরিমাণ 


EO 
২১৫ 


MAL 


Glas Bia Sl -1 


২. অধ্যায় : সন্ন্ত চোর এবং অন্যান্যদের হাত | 
কাটা এবং 'হৃদূদ' (শারী'আত কর্তৃক 
নির্ধারিত বিভিন্ন অপরাধের শাপ্তি)-এর 
ব্যাপারে সুপারিশ নিঘিদ্ধ 


YA 


ses Hex GIL pls Ll 


LL -+! 
SED ALY So cs 


|| 
ন 


El 


৩. অধ্যায় : ব্যভিচারের শাস্তি ২২০ |! . US LL -T 
~— হৰি ০-০-০০০0" 
৪. অধ্যায় ; ব্যভিচারের জন্য বিবাহিতকে i : 

অ ই ফাকচারের জনা বরাকতকে রহম ১১ | +9) Uy dc: 
[হি অধ্যায় । ন ব্য নিজে বডির স্বক্না | a 
৫. অধ্যায় : যে নিজে ব্যভিচার Eo TF 

কয়ে ” Ul BBL WG mdi ole AEN on nl 0 

l 

৬অ: £ ইয়াহুদী জিম্মী ব্যভিচারীকে র oe % টু 

Le ইয়াহুদী জিন্সী ব্যভিচারীকে রজম | ২৩১ | +৮1 Uy 3 ed Af seh an Ll 1 


৭. অধ্যায় : প্রসৃতিদের 'হাদ্দ'-এর ব্যাপারে | 


২৩৬ 


sll oe ‘Al Sl LL -V 


৮. অধ্যায় : মদ্যপানের শাস্তি 


AMS Al ~~ 


৩ 


Wwww.waytojannah.com 


Contents 


9 সহীহ মুসলিম চতুৰ্থ খণ্ড সূচীপত্র 
৯, অধ্যায় : তা'খীর-এর বেত্রাঘাতের পরিমাণ | ২৩৯ | ৭ 5 Bd 5G A 
১০, অধ্যায় : হুদুদ' তথা শরীয়ত কর্তৃক নিদিষ্ট Se Hi 
দণ্ড কার্যকরে অপরাধীর পাপ ক্ষমা হয়ে | ২৪০ | 1 £. GRY EMS 5h LL -N. 
যাওয়া প্রসঙ্গে 
১১. অধ্যায় : কোন জন্তুর আঘাতে কেউ আহত Sle EME . . 
বা নিহত হলে, কিংবা খনি বা কূপে পড়ে | ২৪১ | ৪ Dy oddly sid ER Ab 
গিয়ে আহত বা নিহত হলে এতে কোন 
‘দিয়্যাত' বা ক্ষতিপূরণ আবশ্যক হবে না 
পর্ব (৩১) : বিচার-ফায়সালা ২৪৩ | বা Inky) Gls -Y 
ETO ৪৩: yer FSET 
য় ঃ শপথে র ¥ x OE. 
২ Re ও এক শপথে বিচার ২৪৩ | Y€" BLU ody SLi bY 
0 de ET ২৪৪ | ££ nly Ady Aly pS GL-T 
8. অধ্যায় : ‘হিন্দার ঘটনা’ ২৪৫ | ০ An Bi Lb -t 
SB bn LY 56 te yi Cl 
৫. অধ্যায় : বিনা প্রয়োজনে অধিক প্রশ্ন করা, ey yr, ia 
প্রাপ্য হক না দেয়া এবং অন্যায় কিছু চাওয়া | ২৪৭ | * £১ and £5 oe we 
নিষিদ্ধ Clef 23 55 0 oe El 
PAR 
৬. অধ্যায় : বিচারকের প্রতিদান, প্রচেষ্টার পর y Ll 4 13 sl al 6 Ll 1 
সে যথাযথ সমাধানে পৌদছুক বা ভুল করুক att £( Ry 
I~ ক 
Ee ত অবস্থায় বিচারকের বিচার 285 | va | EEE hy woth Uh BA lv 
EET REE es 
. অধ্যায় : বাতিল সিদ্ধান্ত খণ্ডন ও বিদ'আতী RE SE 5 MBO SSN ab Sb TA 
কার্যকলাপ পরিত্যাগ : 2 
LE Ed 
৯. অধ্যায় : সঠিক সাক্ষীগণের বর্ণনা ২৫১ | Y০। aS ই ৩ ০৬-৭ 
- —— + — 
১০. অধ্যায় : মুজতাহিদগণের মভ্ব্নাধ | ১ uo কট দা) 
১১. অধ্যায় : বিচারক কর্তৃক বিবদমান দু'দলের & SE cA GE EL 
< ২৫২ | YY য় = - 4 
মধ্যে মীমাংসা করে দেয়া উত্তম as 
Al 
L EE | ” 


Wwww.waytojannah.com 


fs 


. অধ্যায় : হাজীগণের হারানো বস্তু প্রাপ্তি 
, অধ্যায় : মালিকের বিনানুমতিতে কোন পশুর 


. অধ্যায় : মেহমানদারদের আপ্যায়ন এবং 


+ অধ্যায় : চুক্তিভঙ্গ হারাম 
+ অধ্যায় : যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেয়ার 


+ অধ্যায় : শত্রুর সাথে মুখোমুখি যুদ্ধের সময় 


+ অধ্যায় : যুদ্ধে নারী ও শিশুদের হত্যা করা 


Contents 


সহীহ মুসলিম চতুর্থ খণ্ড সূচীপত্র 


পর্ব (৩২) পড়ে থাকা বস্তু পাওয়া | ২৫৩ | Y০৷ 


দুধ দোহন হারাম Tol 


অনুরূপ বিষয় 


+ অধ্যায় : নিজের প্রয়োজনাতিরিক্ত সম্পদের 


দ্বারা অন্যের সহায়তা করা মুস্তাহাব 


10 


ECL SOL -) 
ON i BE lh a Cl SY 
GL 


LG BL GT 


JC Jpn Uh GSE LL -t 


+ অধ্যায় : যখন খাদ্যদ্রব্য পরিমাণে কম হয় 


তখন সমস্ত খাদ্যদ্রব্য একত্রে মিলিয়ে ফেলা 
এবং তদ্‌দ্বারা একে অন্যকে সাহায্য করা 
মুস্তাহাব 


ed 1 AN Bl LLL LL oe 
Gs SL, 


পর্ব (৩৩) জিহাদ ও সফর 


Ly gl ols rr 


অধ্যায় : যে সকল কাফিরদের কাছে 
ইসলামের দাওয়াত পৌছেছে, তাদের 
বিরুদ্ধে পূর্ব ঘোষণা ব্যতীত যুদ্ধের বৈধতা 


অধ্যায় : খলীফা কর্তৃক সেনাদলের জন্য 
আমীর নির্বাচিত করা এবং যুদ্ধের নিয়ম- 
নীতি ও বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে তাদের 
উপদেশ প্রদান 


Gn I se Eyl IR LN 
CS On PLY BD ped 
oy Dey) 


gl le HAL GUY! el CL -y 


UE 135 TL AY Shes 


. অধ্যায় : কাজ-কর্মে সহজ পদ্থা অবলম্বন ও | 


২৬৬ 


ঘৃণা-বিদ্বেষ না ছড়ানোর নির্দেশনা 


EE Ss ll J Sb -T 


Dl ps El -t 


বৈধতা 

অধ্যায় : শত্রুর সাথে সম্মুখ যুদ্ধের আকাঙ্কা 
করা নিষেধ; তবে যুদ্ধের মুখোমুখির বেলায় 
ধৈর্যধারণ করার নির্দেশ 


২৭০ " 


ESSE J Lb -o 
Sy Gall sO LS VK OL -1 
sil Se al 


(আল্লাহর কাছে বিজয়ের জন্য সাহায্য) Vv 


প্রার্থনা করা মুস্তাহাব 


২৭১ 


২৭২ | YY 


হারাম 


se all sod USL LL ~v 
A) 


wf oii sL =~ ৮-4 
et 


WwwwW.waytojannah.com 


Contents 


11 সহীহ মুসলিম চতুৰ্থ খণ্ড সূচীপত্র 


৯. অধ্যায় : রাতের আকস্মিক হামলায় 
অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ 
নেই 


২৭২ 


YY 


Lal, sCal 4 Ll -A 


১০. অধ্যায় : কাফিরদের গাছ-পালা কাটা ও 
ভ্রালিয়ে দেয়ার বৈধ 


[১১, অধ্যায় : বিশেষভাবে এ উম্মাত' এর জন্য 
গনীমাত হালাল 


২৭৩ 


২৭৪ 


YVY 


YVE 


Er 


ERE i JIA EY -. 
LB) 


HAE Ll sgt sll OSS LL 1) 


১২. অধ্যায় : গনীমাতের মালের বর্ণনা 


২৭৫ 


LAL) 


সম্পদ হত্যাকারী মুজাহিদের প্রাপ্য 

১৪. অধ্যায় : নফল (অতিরিক্ত) প্রদান এবং 
আটকে পড়া বন্দীদের বিনিময়ে মুসলিমদের 
মুক্তি করা 

১৫. অধ্যায় : ফাই বা বিনা যুদ্ধলব্ধ সম্পদের 
হুকুম 

১৬, অধ্যায় : নাবী ৪-এর বাণী- আমরা 
(নাবীগণ) কাউকে উত্তরাধিকারী রেখে যাই 
না, আমরা যা কিছু রেখে যাই সবই 
সদাকাহ্‌ 


১৭, অধ্যায় : উপস্থিত মুজাহিদের মাঝে 
গনীমাত (যুদ্ধলব্ধ) সম্পদের বন্টন পদ্ধতি 


১৮. অধ্যায় : বাদ্র যুদ্ধে ফেরেশৃতা দ্বারা 
সাহায্য এবং গনীমাতের মাল বৈধ হওয়া 


১৯. অধ্যায় : খুদ্ধবন্দীদেরকে আটক করা, 
গ্রেফতার করা এবং বিনা মুক্তিপণে ছেড়ে 
দেয়া বৈধ 


১৩. অধ্যায় : নিহত শত্ৰু থেকে খুলে নেয়া | 


২৭৮ 


২৮২ 


২৮৩ 


২৮৭ 


২৯১ 


২৯১ 


২৯৪ 


YAY 


YAY 


Mh) 


1৭) 


Yt 


JE LG -1Y 

JL 6h SEL LL oT 

SILL Call sty Js Cl 1 

rsd SA Ul ~No 

LenS HE GA ILL NN 

OF ad Ls HS LL 

U4 BIE 8 SOU SY CL 1A 
pil AAU 


UA 9 Ey dl By) Lb -NA 


২০, অধ্যায় হিজায় রাজ্য 
ইয়াহুদীদেরকে বহিষ্কার করা 


২১. অধ্যায় : ইয়াহুদী ও নাসারাদের আরব 
উপ-দ্বীপ থেকে বের করে দেয়া 


থেকে 


২৯৫ 


২৯৭ 


২২. অধ্যায় : যে ব্যক্তি চুক্তি ভঙ্গ করে তাকে 
হত্যা করা বৈধ হওয়া এবং দুর্গের 
অধিবাসীদের কোন ন্যায়পরায়ণ ক্ষমতা 
প্রদত্ত বিচারকের নির্দেশে. অবতরণ বৈধ 
হওয়া 


২৯৭ 


Y৭০ 


YAVv 


EA cw 2383 sR CL -Y 


be SIAN 338 FIA Ub YN 


A 


SG Hdl Unk i US 2 GG vy 
Ue 50 5 cb Gnd hl 
Ls 


www.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম চতুর্থ খণ্ড সূচীপত্র 12 
২৩. অধ্যায় : যুদ্ধে তাড়াতাড়ি করা এবং দু'টি af ds, io FAY LL vr 
জরুরী কাজের মধ্যে একটিকে অগ্রাধিকার | ৩০০ | 1, 8৯% 2 EY 
দেয়া LoS Hl 
২৪. অধ্যায় : গনীমাত সম্পদ দ্বারা মুহাজিরগণ ES Sd ned DOL vt 
অভাবমুক্ত হওয়ায় আনসার কর্তৃক প্রদত্ত 
গাছ লৰ: বাযানসূহ “ত দেরকে ৩৪১: 1 Gm Si od Ss Hoste 
ফেরত দেয়া cL Ue 
২৫, অধ্যায় : ‘দারুল হার্বে' (বিধর্মী শত্রু 3 Ll LD tn GY) YA LL v0 
রাজ্য) গনীমাত হিসেবে প্রাপ্ত খাদ্যদ্রব্য | ৩০২ | দ৭ | লি হুদ গে চর 29৯ ত" 
খাওয়া জায়িয = ১ 
২৬. অধ্যায় : বাদশাহ হিরাক্ল-এর নিকট NE EE IS 
£ EEG HA ol BE al MS Ll -Y1 
ইসলামের দা'ওয়াত দিয়ে নাবী $-এর | ৩০৩ | ৮ | *** 2 ই A 5 
পত্র Ad 
২৭. অধ্যায় : বিধর্মী শাসকদের ' নিকট , 
FARE ANET- \ cis Lb; -Yv 
মহামহিম আল্লাহর প্রতি আহ্বান জানিয়ে | ৩০৭ [৮ [? Eo 
নাবী সু-এর পত্রাবলী Recall “ mh 
২৮. অধ্যায় : হুনায়ন যুদ্ধ YA OS ESE SS OG YA 
২৯, অধ্যায় : তায়িফের যুদ্ধ LY lbh 5555 Lb -va 
৩০. অধ্যায় : বাদ্রের যুদ্ধ LAL JL 59535 Ob ~r. 
৩১. অধ্যায় : মাক্কাহ্‌ বিজয় i rl lr) 
৩২. অধ্যায় : কা'বার চারপাশ থেকে মূৰ্তিসমূহ RENE TE TEER 
দূরীকরণ YA HS) J bs pial AN GL -ry 
৩৩. অধ্যায় : বিজয়ের পর কুরায়শদের A EERO REE 
ধর্মত্যাগের অপরাধে কতল করা হবে না ln CA Ss be oi SY Al TT 
৩৪. অধ্যায় : হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে ১৭ DIS A BI plo Gb-rt 
৩৫, অধ্যায় : প্রতিশ্রুতি পূর্ণ করা ryt el s0 LL -re 
৩৬. অধ্যায় : আহযাবের (খন্দকের) যুদ্ধ LA AINE LL rn 
৩৭. অধ্যায় : উহুদ যুদ্ধ ro Alyy LL vv 
৩৮. অধ্যায় : রসূলুল্লাহ 3% যাকে হত্যা করেন 4 i cle ll Ln ELE CYA 
তার উপর আল্লাহর ভয়াবহ গযব iad EEA HE aI 
FE MU) 
I ক In Si hl ko Be 
৩৯. অধ্যায় : মুশরিক ও মুনাফিকদের হাতে SH oe HE GA HL OL TA 
নাবী ৪ -এর দুঃখ-যাতনা S২৮ 1 TIA EE 
CHEAT, CHS all 


Wwww.waytojannah.com 


Contents 


13 সহীহ মুসলিম চতুর্থ খণ্ড সূচীপত্র 

৪০. অধ্যায় : মুনাফিকদের প্রদত্ত কষ্টে আল্লাহর So Lr Bt &) টন es) sei sb ct 
নিকট নাবী ুট-এর দু'আ ও ধৈর্যধারণ OS EA) sl se EE 

৪১. অধ্যায় : আবু জাহ্‌লের নিধন ৩৩৪ | Y৮rt Ke od 5 Ll -£) 

৪২, অধ্যায় : ইয়াহুদী নেতা কা'ব ইবনু | ১৩৫ | ৮৮০ able ESN 0h oS JH Ul EY 
আশরাফের হত্যা ee) 

8৩. অধ্যায় : খাইবার যুদ্ধ ততড | ধন S355 Cb tr 

88, অধ্যায় : আহ্যাব বা খন্দকের যুদ্ধ ৩৪০ | Yt. SH As AINE Lb -tt 

EEEEEOCOEETE চ — - 
8৫, অধ্যায় : ধী-কারাদ ও অন্যান্য যুদ্ধ ৩৪২ | দ£éY ies 34 5335 Hl £2 


৪৬. অধ্যায় : মহান আল্লাহর বাণী : তিনি সে 
সত্তা যিনি তাদের হাতকে তোমাদের উপর | ৩৫২ 
থেকে দূরে রেখেছেন 

৪৭. অধ্যায় : পুরুষের সাথে যুদ্ধে স্ত্রীলোকদের তনত 
ংশগ্হণ 

৪৮, অধ্যায় : জিহাদ অভিযানে অংশগ্রহণকারী 
মহিলাদের জন্য গনীমাতের কোন অংশ g 
নেই, তবে স্বেচ্ছায় তাদের কিছু দেয়া এবং bi 
শত্রুপক্ষের শিশুদের হত্যা করা নিষিদ্ধ 

৪৯, অধ্যায় : নাবী সৰ-এর যুদ্ধসমূহের সংখ্যা 


4 AY GS A I LL -tn1 
Sn Css iss 

JE Ea UMTS Olt 

Yo 8 Ex lO SL CL -EA 
BA Sie Se Lely es 
eS 


HE LD Ae se lb -tA 


অনভিপ্রেত 


৫০. অধ্যায় : যাতুর রিকা' যুদ্ধ ৩৫৯ | ৮০৭ EE 555 bo. 
৫১. অধ্যায় : যুদ্ধ অভিযানে কাফিরদের সাহায্য NE EE IER EE 
[_ গ্রহণ মাকরূহ =] ৩৬০ | 1. | AS IA BLL IS 2-21 
পর্ব (৩৪) : শাসন ও নেতৃত্ব ত৬১ | "1 SIU ls -Yt 
১. অধ্যায় : জনগণ কুরায়শদের অনুগামী এবং us| eh 4 A, A & LL -) 
খিলাফাত কুরায়শদের মধ্যে সীমিত EF 
-অ : খলীফা মনোনয়ন করা এবং Le Toe 
lh এবং বর্জন | ৩৬৪ | ৮৭ aks SN Lb -Y 
৩. অধ্যায় : নেতৃত্ব প্রার্থনা ও ক্ষমতার লোভ wey GUY le be sb -T 
£ তণ৬ | "1৭ | * 7 i . 
মিনি “e 
Ea 
8৪. অধ্যায় : নিম্প্রয়োজনে ক্ষমতায় যাওয় EA 5 
bs | Sy | ra D322 Dx BLY AVS Olt 


Wwww.waytojannah.com 


4 


৫. অধ্যায় : ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও 


৭. অধ্যায় : সরকারী কর্মচারীদের উপহার গ্রহণ 
নিষিদ্ধ 


৮. অধ্যায় : পাপের কাজ ছাড়া অন্য সব 
ব্যাপারে শাসকের আনুগত্য আবশ্যক এবং 
পাপ কাজের ক্ষেত্রে (আনুগত্য) হারাম 


৯. অধ্যায় : শাসক যখন আল্লাহ ভীতির আদেশ 
দেন এবং ন্যায় বিচার করেন তখন তার 


পক্ষপাতিত্বের সময় ধৈর্যধারণের আদেশ 


১২. অধ্যায় : প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত 
করলেও শাসকদের অনুগত থাকা 


১৩. অধ্যায় : অশান্তির যুগে মুসলিমদের 
জামা'আত আঁকড়ে থাকা অত্যাবশ্যক এবং 


১৫. অধ্যায় : দু’ খলীফার বাই'আত গ্রহণ প্রসঙ্গ 


১৬, অধ্যায় : শারী'আত গর্হিত কাজে 
‘আমীরের আনুগত্য ত্যাগ করা ওয়াজিব, 
তবে যতক্ষণ তারা সলাত আদায়কারী 


১৭. অধ্যায় : উত্তম শাসক ও নিকৃষ্ট শাসক 


Contents 


সহীহ মুসলিম চতুর্থ খণ্ড সূচীপত্ 


৩৮৪ 


৩৮৭ 


৩৯৫ 


TAA 


"VY 


YVE 


YVV 


YAt 


YAt 


YAY 


YAY 


YAA 


্Y 


দণ্া 


Ht 


14 

A Ley Jol Ly) hd ly 0 
be ely Bel BHA ce SY 
ae Ak xy 

Jbh a5 hls CL -1 

JA Usa a5 UL -V 

SE od HX Ie 3 OY -A 
Raid a ns ee 

UE A ss Al LYN dG -1 
RG 

INU ISN pls a SU LG 1 

Nn cb Er aly 2 2-১ 
mir, 

IA Us si le OG 1 
Sx 

ie Fr FA ash al তঢ-)া 
Dh DE 55, Sh 

SAS Cll 2d GH a es Lb) 

CR 23 13 Gl -)e 

U3 TLS GE JE) os CL 11 
tle Li Ss Eo A 


Us S, 


PEs Ea UA LL 1 


Wwww.waytojannah.com 


15 


১৮, অধ্যায় : যুদ্ধের অভিপ্রায়কালে ইমাম 
কর্তৃক সেনাদলের বাই‘আত গ্রহণ উত্তম 
এবং বৃক্ষতলে বাই'আতে রিযওয়ান প্রসঙ্গ 


৩৯৬ 


Contents 


সহীহ মুসলিম চতুর্থ খণ্ড সূচীপত্র 


LES 


Sp KE GUY BI LBL Ul NA 
CSS SLA BS SEs JG Er 


EE | 


[ ১৯, অধ্যায় £ মুহাজিরের জন্য স্বদেশে 


80১ 


dd AED EAD pi LY 1 
ub sal 


২০. অধ্যায় : মান্কাহ্‌ বিজয়ের পর ইসলাম, 
জিহাদ ও পুণ্যময় কাজের বাই‘আত আর 
বিজয়ের পর হিজরাত নেই (মান্কাহ্‌ থেকে 
মাদীনায়)- এ কথার অর্থসংক্রান্ত আলোচনা 


80০১ 


LY sk HC C8 SS BILD OL -Y. 
a YY Sa bs Sy A 
& ll wn 


২২. অধ্যায় : সাধ্যানুসারে মেনে চলা ও 
আনুগত্য করার বাই'আত 


২৩, অধ্যায় : স্যবালক হওয়ার বয়স 


২৪. অধ্যায় : কাফির জনপদে কুরআন মাজীদ 
নিয়ে যাওয়া নিষিদ্ধ, যেখানে আশংকা থাকে 
তা তাদের হাতে পতিত হওয়ার 

২৫. অধ্যায় : ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং 
সেগুলোকে প্রশিক্ষণ দেয়া 


২৬. অধ্যায় : ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত 
কল্যাণ থাকবে 


২১. অধ্যায় : মহিলাদের বাই‘আত গ্রহণ পদ্ধতি | ৪০৩ 


808 


80০৫ 


8০৫ 


৪০৬ 


sla Ax SS CL ~Y) 


U3 ALY, call se BG Eb vy 
ti 

Eo bw ob Gl ~rvr 

dd dy BEG Ul sl LG 1 
Hib EH Gs 13 Gh 

omits JSh Cr ELLY EL -vo 

23 dd Ad sels 3 Ih OL YN 
EM) 


F—— 


২৮. অধ্যায় : জিহাদে ও আল্লাহর পথে বের 
হওয়ার মাহাত্ম্য 


২৭. অধ্যায় : ঘোড়ার অপছন্দনীয় গুণাগুণ 80৯ 


IAD ella Sa L8G Ue OL =YV 


8১০ 


ee df ESAS ALY Lod Ll YA 
all 


২৯. অধ্যায় : 


আল্লাহর পথে শাহাদাতের 


—— 


8৪১৩ 


SIS 2h ds df FEE Lk LG ~Y 


৩০, অধ্যায় : আল্লাহর রাহে সকাল-সন্ধ্যায় বের 
হওয়ার মাহাত্ম্য 


8১৫ 


£০ 


৩১. অধ্যায় : জান্নাতে মুজাহিদদের জন্যে 
আল্লাহ্‌ যে সম্মান প্রস্তুত রেখেছেন 


৪১৬ 


£1 


He 8 BING 3 I Ll ~r. 
al 


SAE sis hel LE LT 


Wwww.waytojannah.com 


সহীহ মুসলিম চতুৰ্থ খণ্ড সূচীপত্র 


৩২. অধ্যায় : ঝূণ ব্যতাঁত শহীদদের র সকল 
গুনাহ্‌ ক্ষমা 


Contents 


16 


ES all Be 5 UB ty Ll ~TY 
GY bs 


য় : শহীদদের রূ জান্নাতে আর Le { 
ত জীবিত তারা El প্রতিপালকের | ৪১৮ গঞা EU UE 8 ol ry 
নিকট থেকে জীবিকাপ্রাপ্ত হন LA oe ) se i! লা ES) 
৩৪. অধ্যায় : জিহাদ ও রিবাত (শত্রুর TS | 
ML Op UWE BL 2, a) ৯ লি নহ 


শল 


৩৫. অধ্যায় : পরস্পর একজন অন্যজনকে 
করবে 

৩৬. অধ্যায় : যে ব্যক্তি কোন কাফিরকে হত্যা 

করে নিজেও সুঠিক পথে চলল 


-৩৭. অধ্যায় : আল্লাহর পথে দানের ফাযীলাত 
ও তা বর্ধিত হওয়া 


EAR 


| LA 5 
nl as 


EN SE EEE EE WET SES TEE + EOE TEE = ANE TE 
HS US IE Ll rn! 


EES 


A bn La Jo Lb -TY 


৩৮. অধ্যায় : আল্লাহর রাহের যুজাহিদগণকে | 


বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং 


Al Ln 8 GID AE) TSF LL TA 


& ) LL ah Le | 


৪২৩ | 1 ত i | - 
তাদের পরিবারবর্গের দেখা-শুনা করার ET A 4 SSE 009 og Sat 
ফাধীলাত LL i i 

৩৯. অধ্যায় : মুজাহিদদের রমণীদের পবিত্রতা | ৪২৫ ! £7০ | 2213 ০ p35 > 2b cA 
এবং তাতে খিয়ানাতকারীদের পাপ : 
8০. অধ্যায় : ওযরএস্ত ব্যক্তিদের থেকে ৪২৬ | £*৭ Loe Mel mh BES DY ot. 
জিহাদের আবশ্যকতা নিষ্পতিত হওয়া | IE l 
PO ঠ ত | ss 
8৪১. অধ্যায় : শহীদের জন্য জারৃত অবধারিত AMEE 
EE bs ৪২৭ | £1) SE LY oh Ut) 
৪২. অধ্যায় : যে আল্লাহর কালিমা সমুন্নত | 
করার উদ্দেশে যুদ্ধ করে সে আল্লাহর পথের | 8৩০ | £1. 
মুজাহিদ 
৪৩. অধ্যায় : লোক দেখানো এলং খ্যাতির 
উদ্দেশে যে খুদ্ধ করে সে জাহান্নামের যোগ্য | ৪৩২ | £৭ 
হ্য় EE 
88. অধ্যায় : যুদ্ধ করে যারা গণীমাত লাভ 
করল ও যারা করেনি তাদের সাওয়াবের | ৪৩৩ | ৫1 
পরিমাণ সম্পর্কে | 
= 3 
8৫. অধ্যায় : is Loli ‘Ha Le SY 
সাওয়াব, জিহাদ প্রভৃতি ‘আমালও এর | ৪৩৪ | £1 fl 
অন্তর্ভুক্ত Jee a tb TH 23 LS 


www.waytojannah.com 


Contents 


17 সহীহ মুসলিম চতুৰ্থ খণ্ড সূচীপত্র 
৪৬. অধ্যায় : আল্লাহর পথে শাহাদাত কামনা ne wi Ao) “ib UE LL -i1 
8৩8 | trt 
করা মুস্তাহাব hs a 
৪৭. অধ্যায় : আল্লাহর পথে জিহাদ না করে | ees of, 0 5, EL te I UN ~tV 
এমন কি জিহাদের আকাঙ্ষা না করে যে | ৪৩৫ | £০ 2 02 53 0S TT 
[ মারা যায় তার পরিণাম অশুভ _ SAG LS 
৪৮. অধ্যায় : অসুস্থতা বা ওযরের কারণে যে | ৪৩৫ | £৮০ SA ce LD bs Ap LY tA 
জিহাদে যেতে পারলো না, তার সাওয়াব | 5A a 
[৪৯ অধ্যায়: : সামুদ্রিক জিহাদের মাহাত্ঘ্য ৪৩৬ | £1 Sh 3 SA Ld  -fA 
| nT - i ্ ce Eg cae 
৫০. অধ্যায় : আল্লাহর পথে বিন্ত্রি প্রহরায় Se al die ff PUD Sai Ob -e. 
একার মর্যাদা 8৩৮ | ETA ss 
* > 
৫১. অধ্যায় : শহীদের বর্ণনা ৪৩৯ | £৮৭ sl 6 CL -o) 
৫২. অধ্যায় : তীরন্দাজীর ফাধীলাত ও তাতে 5 ale Cols i Jb Ll <n 
উৎসাহ প্রদান এবং তা শিক্ষা করে ভুলে | ৪8০ ns sd I 
যাওয়ার নিন্দা PARTE 
৫৩. অধ্যায় : নাবী $%-এর বাণী : আমার ww Ub JIN 3 Sh i ~er 
উম্মাতের একদল লোক হকের উপর কায়িম 2 4400 
থাকবে বিরোধীরা তাদের ক্ষতি সাধন | £8১ £81 be ALY Gh ce pb 
করতে পারবেনা AR 
EME ME onl 
৫৪. অধ্যায় : সফরের সময় জীবজস্তর সুবিধাদি | 588 | ££ HD a CN Lon pore 2৬-০ 
লক্ষ্য করা ও পথে রাত্রি যাপন নিষিদ্ধ হওয়া Gol d O35 oF sell 
৫৫. অধ্যায় : সফর কষ্টের একটা অংশ, A ibs Dn Ul -oo 
প্রয়োজন সেরে মুসাফিরের তাড়াতাড়ি | ৪৪৫ | ££ | ) BO mss GB 
প্রিজনদের কাছে ফিরে আসা মুস্তাহাব RARE 
৫৬. অধ্যায় : সফর থেকে রাতে অতর্কিতে ঘরে ন Sg J A B38 AVS LL -o1 
ফেরা মাকরূহ Rotie Va 
্‌ Ed 2 a 
গৰব (৩৫) শিকার ও ম'বাছ্কৃত ডু UG VAL shal Gls -re 
এবং যেসব পশুর গোশৃত খাওয়া | ৪৪৯ | ££৭ HARE 
হালাল OED 2 SY 
FPF ট ~ - . « FS 
১. অধ্যায় : প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার 88৯ | ££4 ial DSL Sal 2b) 


Wwww.waytojannah.com 


সহীহ মুসলিম চতুর্থ খণ সূচীপত্র 


Contents 


18 


+ অধ্যায় : হারিয়ে যাওয়া শিকার পাওয়া bs FAS He aap 
b oe al 8৫৩ | tor 5B Lal ie Gl Hy bY 
৩. অধ্যায় : হিংস্র পশু ও নখরওয়ালা পাখি | 568 | ০; [Eা bn PU G3 Hs Ah -T 

আয যায Al Ce lia 53 
8. অধ্যায় : সাগরের মৃত হালাল 8৪৫৬ | £০" SH ole AAU A —t 
৫. অধ্যায় : গৃহপালিত গাধা খাওয়া হারাম | ৪৫৯ | £০৭ By Ah AT SH 5 Sb -s 
৬. অধ্যায় : ঘোড়ার গোশৃত আহার করা ৪৬৩ | £৭৮ JAI Al Kf BL -1 
৭. অধ্যায় : গুই সাপের গোশৃত হালাল ENE Ll BU AL -YV 
৮, অধ্যায় : টিডূডি খাওয়ার বৈধতা 8৭0 | &v. sen AY AL -A 
৯. অধ্যায় : খরগোশ খাওয়ার বৈধতা 8৭১ | £৮) SY EL AL -A 
১০, অধ্যায় : যা দ্বারা শিকার করা ও শক্রর us dsr BELGE Eh lsh 

বিরুদ্ধে সহায়তা লাভ করা যায় তার বৈধতা | ৪৭১ | £৮ ES OEE 

এবং পাথর নিক্ষেপ নিষিদ্ধ হওয়া HED BAS) gals Gh a3) 
১১. অধ্যায় : যাবাহ ও হত্যায় দয়াশীল হওয়া By JEN el LAL dl ob -1) 

৪৭৩ | tyr 5 ht 

ও ছুরি ধার করার নির্দেশ in 
১২. অধ্যায় : জীব-জস্তু বেঁধে তীরের লক্ষ্যবস্তু EET. 

বানানোর নিষেধাজ্ঞা সম্পর্কে 910: EVN Bled Die UF wel ob -)Y 


Wwww.waytojannah.com 


Contents 


Phe 


sal als eh HS 
পর্ব (২০) লি‘আন’ 


BG de HA ou cp AL oe AH U6 GS Ls ES ESS eavpyy- Yo 
U3 ote b A BS IE GLY ge 55 pal A HG Ve Uf EA set 
HE all Jo bol Ub te dd Ud I Hf PEE bE Sa sla ce Sy 

Ee be pel ok 8 GE GE SLL FE sb UL 58 BG sd UL ae US 
FE sd U0 UU ic als GUE BE A CY ole EO Cb BE sll I to 
Yar Ss I, ee SC oh BLL HG ls UL 5 Sy Bl ai pat UU 
eff ah 4249 G JB ol Loy FEE st UA of co ie UH Ge AU ES 
os LB US SBE all JA OB onl Ug: Hf ok Ak SAE 
"ee Sb Ua tLe 

140 Ge Li ah UF EC UE BE shh JL Le oti ee Uy CES Ie I 
HE sd U0 Eb 0 8 BG Vl ied ty a 

Cie Hs CE et UN 


? লি‘'আন : স্বামী যদি ফোন সাক্ষ্য ছাড়া আপন স্ত্রীর উপর ব্যভিচারের অভিযোগ আনে সেটিকে লি'আন বলা হয়। স্বামী যদি সেক্ষেত্রে নিজে 
মিথ্যাবাদী হয় তার উপর আল্লাহ্‌র লা'নাত (গযব) বর্ষিত হবে- এ শপথ করে থাকে। লা'নাত শব্দ থেকেই এর নাম লি'আন। এর হুকুম হলো 
স্বামী স্ত্রীতে চিরতরে বিচ্ছেদ ঘটে যাওয়া । (সহীহ মুসলিম শারহে নাবাবী ৯/৪৮৮) 


www.waytojannah.com 


Contents 


২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৩৬৩৫-(১/১৪৯২) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... সাহ্‌ল ইবনু সা'দ সাইদী (রাযিঃ) হতে বর্ণিত যে, 
‘উওয়াইমির আল-“আজলানী (রাযিঃ) ‘আসিম ইবনু ‘আদী আনসারী (রাযিঃ)-এর কাছে এসে তাকে বললেন, হে 
‘আসিম! যদি কেউ তার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষকে (ব্যভিচারে লিপ্ত) পায়; তবে তোমার অভিমত কী? সেকি 
তাকে হত্যা করবে? আর তখন তো তোমরা তাকে (কিসাস হিসেবে) হত্যা করবে। যদি তা না হয় তবে সে কী 
করবে? হে 'আসিম! তুমি আমার জন্য এ বিষয়ে রসূলুল্লাহ $ু-কে জিজ্ঞেস কর। 

তখন ‘আসিম রসূলুল্লাহ সু-কে জিজ্ঞেস করলেন। কিন্তু রসূলুল্লাহ 3% এ রকম প্রশ্ন করা অপছন্দ করলেন 
এবং এটি দূষণীয় মনে করলেন।* ‘আসিম রসূলুল্লাহ 3%-এর নিকট থেকে যা শুনলেন এতে বড়ই দুঃখিত হঁলেন। 
যখন ‘আসিম ফিরে এলেন, তখন ‘উওয়াইমির তার কাছে এসে বললেন: হে ‘আসিম! রসূলুল্লাহ 3% তোমাকে কী 
বলেছেন? 'আসিম ‘উওয়াইমিরকে বললেন : তুমি আমার কাছে ভাল কাজ নিয়ে আসনি ৷ তুমি যে বিষয়ে জিজ্ঞেস 
করতে বলেছ তা রসূলুল্লাহ 3 খুবই অপছন্দ করেছেন। ‘উওয়াইমির (রাযিঃ) বললেন: আল্লাহ্র কসম! আমি এ 
বিষয়ে তাকে জিজ্ঞেস না করে ক্ষান্ত হব না। তখন ‘উওয়াইমির গেলেন এবং লোক সমাবেশে রসূলুল্লাহ 3%-এর 
কাছে গিয়ে তাকে বললেন, হে আল্লাহ্র রসূল! যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে অন্য কোন পুরুষকে (ব্যভিচারে 
লিপ্ত) দেখতে পায় তাহলে সে-কি তাকে হত্যা করে ফেলবে? এরপর তো (কিসাস হিসেবে) আপনারা তাকে হত্যা 
করে ফেলবেন। অথবা সে কী করবে? তখন রসূলুল্লাহ 8 বললেন : তোমার স্ত্রীর ব্যাপারে (আল্লাহর) হুকুম 
নাযিল হয়েছে। তুমি যাও, তোমার স্ত্রীকে নিয়ে এসো । সাহল বললেন : এরপর তারা উভয়ে (স্বামী-স্ত্রী) লি'আন 
করলো। আর আমিও তখন লোকজনদের সাথে রসূলুল্লাহ 3%-এর নিকট হাযির ছিলাম । যখন তারা লি'আন 
সমাধা করলেন তখন ‘উওয়াইমির বললেন : হে আল্লাহ্‌র রসূল! যদি আমি তাকে আমার স্ত্রী হিসেবে রেখে দেই 
তাহলে তো আমি তার উপর মিথ্যারোপকারী হয়ে গেলাম ৷ রসূলুল্লাহ 3 তাকে নির্দেশ দেয়ার আগেই তিনি তার 
স্ত্রীকে তিন তালাক দিলেন। ইবনু শিহাব (রহঃ) বলেন, তখন থেকে লি‘আনকারীদের জন্য এটাই নিয়ম-বিধান 
হিসেবে পরিণত হল । (ই.ফা, ৩৬০১, ৪র্থ খণ্ড; ই.সে. ৩৬০১, ৫ম খণ্ড) 

FOS lt OF 0p Lag aS Ay OF USL ES 0 OS SESS CAIN 

Cah GU Le Ci all Sf OE 5 On GALAN VALE Ul GALS Bt I 

Ue UN 8 Ts oe SE 5 LL a) UY 3 OE TH Sd 8 EN MCL Pd Bias 
Ad OAD Ce SA BA BE rp bad FS EY UGS 3 

৩৬৩৬-(২/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... সাহ্‌ল ইবনু সা'দ (রাযিঃ) হতে বর্ণিত যে, ‘আজলান 
গোত্রের ‘উওয়াইমির আনসারী ‘আসিম ইবনু ‘আদীর কাছে এলেন ..... পরবর্তী অংশ মালিক বর্ণিত হাদীসের মত 
বর্ণনা করেন। তিনি তার হাদীসে এ কথাও বলেছেন, “উওয়াইমির তার স্ত্রীকে আলাদা করে দেয়াতে পরবর্তীতে 
লি‘আনকারীদ্বয়ের জন্য তা বিধানরূপে পরিগণিত হল।” তিনি তার বর্ণনায় আরও উল্লেখ করেছেন, “সাহল 
বলেছেন- সে মহিলাটি ছিল গর্ভবতী । সে গর্ভজাত সম্তানটিকে পরবর্তীতে তার মায়ের দিকে সম্বন্ধ করে ডাকা 


হয়।” এরপর এ বিধান প্রবর্তিত হলো যে, সে তার মায়ের ওয়ারিস পাবে এবং তার মা আল্লাহ্‌র নির্ধারিত অংশ 
হিসেবে তার (সন্তান) থেকে মিরাসের অধিকারী হবে। (ই.ফা. ৩৬০২, ই.সে. ৩৬০২) 


২ লি'আন বিষয়ক প্রশ্নটি রসূলুল্লাহ কটু অপছন্দনীয় ও দৃষণীয় মনে করেছেন এ কারণে যে, এমনতর অশগ্নীল ঘটনা ইতোপূর্বে ঘটেনি- (সহীহ 
মুসলিয, শারহে নাবাবী ১/৪৮৮ পৃঃ) ৷ এটি মুসলিমদের জন্য বদনাম এবং কাফিরদের জন্য খুশীর সংবাদ । 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২০) লি‘আন ৩ 


et OH Sl HA UUs a5 Se GS dl) Ly Lo BS, Capp TITY 
ol 0 Ka be RED Uf Bele of fl AL SS Jes 5 Oo Ugh Il cs oie 
LEDS a3 59 hah Cal 5 DE Sa a Es ED SS ah UD GIG BE 
a Se GEE BE sh U2 AL 0 OBE UES ech @ Uy SA Uy cd 
oie IS CH Goi ls" 3 Ld US BG 
৩৬৩৭-(৩/...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... ইবনু জুরায়জ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন: আমাকে 
ইবনু শিহাব (রহঃ) বানু সা“ইদাহ্‌ গোত্রের ইবনু সা'দ বর্ণিত দু'জন লি'আনকারী ও তার বিধান সম্পর্কে অবহিত 
করেছেন। তিনি (সাহল) বলেন : জনৈক আনসারী নাবী ু-এর কাছে এলেন এবং বললেন : হে আল্লাহ্‌র রসূল! 
যদি কোন লোক তার স্ত্রীর সঙ্গে (ব্যভিচাররত) অন্য কোন পুরুষকে দেখতে পায় তাহলে সে সম্পর্কে আপনার 
মতামত কী? এরপর পুরো ঘটনাসহ হাদীস বর্ণনা করেন। এতে বাড়তি বর্ণনা করেন যে, (স্বামী-স্ত্রী) উভয়ে 
মাসজিদের ভেতরে লি'আন করল আর আমি উপস্থিত ছিলাম । আর তিনি এ হাদীসে বলেছেন : রসূলুল্লাহ 38% 
তাকে কোন নির্দেশ দেয়ার পূর্বেই তিনি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে নাবী $-এর সম্মুখেই তাকে আলাদা করে 
দেন। তখন নাবী $% বললেন: এ উভয় লি‘আনকারীর মাঝখানে বিচ্ছেদ ।* (ই.ফা. ৩৬০৩, ই.সে, ৩৬০৩) 


- Ss Ee, Cc of BS I on ll Ae Lbs Loe Bo (0 EAv/-TUVA 

pe Ci 5 De 0 ae be OOS of tS AB Se Gis Gd taht Se Gs - 5 bly 
Cl AC LE Of dL od LAi IHL SID UF IU TU SA Ah I 0 pio 
HE ORTH Fol Se th Rol 0 oo Oe SL 


db U2 G08 5d ts Bl wh te etn UG Sh Se Os BH EE 
HE PTE SF AT Ae oF 


Ley, ak ASE Gar: Lo 5) os a a EA Ah ul 


Be cis Ue Gal hs gy YUN AS ie tw UA Un lie ES 6S 
4 lb Say SH Y cl sol A i UA Uy ie Hf RUE, WSS, Ube WES 
be U5 UY he sh Bl LAS, Bad Cad BY sy ES LS Sed a Pd 
05 0 Ge ah Ce Lf Lali sd od BY AG EES 5 cg hl w+ S adh 

UG CHE Gia x 


* জমহুর উলামার মতে রসূলুল্লাহ সুট-এর এ কথার অর্থ হলো লি'আনকারী স্বামী হতে স্থায়ী বিচ্ছেদ লি'আনের মাধ্যমেই হয়ে যায়। (সহীহ মুমলিম 
শারহে নাবাবী ১/৪৮৯ পৃঃ) 


Wwww.waytojannah.com 


Contents 
8 সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৩৬৩৮-(৪/১৪৯৩) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ্‌ ইবনে নুমায়র ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... 
সা'ঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, মুস‘আবের ত্ররীর ব্যাপারে আমাকে লি‘আনকারী দু'জনের 
মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে, তাদের আলাদা করা হবে কি না। তিনি বলেন : তখন আমি কী 
বলব তা আমি বুঝতে পারছিলাম না। এরপর আমি মাক্কায় ইবনু ‘উমার (রাযযি৪)-এর বাসায় গেলাম । আমি তার 
গোলামকে বললাম, আমার জন্য অনুমতি নিয়ে এসো ৷ সে বলল : তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। কিন্তু তিনি আমার 
কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি বললেন : ইবনু জুবায়র? আমি বললাম, হ্যা। তিনি বললেন : ভিতরে এসো। 
আল্লাহ্র কসম! বিশেষ প্রয়োজনই এ সময় তোমাকে নিয়ে এসেছে। আমি ভিতরে গিয়ে দেখতে পেলাম তিনি 
একটি কম্বল বিছিয়ে একটি বালিশের উপর হেলান দিয়ে আছেন। বালিশটি খেজুর ছোবড়ায় ভরা ছিল। আমি 
বললাম : হে আৰূ ‘আবদুর রহমান! দু'জন লি'আনকারী- এদের কি পৃথক করা হবে? তিনি বললেন : 
সুবহানাল্লাহ্‌! হ্যা । সর্বপ্রথম এ বিষয়ে অমুকের পুত্র অমুক জিজ্ঞেস করেছিল। সে বলেছিল : হে আল্লাহ্‌র রসূল! 
আপনি কী বলেন, যদি আমাদের মধ্যে কেউ তার স্ত্রীকে অপকর্মে লিপ্ত দেখতে পায় তাহলে সে কী করবে? যদি 
সে বলাবলি করে তাহলে তো গুরুতর আকার ধারণ করবে । যদি সে নীরব-থাকে, তাহলে এমন সাংঘাতিক বিষয়ে 
কি করে নীরব থাকবে। তিনি বলেন : তখন নাবী সু চুপ রইলেন; কোন উত্তর দিলেন না। সে ব্যক্তি আবার তার 
কাছে এসে বলল : হে আল্লাহ্র রসূল! যে বিষয়টি সম্পর্কে ইতোপূর্বে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আমার 
নিজের উপরই তা ঘটেছে। তখন আল্লাহ তা'আলা সূয়া আন্‌-নূর-এর এ আয়াতগুলো নাযিল করেন- “আর যারা 
তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে অথচ তারা নিজেরা ছাড়া তাদের কোন সাক্ষী নেই- তাদের প্রত্যেকের 
সাক্ষ্যের পদ্ধতি হবে এই যে, সে চারবার আল্লাহর নামে শপথ করে বলবে, সে অবশ্যি সত্যবাদী এবং পঞ্চমবারে 
বলবে, সে মিথ্যাবাদী হলে তার উপর আল্লাহর লা‘নাত বর্ষিত হবে। আর স্ত্রীর শান্তি বাতিল করা হবে যদি সে 
চারবার আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দেয় যে, তার স্বামীই মিথ্যাবাদী এবং পঞ্চমবারে বলবে, তার স্বামী যদি 
সত্যবাদী হয় তবে নিজের উপর নেমে আসবে আল্লাহর গযব”- (সূরা আন্‌-নূর ২৪ : ৬-৯) । 

তিনি তাকে এ আয়াতগুলো তিলাওয়াত করে শোনালেন। এরপর তাকে নসীহত করলেন এবং স্মরণ 
করিয়ে দিলেন যে, দুনিয়ার শাস্তি আখিরাতের শান্তির তুলনায় সহজ । সে বলল, ‘না'। সে মহান সত্তার কসম- 
যিনি আপনাকে নাবী হিসেবে সত্যসহ প্রেরণ করেছেন, আমি তার (আমার স্ত্রীর) উপর কোন মিথ্যা আরোপ 
করিনি। এরপর তিনি মহিলাকে ডেকে পাঠালেন এবং তাকে উপদেশ দিলেন, তাকে আখিরাতের ভয় দেখালেন, 
সর্বোপরি তাকে জানিয়ে দিলেন যে, দুনিয়ার শাপ্তি আখিরাতের শান্তির তুলনায় সহজতর ৷ সে বলল, না, সে মহান 
সত্তার কসম- যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, নিশ্চয়ই সে মিথ্যাবাদী । এরপর তিনি পুরুষ লোকটির 
দ্বারা লি‘আন বাক্য পাঠ করাতে শুরু করলেন। তখন সে চারবার আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দিল যে, সে 
তার কথায় সত্যবাদী । পঞ্চমবারে সে বলল, যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার উপর আল্লাহর লা‘নাত নেমে 
আসুক । এরপর তিনি (নাবী 3%) স্ত্রীলোকটিকে ডেকে পাঠালেন। সেও আল্লাহর নামে শপথ করে চারবার সাক্ষ্য 
দিল যে, সে (স্বামী) মিথ্যাবাদী । পঞ্চমবারে সে বলল, যদি সে (তার স্বামী) সত্যবাদী হয় তাহলে তার (মহিলার) 
উপর আল্লাহর অভিশাপ বর্ধিত হোক । তখন নাবী 3% তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিলেন। 

(ই.ফা, ৩৬০৪, ই.সে, ৩৬০৪) 

a 0 ALY SE Es 43 03 ce BS hdl 2 0 Ge SESS Clg TUNA 
UA Ce Gh of ah CA CoS oo i UB A 0 Bes has IS ks 
DS 0 Ss Bia 5 BE TUES SOE ciel ci ci Lb adh Lo cil 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২০) লি‘আন ৫ 


৩৬৩৯-(../..) ‘আলী ইবনু হুজুর সা'দী (রহঃ) ..... সাঈদ ইবনু জুবায়র (রহঃ) বললেন, মুস'আব ইবনু 
যুবায়র (রাযিঃ)-এর শাসনামলে দু'জন লি'আনকারী সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হলে আমি ডেবে পাচ্ছিলাম না 
কী উত্তর দেব। তখন ‘আবদুল্লাহ্‌ ইবনু ‘উমার (রাযিঃ)-এর কাছে এলাম এবং সে দু'জন লি‘আনকারী সম্পর্কে 
তার কাছে জানতে চাইলাম : তাদের বিচ্ছিন্ন করার বিষয়ে আপনার মত কী? এরপর তিনি ইবনু নুমায়র (রহঃ)- 
এর হাদীসের মতই বর্ণনা করেন। (ই.ফা, ৩৬০৫, ই.সে. ৩৬০৫) 


- BY Billy - A 9 GAS Ks off bs 8 Hy SY CY 33 Bn Cfo. 
UU ob oH OP DE Of aes Uo 34 bo Le by OR LES COAT UE, UAT 5 UN 
UL GU Ue dS USE Ck sly ce CC clei HE sb 0 Ub 
Sl Md Ue IK CE LY Ua te CL Ca 0d Wie CHL Ci SULT I 
UU Jk TE LU Ciel Uk DES CY Ses ee 0 Lo Ue UG 290 od SA'S Ub 
HE A J 
৩৬৪০-(৫/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাক্র ইবনু শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... 
ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: দু'জন লি'আনকারীর (লি'আন বাক্য 
পাঠের ব্যাপারে) তোমাদের দু'জনের হিসাব আল্লাহর দায়িত্বে । তোমাদের দু'জনের একজন অবশ্যই মিথ্যাবাদী । 
আর তোমার (স্ত্রীর) উপর তোমার কোন করণীয় নেই । লোকটি বলল, হে আল্লাহ্‌র রসূল! আমার অর্থের (প্রদত্ত 
মাহর) কী হবে। তিনি বললেন : তুমি তোমার অর্থ পাবে না৷ যদি তুমি তার ব্যাপারে সত্যবাদী হও তাহলে 
তোমার দেয়া সম্পদ এ বস্তুর বদলা বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছ। আর যদি তুমি 
তার উপর মিথ্যা অপবাদ দিয়ে থাক তাহলে তার থেকে মাল ফেরত পাওয়া দুরহ ব্যাপার । 


যুহায়র (রহঃ) তার বর্ণনায় বলেছেন যে, সুফ্ইয়ান (রহঃ) সা'ঈদ ইবনু জুবায়র (রহঃ)-এর সূত্রে ইবনু 
‘উমার (রাযিঃ)-কে রসূলুল্লাহ 3% থেকে বলতে শুনেছি। (ই.ফা, ৩৬০৬, ই.সে. ৩৬০৬) 


TE 09 OF SES OF Me be Chl Ue BES CEES AOR pl 3 EAS Cp TIEN 
ES US IE SES CEST BG A Uy SE AT C5 FE Al UL Gh 
৩৬৪১-(৬/...) আবূর রাবী* যাহরানী (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন : বানী 
‘আজলান গোত্রের দু'জনকে (স্বামী-স্ত্রী) রসূলুল্লাহ 3% বিচ্ছিন্ন করে দিলেন। এরপর তিনি বললেন : আল্লাহ 


ভালভাবেই জানেন যে, নিশ্চয়ই তোমাদের দু'জনের মধ্যে একজন মিথ্যাবাদী । অতএব তোমাদের কেউ কি 
তাওবাহ্‌ করতে আগ্রহী? (ই.ফা. ৩৬০৭, ই.সে. ৩৬০৭) 


C8 A IG I Or Sel Ca 3h te OUR CEG LE af CF ESS (fo TAEN 
as BE CD OF ISS ual op 


৩৬৪২-(../...) ইবনু আবী ‘উমার (রহঃ) ..... সা*ঈদ ইবনু জুবায়র (রহঃ) বলেন : আমি লি'আন সম্পর্কে 
ইবনু ‘উমার (রাযিঃ)-কে প্রশ্ন করলাম । তিনি নাবী 8% থেকে অনুরূপ বর্ণনা করলেন। (ই.ফা. ৩৬০৮, ই.সে. ৩৬০৮) 


৫ 


Wwww.waytojannah.com 


Contents 


ড সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


Sy ead billy — 5 CEL LO al OLE HES, (pore 
5 8 0 aw be 2 CF Ble of ES Ul pp SYA - We ES cd 
5 BE a SAU Se os Al A Ob SS Sas I Chie CH CLA GH 
od AA 
৩৬৪৩-(৭/...) আবু গাস্সান মিসমা'ঈ, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... সা'ঈদ ইবনু 
জুবায়র (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুস'আব (ইবনু যুবায়র) (রাযিঃ) তার শাসনামলে লি‘আনকারীদের 
আলাদা করেননি। সাঈদ বলেন : এরপর বিষয়টি আমি ‘আবদুল্লাহ্‌ ইবনু ‘উমার (রাযিঃ)-এর কাছে উঠালাম। 


তখন তিনি বললেন : নাৰী সু বানু ‘আজলান গোত্রের দু'জনকে (স্বামী-স্ত্রীকে) আলাদা করে দিয়েছিলেন। 
(ই.ফা. ৩৬০৯, ইসে, ৩৬০৯) 


i as Bn C Ue ES YG as 0h Hy Drake LF Bes BES (enya TEE 


A J Ae se Ha CES RA 0 0 ok BG ES MC CH UU - 5 bil - cs 
- EUG tl Sh Sly Cas FE sl UD SO BO 
৩৬৪৪-(৮/১৪৯৪) সা‘ঈদ ইবনু মানসূর, কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... 
ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, কোন এক ব্যক্তি রসূলুল্লাহ 38%-এর জীবদ্দশায় তার স্ত্রীর উপর লি'আন 
করেছিল । তখন রসূলুল্লাহ সু তাদের দু'জনকে বিচ্ছিন্ন করে দেন এবং সন্তানের বংশ পরিচিতি তার মায়ের সাথে 
জুড়ে দেন। রাবী ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) মালিককে জিজ্ঞেস করলেন, আপনাকে কি নাফি' (রহঃ) এ 
হাদীস বর্ণনা করেছেন? তিনি (মালিক) বলেন, হ্যা । (ই.ফা, ৩৬১০, ই.সে, ৩৬১০) 


YG usd Be 5 tH Bac LH BS At a Ch 8 HES (eft) Ve 
CS als ai ow SA Ce BE ll UD CFS U6 Cre 9 OP IEF ol Ge WS 
৩৬৪৫-(৯/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে 


বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% একজন আনসারী পুরু্ষ ও তার স্ত্রীর মধ্যে লি'আন করালেন এবং তাদের 
আলাদা করে দিলেন। (ই.ফা. ৩৬১১, ই.সে. ৩৬১১) 


te — DA — cs BES JE Mads £5 LES cll 0 Lode ES (fea) TEN 
SLY) Vie A 2 


"_৩৬৪৬-(../..) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ..... 'উবাইদুল্লাহ্‌ (রহঃ) হতে 
উক্ত সানাদে বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৩৬১২, ই.সে, ৩৬১২) 


SRY Bly — Pal © GEL LS of 3 OVE AS CURD BS (ref) TREY 
b 0% a se be Lie tp eal Ue LES oF aoa EBS GAS UE, COST GOL J - 
Lk HE Se loa Ee SED 0 UB Ca bn UDG YD BS A 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২০) লি'আন a 


of Al a OS CH BEE sll U0 Lo HY dy He ce CECE Yo li Hy 
EK 1 EA gf 5 nl BSG Se ala Le Es DED 0 UO ALG Bl ab UA 
HOS Hs HAT C3 CA) Sl Hf TSS BS TE Cl UH HE cb CL 
BE a 02 df Sy 1h EUS A O5 bn UX Sb 3 OG SN os (Gl YY snes 
bn 05 UY Se sh Bd Of KA CB CL Od BY sly FUE LE U0 sed CoS 
8 Ld OGL U6 V5 Cl cli oil ie BE all UA WOE Al Cit Cyalh 
ID IA a HOG BD IA 
৩৬৪৭-(১০/১৪৯৫) যুহায়র ইবনু হার্ব, ‘উসমান ইবনু আবী শাইবাহ্‌ ও ইসহাক্‌, ইবনু ইব্রাহীম (রহঃ) 
iis ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, আমি একবার জুমু'আর রাতে মাসজিদে 
ছিলাম । তখন একজন আনসারী সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন : যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে অন্য 
কোন পুর্ষকে দেখতে পায়, সে যদি এ নিয়ে কথা বলে, তাহলে আপনারা তো তাকে (অপবাদদাতা হিসেবে) 
চাবুক লাগাবেন? অথবা সে যদি তাকে হত্যা করে ফেলে তাহলে তো আপনারা তাকে হত্যা করবেন (কিসাস 
হিসেবে) ৷ যদি সে নীরব থাকে তাহলে তো তাকে সাংঘাতিক ক্রোধ (হযম) করে নীরব থাকতে হবে। আল্লাহর 
কসম! আমি রসূলুল্লাহ 3%-এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করবই। পরদিন সে রসূলুল্লাহ 3%-এর কাছে এসে প্রশ্ 
করল । সে বলল, যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে অন্য কোন পুরুষকে (ব্যভিচারে লিপ্ত) দেখতে পায় এবং সে এ 
নিয়ে কথা বলে তাহলে আপনারা তাকে হত্যা করে ফেলবেন। আর যদি নীরব থাকে তবে তো তাকে রাগ চেপে 
নীরব থাকতে হবে। (সুতরাং তার উপায় কী?) তখন রসূলুল্লাহ 3% দু'আ করলেন্‌ :: ইয়া আল্লাহ! তুমি এর 
ফয়সালা দাও এবং তিনি দু'আ করতে লাগলেন। তখন লি‘আনের আয়াত অবতীর্ণ হঁলো- “আর যারা তাদের 
স্ত্রীদের উপর অপবাদ দেয় অথচ তারা নিজেরা ছাড়া তাদের কোন সাক্ষী নেই”- এ আয়াতগুলো। (সূরা আন্‌-নূর 
২৮: ৬-৯) । এরপর সে ব্যক্তি লোকজনের সামনে লি‘আনের পরীক্ষার মুখোমুখি হলো। তারপর সে তার স্ত্রীসহ 
রসূলুল্লাহ 3%-এর কাছে এল এবং তারা উভয়ে .লি‘আন করল । লোকটি আল্লাহ্‌র নামে শপথ করে চারবার সাক্ষ্য 
দিল যে, সে সত্যবাদী । এরপর পঞ্চমবারে বলল, সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার উপরে আল্লাহর অভিশাপ 
বর্ষিত হোক । এরপর মহিলাটি লি‘আনের জন্য এগিয়ে এলো। নাবী ¥% তাকে বললেন : থাম (যদি তোমার : 
স্বামীর উক্তি সত্য হয়ে থাকে তাহলে তুমি তা স্বীকার করে নাও)। কিন্তু সে অস্বীকার করল এবং লি“আন করে 
ফেলল । যখন তারা দু'জন ফিরে যাচ্ছিল তখন তিনি (নাবী 8%) বললেন : সম্ভবত এ মহিলা কালো কোৌকড়া 
চুলবিশিষ্ট সন্তান প্রসব করবে । অবশেষে তার গর্ভে একটি কালো কৌকড়া চুলবিশিষ্ট সন্তানই জন্ম নিয়েছিল। 


(ই.ফা. ৩৬১৩, ই,সে, ৩৬১৩) 


Ls 0 8 Hl BS E O53 0 ce US AD Os SEL EES Cf TEA 
E53 ALY ig LE oo bh UL to Se Co 
৩৬৪৮-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আ“মাশ (রহঃ) হতে 
এ একই সানাদে অনুরূপ বর্ণিত আছে। (ই.ফা. ৩৬১৪, ই.সে. ৩৬১৪) ' 


Wwww.waytojannah.com 


| Contents 
৮ UE সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


a) Al Lan te Ua Ea EY) te Gs Eh Ly Loe BSS 0 a1)- Y1E4 
EUS a of ds Sl i Rd Cs De ty le he he HSH Uy AC 
ball " BE 2 J JH Vie UN - PAY! od OPS < UX I OSS SY ys AL os sl 
GH Hk Ed by GE Cl TDA MSO id bal 4 SEU 
ORL RE TE Sl a SL Ul CARON 0 UL 0 AD Sd 
৩৬৪৯-(১১/১৪৯৬) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, 
আমি একটি বিষয়ে আনাস ইবনু মালিক (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম । আমার ধারণা ছিল যে, আমি যা জানতে 
চাই সে বিষয়ের জ্ঞান তার কাছে আছে। আনাস (রাযিঃ) বলেন : হিলাল ইবনু ‘উমাইয়্যাহ্‌ (রাযিঃ) শারীক ইবনু 
সাহমার সাথে তার স্ত্রীর সম্পর্কে যিনার অভিযোগ আনলেন। তিনি ছিলেন বারা ইবনু মালিকের বৈপিত্রেয় ভাই । 
ইসলামে ইনিই সর্বপ্রথম লি'আন করেন। রাবী বলেন : তিনি তার স্ত্রীর সঙ্গে লি'আন সমাধা করলেন। তখন 
রসূলুল্লাহ ুঁঠ বললেন : তোমরা ওঁ মহিলার প্রতি নযর রাখবে । যদি সে সোজা চুলধারী উজ্বল বর্ণের লাল চোখ 
বিশিষ্ট সম্ভান প্রসব করে তাহলে সে হিলাল ইবনু উমায়্যার ওুরষজাত সন্তান । আর যদি সে (মহিলা) সুরমা চোখ 
বিশিষ্ট কৌকড়ানো চুল, পায়ের চিকন নলা বিশিষ্ট সন্তান প্রসব করে তাহলে সে শারীক ইবনু সাহমার সন্তান । রাবী 
আনাস (রাযিঃ) বলেন : আমি জানতে পারলাম যে, এঁ মহিলাটি সুরমা চোখ বিশিষ্ট কুঞ্চিত কেশধারী সরু নলা 

বিশিষ্ট সন্তান প্রসব করেছে। (ই.ফা. ৩৬১৫, ই.সে. ৩৬১৫) 

SN ily cba AS 0 ses REAL of ply C9 LOL BS (avhry- Tio. 
OH oe Ld 05 pull of cpmlill oF AA Ae be mle OF C3 be A UAL YU pe) 
Bb UL BY lh db lie Ch hele UE BEE 2h J Se LES KS UNA ole 
ol 8 AS A YY lie ck Ce pale JB SE Al 9 AY SS oh oe 
x, A bs a) Uk Ee On ds ডে Ale 5 GHG TAG BE ah J 
Lali bb Sh" BE sh U0 U8 pl 5 BL YS nl Se 3 5 Se YG Al 
spe URS UR Ce BE all UL CES Ue Sn A CASS KS GH OA Un 
UY le 04 UB 5h CLE) BE is A LED 'j BE sh 02 06 od al oa 
gull DAY $ gE CHS Bl 


৩৬৫০-(১২/১৪৯৭) মুহাম্মাদ ইবনু রুম্হ ইবনু মুহাজির ও ‘ঈসা ইবনু হাম্মাদ মিসরী (রহঃ) ..... ইবনু 
‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3-এর নিকট লি‘আনের বিষয়টি আলোচিত হল । তখন 
‘আসিম ইবনু ‘আদী (রাযিঃ) এ বিষয়ে কিছু কথা বলে ফিরে গেলেন। তখন তার গোত্রের একজন লোক তার 
কাছে এসে অভিযোগ করল যে, সে তার স্ত্রীর সঙ্গে এক (অপরিচিত) লোককে দেখতে পেয়েছে। তখন ‘আসিম 
(রাযিঃ) বললেন, আমি আমার উক্তির (বক্তব্যের) কারণে এ বিপদে পড়লাম । তখন তিনি তাঁকে নিয়ে রসূলুল্লাহ 
সু-এর কাছে এলেন। এরপর সে তাকে (রসূলুল্লাহ 3%-কে) সে ব্যক্তি সম্পর্কে অবহিত করল যাকে সে তার 
স্ত্রীর সঙ্গে দেখতে পেয়েছিল। এ লোকটি (বর্ণনাদাতা) ছিল হলদে বর্ণ বিশিষ্ট হালকা-পাতলা ও সোজা 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২০) লি‘আন ৯ 


চুলবিশিষ্ট। আর সে যাকে তার স্ত্রীর সঙ্গে দেখতে পেয়েছিল সে ছিল সুঠাম দেহী, মোটা নলা ও বাদামী রং 

বিশিষ্ট । তখন রসূলুল্লাহ ন্ট বললেন : ইয়া আল্লাহ্‌! তুমি বিষয়টি ফায়সালা করে দাও । সে মহিলা এমন একটি 

সন্তান প্রসব করল, যে ছিল এ লোকটির মত যাকে স্বামী তার সঙ্গে দেখতে পেয়েছে বলে উল্লেখ করেছিল। 
রসূলুল্লাহ 3% তাদের দু'জনের মধ্যে লি'আন করালেন। তখন এক ব্যক্তি সে মজলিসেই ইবনু ‘আব্বাস (রাযিঃ)- 
কে বলল : এ কি সে মহিলা যার ব্যাপারে রসূলুল্লাহ 38% বলেছিলেন, “যদি আমি বিনা দলীলে কাউকে ‘রজম' 

(পাথর নিক্ষেপ) করতাম তবে একেই রজম করতাম ।” তখন ইবনু ‘আব্বাস (রাযিঃ) বললেন : না- সে ছিল 

অপর এক মহিলা যার অপকর্ম মুসলিমদের মাঝে প্রকাশিত ছিল। (ই.ফা. ৩৬১৬, ইসে, ৩৬১৬) 

oY PAE wil of 0 dey Be dg Lg Ch Ll aia (jo) 

OU AE 0 op AOL Gh pull Go pol tS A Se BS Ss te - DY os 
Us 1 U6 pl UES AT SG 23 TT Pl Sah Bas BE Ah JAD Le clio Ss “i 
৩৬৫১-(../...) আহমাদ ইবনু ইউসুফ আযদী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাধিঃ) হতে বর্ণিত । তিনি 

বলেন : রসূলুল্লাহ $%-এর কাছে দু'জন লি‘আনকারীর প্রসঙ্গে আলোচনা করা হলো। পরবর্তী অংশ লায়সের 


হাদীসের মতই । অবশ্য এতে মাংসল উল্লেখ করার পর তিনি অতিরিক্ত বলেছেন, “সে ছিল কোকড়া চুলধারী।” 
(ই.ফা, ৩৬১৭, ই.সে. ৩৬১৭) 


Le cb UR BS YG 500 bl, XE ofl EH Fn se BS Cpj-TioY 
wn Jd te of Be lie USS EE tL all Se UN UN Lod of pli cf lh le 
Ha dS ae ty U8 GERD LS i Al La) Ck yj HE Ll US olily CAT ss 
Ale OF CAs UU LS 0 pull oo 90 8 Te ff SUN csi 
৩৬৫২-(১৩/...) ‘আমর আন্‌ নাকিদ ও ইবনু আবৃ ‘উমার (রহঃ) ..... ‘আবদুল্লাহ্‌ ইবনু শাদ্দাদ (রহঃ) হতে 
বর্ণিত যে, ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর নিকটে দু’ লি‘ংআনকারীর বিষয় আলোচনা করা হলো। তখন ইবনু শাদ্দাদ 
(রহঃ) বললেন : এরা কি এ দুই ব্যক্তি যাদের সম্পর্কে নাবী 3% বলেছিলেন : আমি যদি কাউকে বিনা দলীলে 
‘রজম’' করতাম তবে এঁ মহিলাকে ‘রজম’ করতাম । তখন ইবনু ‘আব্বাস (রাযিঃ) বললেন : ‘না’, এ মহিলা সে 
নয়। সে ছিল অপর এক মহিলা যার ব্যাপার প্রকাশ্য ছিল। ইবনু আবী ‘উমার (রহঃ) তার বর্ণনায় কাসিম ইবনু 
মুহাম্মদের সূত্রে বলেন, আমি ইবনু ‘আব্বাসের কাছে শুনেছি। (ই.ফা. ৩৬১৮, ই.সে. ৩৬১৮) 


UP hem Or SAI a He BS ae Ly Fe Eo (AAD -TIEY 
2 Sa a Ss BN IS a Uo G ON GAME SL FLA of 2 “ 
tl) LA nl) 


i All J UE GA EN sds cb SL I Ye BE Ah J 6 
Bh CePE ET 

৩৬৫৩-(১৪/১৪৯৮) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, সা'দ ইবনু 
'উবাদাহ্‌ আনসারী (রাযিঃ) বলেন : হে আল্লাহর রসূল! সে লোকটি সম্পর্কে আপনার মতামত কী যে তার স্ত্রীর 
সাথে অপর পুরুষকে পায়? সে কি তাকে হত্যা করে ফেলবে? রসূলুল্লাহ 3 বললেন : না। সা'দ (রাযিঃ) বললেন 


Wwww.waytojannah.com 


Contents 


১০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


: নিশ্চয় (সে তাকে হত্যা করবে), সে সত্তার কসম! যিনি আপনাকে সত্য দ্বারা সম্মানিত করেছেন। তখন 
রসূলুল্লাহ 3% বললেন: তোমরা শোন; তোমাদের নেতা (সা'দ) কী বলছেন। (ই.ফা. ৩৬১৯, ই.সে. ৩৬১৯) 
be leh be UL BS ise 3 GEL EE A OITA BS poyTiot 
se Hed Ha aa a CE OY sl OD GUE SLE LLG GIA ff Ce 
YS SE BS 
৩৬৫৪-(১৫/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, সা‘দ ইবনু 
‘উবাদাহ্‌ (রাযিঃ) বলেছেন, হে আল্লাহ্‌র রসূল! আমি যদি আমার স্ত্রীর সঙ্গে কাউকে দেখতে পাই তাহলে চারজন 
সাক্ষী উপস্থিত করা পর্যন্ত আমি কি তাকে সুযোগ দেব? তিনি বললেন : হ্যা । (ই.ফা. ৩৬২০, ই.সে, ৩৬২০) 


ES SY 5 GUL te alin 0 IE BS AGE OH HES Ay-Tioe 
CA HS AE SS 5 A UD GE Sr SL SB BIA of bo oof 2 Eon 
A dey C6 1 Gy Ss gg HE UG or 5 BG a ILD SNS Bh > 
ie El aly ie GE Uy DIY EL US Ce od LF” BE NE 
৩৬৫৫-(১৬/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু ছ্রাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন : সা'দ ইবনু ‘উবাদাহ্‌ (রাযিঃ) বললেন : হে আল্লাহ্‌র রসূল! যদি আমি আমার স্ট্রীর সঙ্গে কোন পুরন্ষকে 
দেখতে পাই তবে চারজন সাক্ষী উপস্থিত না করা পর্যন্ত আমি কি তাকে ধরব না? রসূলুল্লাহ 3% বললেন : ধ্যা, 
পারবে না। তিনি (সাদ) বললেন : এমনটি কিছুতেই হতে পারে না, সে মহান সত্তার কসম! যিনি আপনাকে 
সত্যসহ প্রেরণ করেছেন, অবশ্যি আমি তার (চারজন সাক্ষী উপস্থিত করার) আগেই কাল বিলম্ব না করে তার প্রতি 
তলোয়ার হানব। তখন রসূলুল্লাহ 3 বললেন : তোমরা শোন, তোমাদের নেতা কী বলছেন। নিশ্চয়ই তিনি 


অতিশয় আত্মমর্যাদার অধিকারী । আর আমি তার চাইতেও অধিকতর আত্মমর্যাদাশীল এবং আল্লাহ আমার 
চাইতেও অধিক মর্যাদাবান । (ই.ফা. ৩৬২১, ই.সে. ৩৬২১) 


LSS HD ts Jd ls hs nh EC SE (av) Yion 

SF - Fl 5S ellis Ue OLE of AL Ao be A 3 GS YU ls a8 bill 

Ae pat GE ay dL ol Ee S03 5 BC C5 Ls UF UH Kt Gr Fd 

Ind tn oie HE Hy La HBL OY AVG Le FOE tn USS UG BE All J) OS lS 

bn DE SH LAT AE 9 3 i HE Da Ys OB Uy ie Ibe Ce inl fo sl 

wh Ja tn 3h Cn 5 LY LAL AE Vy Cay Capit LL i 25 ob Il on sd 
EERE ES 


৩৬৫৬-(১৭/১৪৯৯) ‘উবাইদুল্লাহ্‌ ইবনু ‘উমার কাওয়ারীরী ও আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন জাহদারী 
(রহঃ) ..... মুগীরাহ্‌ শু*বাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন : সা'দ ইবনু ‘উবাদাহ্‌ (রাযিঃ) বললেন: আমি যদি 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২০) লি‘আন ১১ 


আমার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষকে দেখতে পাই তবে নিশ্চয়ই আমি তাকে আমার তরবারীর ধারালো দিক 
দিয়ে তার উপর আঘাত হানব- পার্শ্ব দিয়ে নয়। এ কথা নাবী সু্-এর কাছে পৌছল। তিনি বললেন : তোমরা 
কি সা'দের আত্মমর্যাদাবোধ সম্পর্কে আশ্চর্য হয়েছ? আল্লাহর কসম! আমি তার চাইতে অধিকতর 
আত্মমর্যাদাবান। আর আল্লাহ আমার তুলনায় অধিকতর মর্যাদাবান । আল্লাহ তার আত্মমর্যাদার কারণে প্রকাশ্য ও 
গোপন যাবতীয় অশ্লীল কর্ম হারাম করে দিয়েছেন। আর আল্লাহ্র তুলনায় অধিক আত্মমর্যাদাসম্পন্ন কেউ নেই 
এবং আল্লাহর চাইতে অধিকতর ওযর (স্থাপন) পছন্দকারী কেউ নেই ।$ এ কারণেই আল্লাহ তাঁর নাবী-রসূলদের 
সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীরূপে পাঠিয়েছেন। আল্লাহ্র চাইতে অধিকতর প্রশংসা পছন্দকারী কেউ নেই। 
এ কারণে তিনি জান্নাতের ও'য়াদা করেছেন। (ই.ফা. ৩৬২২, ই.সে. ৩৬২২) 

৩৬৫৭-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল মালিক ইবনু 'উমায়র (রহঃ) সূত্রে এ 
সানাদে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে তিনি তার বর্ণনার অনুরূপ ‘তলোয়ারের পাশ দিয়ে নয়’ শব্দটির উল্লেখ 
করেছেন এবং তিনি ‘তাথেকে' শব্দটি বলেননি । (ই.ফা, ৩৬২৩, ই.সে. ৩৬২৩) 

TAS OF URS HU Sy Lt of C2 8 Hy es 0 LEG EES, (10. TOA 

HE IU GOA ol OF cll 0 Me Co GA ok Ae 5 OU Cs 1 iid bil, 

SH bn 3 Un BE UE 5d USE oy ala LY UB BE a db ETH os bn U8 

OU al J G8 CO 0 GN od UGE OG 0 AH Ube OS U6 
Gp 08 0 ce Ly" I Ge EG 08 Of ce Uns 

৩৬৫৮-(১৮/১৫০০) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, “‘আম্র আন্‌ নাকিদ ও যুহায়র 
ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন : বানু ফাযারাহ্‌ গোত্রের এক ব্যক্তি নাবী 
ঠ%ু-এর কাছে এলো । এরপর সে বলল, আমার স্ত্রী একটি কালো সম্ভান প্রসব করেছে (আমি তো কালো নই)। 
তখন নাবী 3 তাকে বললেন : তোমার নিকট কি কোন উট আছে? সে বলল : হ্যা, আমার উট আছে। তিনি 
বললেন : সেগুলোর রং কী রকম? সে বলল : লাল রং এর ৷ তিনি বললেন : তাতে মেটে রং-এরও কি আছে? সে 
বলল : হ্যা, মেটে রং-এর আছে। তিনি বললেন : এই মেটে রং কোথেকে এলো? সে বলল : সম্ভবত তা পূর্ববর্তী 
বংশধারা থেকে নিয়ে এসেছে। তখন তিনি বললেন: তোমার এ কালো সন্তানটিও সম্ভবত পূর্ববর্তী বংশধারা থেকে 
এসেছে । (ই.ফা. ৩৬২৪, ই.সে. ৩৬২৪) 

BS 3) CF US GE tt Bes ga) Cs Lx A Lh GEL Bos, (p-Tiea 
tn GOs ms of co BS HD 0 BE Cc ac CSE 5 te CT oA Ob 


GIB ac Se sd UE AEE OH SD IS ALY GAB oF bh oh 


£ আল্লাহ্‌র চেয়ে ওযর পছন্দকারী কেউ নেই। এখানে ‘ওযর’ ক্ষমা করা ও সতর্ক করা অর্থে এসেছে। শান্তির জন্য পাকড়াও করার পূর্বে আল্লাহ 
তা'আলা রসূলদেরকে সতর্ক করার জন্য প্রেরণ করেছেন । (তাহকীক : সহীহ মুসলিম, ফু'আদ 'আবদূল বাকী’, ২য় বণ্ড, ৫৭৪ পৃঃ) 


Wwww.waytojannah.com 


Contents 


১২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


SLAG Sod AT od 59 AH Ub Ua Hin As 5 CSE lA edly sl J 
| Ae ED 


৩৬৫৯-(১৯/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনু রাফি* ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী 
(রহঃ) সূত্রে ইবনু উয়াইনাহ্‌ (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে মা'মার (রহঃ) বর্ণিত হাদীসে 
এতটুকু ব্যতিক্রম রয়েছে যে, “সে বলল, হে আল্লাহ্‌র রসূল! আমার স্ত্রী একটি কালো সন্তান প্রসব করেছে। এ 
উক্তি দ্বারা সে ও সময় তার পিতৃত্ব প্রত্যাখ্যানের দিকে ইঙ্গিত করেছিল। আর হাদীসের শেষ ভাগে এতটুকু 
বাড়িয়ে বলেছেন, তারপর তিনি তাকে এ সন্তানের পিতৃত্ব প্রত্যাখ্যানের সুযোগ দেননি ।(ই.ফা. ৩৬২৫, ই.সে. ৩৬২৫) 


2 


ks 09 GOAT 6 Aes Lily, css 0 LS Ald HESS (fet 
UL GUE HEY EA of be SA Ke oh LE of bk inl OF gf 03 | 
La U8 5 U6 0 oe SUR BE LA UB A ds Sl Le ey fa SA 
UI UG oh alin BE 2h US UGS U8 cn GO ow Cod Uh UN GS UN 0 Ue 
A le Ae b38s Abd lixy " BEE nd SUG A Ge AEG CHG A IND 
৩৬৬০-(২০/...) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রাযিঃ) ..... আবূ চ্রাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, জনৈক বেদুঈন রসুলুল্লাহ 3-এর কাছে এসে বলল : হে আল্লাহ্‌র রসূল্‌! আমার স্ত্রী একটি কালো সন্তান 
প্রসব করেছে এবং তাকে আমি মেনে নিতে পারছি না। তখন নাবী 3 তাকে বললেন : তোমার উট আছে কি? 
সে বলল, আছে। তিনি বললেন : সেগুলো কোন্‌ রঙের? সে বলল : লাল । তিনি বললেন : সেগুলোর মধ্যে কি 
মেটে (কালো) রং-এরও আছে? সে বলল, হ্যা । তখন রসূলুল্লাহ 3% বললেন: এ রং কিভাবে এলো? সে বলল : 
সম্ভবত তার বংশধারার কোন শিকড় নিয়ে এসেছে। এরপর রসূলুল্লাহ 3% তাকে বললেন : তোমার এ কালো সন্ত 
শনের ক্ষেত্রেও হয়ত সে তার পূর্ব পুরুষের কোন শিকড় নিয়ে এসেছে ।* (ই.ফা. ৩৬২৬, ই.সে. ৩৬২৬) 


Let of of ie be LI US LS ES pi) 3 Lon EG (deed TN 
Hie 2 BE 5 J) be SSG US 40 UO Lal 6 
৩৬৬১-(../..) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন : আমাদের 


নিকট এ খবর পৌছেছে যে, আবূ ছ্রাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3 থেকে তাদের হাদীসের অনুরূপ বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৩৬২৭, ই.সে. ৩৬২৭) 


* তার পূর্ব পুরুষদের কালো রং পেয়েছে। 


Wwww.waytojannah.com 


Contents 


Re Ere) Fe 


El Gs YN 
পর্ব (২১) দাসমুক্তি 


UL UB IG jb of oF fe BID CEES A SH TE lt CY SS BS (e. 1) TAA 
HE Dall LG SE ESN UD MGs HU Gel BE ad 
৩৬৬২-(১/১৫০১) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন: 
রসূলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি শরীক (যৌথ মালিকান ধীন) ক্রীতদাসের বেলায় তার নিজের অংশটুকু মুক্ত : 
করে দেয় এবং তার (মুক্তিদাতার) কাছে এ পরিমাণ ধন-সম্পদ থাকে যা উক্ত ক্রীতদাসের মূল্য সমান হয়- তবে 
ন্যায় সঙ্গতভাবে মূল্য নিরূপণ করবে এবং বাকী অংশীদারদের অংশের মৃল্যও তাকে পরিশোধ করতে হবে। আর 
ক্রীতদাসটি পুরোপুরিভাবে তার পক্ষ থেকেই মুক্ত করা হবে। তবে যদি সে (পুরো অংশের মূল্য পরিশোধে) সক্ষম 
না হয় তাহলে সে যতটুকু অংশ মুক্ত করেছে ততটুকু মুক্ত হয়ে যাবে। (ই.ফা. ৩৬২৮, ই.সে. ৩৬২৮) 
ny C e OF PO oo Ue op) Ch Loy nes tf ES ESS Chg 
Ces He SUS ie YG as Hy gad HES C p50 ts ape BS 250 0 Ue 
Shas JS hh Se ES EL Loe BS oad Le ES ag ES i ty Wo 
CF LEU I EO 0 CF GIN Se UB OL 3 GEM ASIC en 0 GS 
EE 3) 0 ESL Bn td GOST oh 0 BS Tl nee 5 Da Ey Cbd 
IL UP AL SD ag cS OH EC NA Sb of oF ot af 


৩৬৬৩-(../...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুম্হ্‌, শাইবান ইবনু ফার্রখ, আবূ রাবী', আবূ 
কামিল, ইবনু নুমায়র, মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইসহাক্‌ ইবনু মানসূর, হারূন ইবনু সা*ঈদ আইলী ও মুহাম্মাদ ইবনু 
রাফি‘ (রহঃ) ..... ইবনু 'উমার (রাযিঃ) হতে বর্ণিত । মালিক (রহঃ) নাফি* (রহঃ) হতে বর্ণিত হাদীসের অর্থের 
সাথে সঙ্গতিপূর্ণ । (ই.ফা. ৩৬২৯, ই.সে. ৩৬২৯) 


Wwww.waytojannah.com 


Contents 


১৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
Sah Dam 3 G0 -\ 
১. অধ্যায় : দাসের প্রয়োজন পূরণের বর্ণনা 
0 EL Yu sy on bly, - cs EAT: ty Ha BES (ery 
FEUD 2 552 of To ote GF 252 cod G5 Fd Bd Ge hs 
ny" U6 CA So ON CG Ah a 
৩৬৬৪-(২/১৫০২) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... অব হাটি (রাযিঃ) হতে বর্ণিত 
যে, নাবী 33% বলেছেন : যে ক্রীতদাসটি দু'জনের মালিকানাধীন তার একজন নিজের অংশ মুক্ত করে দিলে 
অপরজনের অংশেরও সে যিম্মাদার হবে (যদি সে বিত্তবান হয়) ! (ই.ফা. ৩৬৩০, ই.সে. ৩৬৩০) 
9G te de of Of cP PATS Ch dol ES gl Se GES Oe.rfn- Tio 
sD Labs Gl U0 BEE co ELA off Ce ates Ch th LP cond cf Sah 
Ale hn TE Ld Gall UL BOG A OB 0 HOS Y AC LDS 
৩৬৬৫-(৩/১৫০৩) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 38% 
বলেছেন: যে ব্যক্তি যৌথ মালিকানাধীন ক্রীতদাসের বেলায় নিজের অংশ মুক্ত করে দিবে বাকী অংশ তার সম্পদ 


দ্বারাই মুক্ত করবে। আর যদি সে বিত্তশালী না হয় তাহলে সে ক্রীতদাসকে উপার্জনের মাধ্যমে মুক্ত হওয়ার চেষ্টায় 
নিযুক্ত করতে হবে। তবে তার উপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপানো যাবে না । (ই.ফা. ৩৬৩১, ই.সে. ৩৬৩১) 


sf 0 me be - U3 OF 7 hse COST O25 5 se ESS (ft TUN 
HGH ed SB RELY Bh UE a3 Soll Ae [8 UL BLS HUY Ny ALY Ne Ho 
Be Sila Oe By 
৩৬৬৬-(৪/...) ‘আলী ইবনু খাশরাম (রহঃ) ..... সা'ঈদ ইবনু আবূ ‘আরূবাহ্‌ (রহঃ) হতে এ সানাদে 
বর্ণিত । তবে তিনি তার বর্ণনায় এতটুকু বেশী উল্লেখ করেছেন যে, “যদি সে মুক্তিদাতা বিত্তবান না হয় তখন এঁ 


ক্রীতদাসের প্রচলিত মূল্য স্থির করতে হবে। এরপর সে (দাস) তার অবশিষ্টাংশ মুক্ত করার লক্ষ্যে উপার্জনে 
নিয়োজিত হবে। তবে এ ব্যাপারে তাকে (মুক্তিদাতাকে) সাধ্যাতীত কষ্টে ফেলা যাবে না। 


{ই.ফা, ৩৬৩২, ই.সে. ৩৬৩২) 

BIG Cis OB of BS 33 0 UES all Se 3 ODA ER (de-N 
Je 23 se PH Dl dB KS U5 off OF Eh cba ALY EE 
৩৬৬৭-(../...) হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... ওয়াহ্‌ব ইবনু জারীর (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


আমি কাতাদাহ্‌ (রহঃ)-কে এ সানাদে ইবনু আবূ আরূবাহ্‌-এর হাদীসের মর্মানুযায়ী হাদীস বর্ণনা করতে শুনেছি। 
তিনি তার বর্ণনায় উল্লেখ করেন, “ক্রীতদাসের ন্যায্য মূল্য নিরূপণ করতে হবে।" (ই.ফা. ৩৬৩৩, ই.সে. ৩৬৩৩) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২১) দাসমুক্তি ১৫ 


SH ow I LS LG -r 
২. অধ্যায় : প্রকৃতপক্ষে মুক্তিদাতা পাবে মুক্তদাসের ওয়ালা পরিত্যক্ত সম্পদ 

© 28 5H 56 GHG UP AC cb SG ON Ps bs 53S Be (e.yej-rna 
JSD Mh KH UWI, Hf Ss Uhl U8 Gis OE GAS Hf af de 
. GE ALY CG lh aig Y JE Bh adn 
৩৬৬৮-(৫/১৫০৪) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি একবার 
একটি ক্রীতদাসী ক্রয় করে তাকে মুক্ত করে দিবেন বলে ইচ্ছা পোষণ করেছিলেন। তখন সে ক্রীতদাসীর মনিবেরা 
তাকে জানালেন যে, আমরা আপনার এ শর্তে ক্রীতদাসটি বিক্রয় করতে পারি যে, আমরাই হব তার ওয়ালা'র* 
অধিকারী । তিনি বলেন : এরপর বিষয়টি আমি রসূলুল্লাহ 38%-এর কাছে উপস্থিত করলাম। তিনি বললেন: এ 


শর্ত তোমাকে ‘ওয়ালা’ থেকে বঞ্চিত করবে না। কেননা প্রকৃতপক্ষে মুক্তিদাতার জন্যই ‘ওয়ালার হক্ব’ নির্ধারিত । 
(ই.ফা. ৩৬৩৪, ই.সে, ৩৬৩৪) 


OSU ese Hf 405 be cles of oo CH UES cel LH eos (pyran 
ERS fuse 0 CI Us Us ow CL LE HT Us GS Vint Lae it ions 
YE, 15 Lh Fon WS CRY EG 0 Ny Loy sols sie dl f LT th snl 
HE sh J GUE BG sh I BS CHS iy Lo VE ae ii ls 
DS obs ll OU Ce UB BE sll UGE Gel a ih CH sel ot 
4 # El . ED - - - = « -# oe Er) 2 « D « 
SA alt Lys fs Be BOS Uo A OSH all tis 3 ee Lis cx ay Als 8 LY 
Bhs 
৩৬৬৯-(৬/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, বারীরাহ্‌ 
(রাযিঃ) তীর লিখিত মুক্তিপণ পরিশোধের ব্যাপারে সাহায্যের জন্য 'আয়িশাহ্‌ (রাযিঃ)-এর কাছে এল । সে তার 
লিখিত মুক্তিপণের কিছুই আদায় করেনি। তখন ‘আয়িশাহ্‌ (রাযিঃ) তাকে বললেন: তুমি তোমার মুনিবের কাছে 
ফিরে যাও যদি তারা এ শর্তে রাযি হয় যে, আমি তোমার লিখিত মুক্তিপণের যাবতীয় পাওনা আদায় করলে 
তোমার ওয়ালা আমার প্রাপ্য হবে, তবে তা আমি করতে পারি। বারীরা তার মনিবদের কাছে বিষয়টি উত্থাপন 
করল । কিন্তু তারা সে প্রস্তাব মেনে নিল না এবং বলে দিল, যদি তিনি সাওয়াবের আশায় তোমার লিখিত মুক্তিপণ 
আদায়ের দায়িত্ব নেন তাহলে নিতে পারেন, তবে তোমার “ওয়ালা' আমাদের জন্যই থাকবে। এরপর তিনি 
[‘আয়িশাহ্‌ (রাযিঃ)] বিষয়টি রসূলুল্লাহ 3%-এর কাছে উঠালেন। তখন তিনি তাকে বললেন: তাকে খরিদ করে 


মুক্ত করে দিতে পার, কেননা ‘ওয়ালা’ মুক্তিদাতারই প্রাপ্য । এরপর রসূলুল্লাহ 3% দাড়িয়ে গেলেন এবং বললেন : 
লোকদের কী হয়েছে তারা এমন কিছু শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই। ঘে ব্যক্তি এমন শর্তারোপ করবে 


* J, আরবী শব্দ । এয় অর্থ অধিকারী হওয়া, স্বতববান হওয়া ইত্যাদি । ইসলামী বিধানের পরিভাষায় ক্রীতদাস-দাসীর অর্জিত সম্পদ ইত্যাদির 
অভিভাবকত্ববকে ‘ওয়ালা’ বল৷ হয়। জ্রীতদাস-দাসীর মৃত্যুর পর তার মনিব তার 'ওয়ালা'-এর উত্তরাধিকারী । আর আযাদকৃত দাসের 'ওয়ালা'-এয় 
অধিকারী হয় মুক্তিদাতা। 


Wwww.waytojannah.com 


Contents 


১৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


যা আল্লাহর কিতাবে নেই- সে শর্তের কোন মুল্য নেই যদিও সে একশো বার শর্তারোপ করে। আল্লাহর শর্তই 
কেবল সঠিক ও নির্ভরযোগ্য ৷ (ই.ফা. ৩৬৩৫, ই.সে. ৩৬৩৫) 
BIE LP nl Of OF CG OA bs 0 Ul aly 3 ES (MTN: 


se Bl CS of Las UB Fons Sole SS PE 8 E5) ie Le SD St 
Jy ols we Wie Mb ALG YJ Ty 2 25 ci bf po SS A GS Os 
rn Eh 4 ae SE A Sk A HE 3b IO EE Sh 
৩৬৭০-(৭/...) আবু তাহির (রহঃ) ..... নাবী ইটু-এর স্ত্রী ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন : 
রারীরা (রাধিঃ) আমার কাছে এল । এরপর সে বলল, হে 'আয়িশাহ্‌! আমি আমার মুনিবের কাছে লিখিত চুক্তি 
রূরেছি যে, বছরে এক উকিয়া (চন্লিশ দিরহামে এর উকলিয়া) করে নয় বছরে সর্বমোট নয় উকিয়া পরিশোধ করব । 
এরপর লায়স (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ । তবে এ বর্ণনায় এতটুকু বেশী উল্লেখ আছে; “তিনি (রসূলুল্লাহ 
3%) বললেন, তাদের এ শর্ত করা তোমাকে ‘ওয়ালা’ প্রাপ্তি হতে বাধা দিবে না । তুমি তাকে খরিদ করে মুক্ত করে 
দিতে পার। 'উরওয়াহ্‌ ইবনু যুবায়র (রহঃ) এ হাদীসে উল্লে করেন, তখন রসূলুল্লাহ 3% লোকদের সামনে 
দাড়িয়ে যান এবং আল্লাহর প্রশংসা ও তার মহিমা বর্ণনা করেন। (ই.ফা. ৩৬৩৬, ই.সে. ৩৬৩৬) 


5 ts bn Bc KC 3 Es hl sD ts Lode ris Hf ES (fac TV)N 
Oe LS 5 BS ae SEE ALU SSB Fy Ue CBS cll LE be a A 
ELF) 538s dels Baty Fe pl LESH Of AB GUS YU CH oe EEF EES 
A US A UE GN ohh Mh KS Hb Hd sh oS 0 Yi vb Ghd dh cS ld 
HOGS A coll, Wily ain” UR SAL GL HE sl J) oad 
+ 5 SA Ces ae aly Sh 50k ote FG sb ILD CSB -l ~clld Gl 
Se Ah ois 8 OB FOE be U5 C3 os ff CL at Gobi pH US Ss 
Bl Rl 56 pia J I Ce BH HE GA sl CES 2 De UE Lf Io Gt Sas 
MEAD FIER AD ws 
৩৬৭১-৫৮/...) আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনু 'আলা আল-হামদানী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, একদিন বারীরা (রাযিঃ) আমার কাছে এল এরপর সে বলল, আমার মনিব আমাকে প্রতি 
বছর একটি করে নয় বছরে নয়টি উকীয়্যাহ্‌ (চল্লিশ দিরহামে এক উকীয়্যাহ) আদায় করার শর্তে আমাকে মুক্তি 
দানের ব্যাপারে লিখিত চুক্তি করেছে। আপনি আমাকে সাহায্য করুন। আমি ['আয়িশাহ্‌ (রাযিঃ)! তাকে বললাম, 
তোমার মনিব যদি এ শর্তে রাজী হয় যে তোমার মুক্তিপণ এক সঙ্গে আদায় করে দিলে তোমার 'ওয়ালা’ আমি 
পাব তাহলে আমি তোমাকে মুক্তির ব্যাপারে সাহায্য করতে চাই । তখন বারীরাহ্‌ (রাযিঃ) এ বিম্য়টি তার মুনিবের 
কাছে উঠালে তাদের জন্য ‘ওয়ালা’ ব্যতিরেকে তারা তার প্রস্তাব প্রত্যাখ্যান করল । এরপর সে আমার ['আয়িশাহ্‌ 


(রাষিঃ)-এর] কাছে এসে তাদের কথা বলল । তিনি বলেন, আমি তাকে ধমক দিয়ে বললাম : তাহলে আল্লাহর 
কসম! আমি রাজী নই । ‘আয়িশাহ্‌ (রাষিঃ) বলেন : রসূলুল্লাহ 3 বিষয়টি শুনলেন এবং আমাকে জিজ্ঞেস 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২১) দাসমুক্তি ১৭ 


করলেন। তাঁর কাছে সমস্ত ঘটনা খুলে বললাম। এরপর তিনি বললেন: হে ‘আয়িশাহ্‌! তুমি তাকে খরিদ করে 
মুক্ত করে দাও এবং তাদের জন্য ওয়ালা'র শর্ত করে দাও । তবে নিশ্চয়ই ‘ওয়ালা’ সে পাবে যে মুক্তি দান করে। 
আমি ('আয়িশাহ্‌) তাই ফরলাম। রাবী বলেন : এরপর সন্ধ্যা বেলা রসূলুল্লাহ 3% ভাষণ দিলেন। তিনি আল্লাহর 
যথাযথ প্রশংলা ও তার মহিমা ঘোষণা করলেন। এরপর বললেন : লোকের অবস্থা কেমন অবস্থায় পৌছেছে যে, 
তারা এমন সব শর্ত দেয় যা আল্লাহর কিতাবে নেই। স্মরণ রাখ, যে শর্ত আল্লাহর কিতাবে নেই, তা বাতিল বলে 
গণ্য, যদিও একশতবার শর্তারোপ করা হয়। আল্লাহর কিতাবের শর্তই যথার্থ সঠিক, আল্লাহর শর্তই সর্বাধিক 
সুদৃঢ়। তোমাদের মধ্যে কতক লোকের কী হয়েছে যে, তারা অপরকে বলে অমুককে মুক্ত করে দাও আর 'ওয়ালা' 
গ্রহণ করব আমরা? অথচ ‘ওয়ালা’ তো আসলে তারই পাওনা যে মুক্ত করে। (ই.ফা. ৩৬৩৭, ই.সে. ৩৬৩৭) 
A Hf Ey cs Ll EES YU LS sl LE of S88 HES (fap TNT 
Eb 0h pp be HS cows Cr Uh AD] CY GOL urs 0 IA Eo Cb BS 
dl IA WILE G85 UES UE oh Ses dd OI LU of 3 IS 2 Se 

CS Ul bess BO GIS BV UE Goh OES PI 

৩৬৭২-(৯/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব, যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম 

(রহঃ) ..... হিশাম ইবনু ‘উরওয়াহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ একই সানাদে বর্ণিত আছে। তবে জারীর 
বর্ণিত হাদীসে উল্লেখ আছে- “তিনি বলেন, তার (বারীরার) স্বামী ছিল ক্রীতদাস। সে কারণে রসূলুল্লাহ 
তাকে ইচ্ছার স্বাধীনতা দান করেছিলেন। (যখন সে মুক্ত হবে তখন ক্রীতদাস স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল 
রাখতে কিংবা তা নাকচ করে দিতে পারবে- এ ইখতিয়ার তাকে দেয়া হয়েছিল) । সে নিজের স্বার্থটাকেই সমর্থন 
করল (ক্রীতদাস স্বামীকে পছন্দ করল না)। যদি সে স্বাধীন হত তাহলে তিনি (রসূলুল্লাহ 3) তাকে (বারীরাকে) 
ইখতিয়ার দিতেন না।” আর তাদের বর্ণিত হাদীসে ১; ঘর (অতঃপর) শব্দটির উল্লেখ নেই। 

} (ই.ফা, ৩৬৩৮, ই.সে. ৩৬৩৮) 
fe V8 - 3 ily — od bs LS) i Lt IRD ES (ny-TIY 


25 8 OS Cl AE ioe a LF pull 0 SAD Le be BIBL sia EE dG 
Gly et" UB BE Gl Oh CSL WY sb Ey Ws 0 Uhl Id li cD 
li Oy CH Ll CUES FO A IAD WIL Ck cil Gl a DO 

LIES LSA Le Cle 5" J BE Cl Uh CDSS Ul pis Ue Uy 

৩৬৭৩-(১০/...) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, বারীরার কল্যাণে তিনটি শরী‘আতী বিধান পাওয়া গিয়েছিল- 

১. তার মুনিবেরা তাকে বিক্রি করতে চেয়েছিল এবং তার ‘ওয়ালা'র উপর তাদের অধিকার লাভের 
শর্তারোপ করেছিল। আমি মাবী 3%-এর কাছে বিষয়টি উঠালাম ৷ তিনি আমাকে বললেন, তাকে ক্রয় করে মুক্ত 
করে দাও । কেননা ‘ওয়ালা'-সেই পাবে যে আযাদ করে। 

২, মখন তাকে (বারীরাকে) মুক্ত করে দেয়া হল তখন রসূলুল্লাহ 3% তাকে (তার ক্রীতদাস স্বামীকে রাখা, 
না রাখার) ইখতিয়ার দিয়েছিলেন। এরপর সে নিজের স্বার্থটাকেই সমর্থন করল । (তার ক্রীতদাস স্বামীকে 
প্রত্যাখ্যান করল ৷) 


www.waytojannah.com 


Contents 
১৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৩. তিনি (‘আয়িশাহ্‌ (রাযিঃ)) বলেন, লোকেরা বারীরাকে সদাকাহ্‌ খয়রাত করত এবং সে তা 
(সদাকাহ্‌কৃত জিনিস) থেকে আমাদেরকে কিছু হাদিয়া হিসেবে দিত। এরপর আমি নাবী 3 -এর কাছে বিষয়টি 
পেশ করলাম । তিনি বললেন, “তা তার জন্য সদাকাহ্‌ এবং তোমাদের জন্য হাদিয়া । সুতরাং তোমরা তা খাও ৷" 

(ই.ফা. ৩৬৩৯, ইসে, ৩৬৩৯) 
be al Lp SH LF Ce 0 UES ES At of G8 Hf BS (pyre 
IEG USN on nl tn Fah cs CH ABE CF anf OF pl CF A Ae 
Ie G25) US) FE A J GIS Cal ls C0 BE A II 
se ss Gas Le Cn ll tin te Gale's BE all J JB Vand Lay Lily 

BU a Wh UE 

৩৬৭৪-(১১/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি কিছু 
সংখ্যক আনসার মনিবদের কাছে থেকে বারীরাকে খরিদ করলেন। তবে তারা (সে সময়) ‘ওয়ালা'র শর্ত 
দিয়েছিল। তখন রসূলুল্লাহ 3% বললেন : প্রকৃতপক্ষে ‘ওয়ালা’ তারই প্রাপ্য. যে নি'আমাতের অধিকারী 
(মুক্তিদাতা) । আর রসুলুল্লাহ 3% তাকে ইখ্তিয়ার প্রদান করেছিলেন। তার স্বামী ছিল ক্রীতদাস । একবার সে 
(বারীরাহ্‌) ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর কাছে কিছু পরিমাণ গোশ্ত হাদিয়া পাঠাল । রসূলুল্লাহ 38% বললেন : তোমরা 
যদি এ গোশৃত থেকে আমার জন্য কিছুটা রান্না করে আনতে..... । তখন ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন : এতো 
বারীরার জন্য সদাকাহ্‌ হিসেবে এসেছে (আর আপনার জন্য সদাকাহ্‌ হারাম)। তিনি বললেন : তা তার জন্য 
সদাকাহ্‌ এবং আমাদের জন্য হাদিয়া ৷ (ই.ফা. ৩৬৪০, ই.সে. ৩৬৪০) 


23-9 


A Chala UU des Ue ORE th Loe Bs dl ty Loe BS A) Yive 
LAL Gel Eo G8 Lf CV 5 AE te SSS wlll Ch UB pmslihl CH cr 
JD GA Gel a HN OB esol it" JB FE all SLO Oh SKS WEY, 
JB ES, x UA Leal A" UB Eo cle 4 Gas 1 FE all 1 25 FE 
AY JB a's be CB Ls UPA GAD OS SAN Le 
৩৬৭৫-(১২/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত তিনি মুক্ত করে 
দেয়ার উদ্দেশে বারীরাকে খরিদ করার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু তারা (বারীরার মুনিবেরা) তার ‘ওয়ালা’ 
পাওয়ার শর্তারোপ করে বসল । তখন তিনি বিষয়টি রসূলুল্লাহ 3%-এর কাছে উঠালেন। তিনি বললেন : তুমি 
তাকে খরিদ করে মুক্ত করে দাও । মূলত ‘ওয়ালা' সে পাবে যে মুক্ত করে দেয়। রসূলুল্লাহ 3%-এর জন্য কিছু 
গোশত হাদিয়া রূপে পেশ করা হল। তখন তারা নাবী $%-কে বললেন : এ গোশ্ত বারীরাকে সদাকাহ্‌ হিসেবে 
দেয়া হয়েছে। তিনি বললেন : এতো তার জন্য সদাকাহ্‌ এবং আমাদের জন্য হাদিয়া । তাকে (বারীরাকে) তার 
(ক্রীতদাস) স্বামীর বিষয়ে স্বাধীনতা দেয়া হয়েছিল। আবদুর রহমান বললেন, তার স্বামী স্বাধীন ছিল। শু‘বাহ্‌ 
(রহঃ) বলেন : আমি পুনরায় তাকে (‘আবদুর রহমানকে) তার (বারীরার) স্বামী সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি 
বললেন, আমার জানা নেই । (ই.ফা. ৩৬৪১, ই.সে. ৩৬৪১) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২১) দাসমুক্তি ১৯ 
CIS ALY ie dt BS 5 Hf GB EAL ULE 5 LAL ES, (fog TUVN 

৩৬৭৬-(../...) আহ্মাদ ইবনু ‘উসমান নাওফালী (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ)-এর সূত্রে এ সানাদে অনুরূপ 
বৰ্ণনা করেছেন । (ই.ফা. ৩৬৪২, ই.সে. ৩৬৪২) 

[EO A wil UN AER ui ur LEIA AS Ee ed EA x cE Es, (DY)J-TAVV 
EE be OLD 5 be ll LE Bo Cw, Bs tts Hs asad LL C9 Toe 
Se 0 ED OS cdi Ae te 

৩৬৭৭-(১৩/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন যে, বারীরার স্বামী ক্রীতদাস ছিল। (ই.ফা. ৩৬৪৩, ই.সে. ৩৬৪৩) 
ul 0 aD be cod th WC A ny CF ES all Hf ES Cp I-TUVA 
Se SDE 138 oh US cdl Ul HE Gl E15 LEE Lo he 0 lll cf SAD Ae 

Lb et Ll 20, Be a eee Tee ited tL Et 
fey 3 DU oe LOM, BRE 0 U2 Ge SA UA GA che Lm U2 cle CLA 
al UD G1 Al G3 D0 ce LT UB sh of oe Sf Hs ali 
el UF, or Bs Ul Gh A Ha Ve A Ob Ae Las fA Ens hess Sh 

" Gel oa th UY Us HG 

৩৬৭৮-(১৪/...) আবূ তাহির (রহঃ) ..... নাবী $র্ু-এর সহধর্মিণী ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন: বারীরার ঘটনায় তিনটি বিধান জারী হয়েছে: 

১. যখন সে মুক্তি লাভ করেছিল তখন স্বামীর (বৈবাহিক সূত্র বহাল রাখা, না রাখার) ব্যাপারে তাকে 
ইখ্তিয়ার প্রদান করা হয়েছিল। 

২. তাকে গোশ্ত সদাকাহ্‌ করা হয়েছিল। রসূলুল্লাহ 38 আমাদের (‘আয়িশাহ্র) কাছে এলেন। তখন 
গোশতের হাঁড়ি চুলার উপর টগবগ করছিল। তিনি খাবার চাইলেন। তখন তার সামনে রঃটি এবং ঘর থেকে 
তরকারী পরিবেশন করা হল। তিনি বললেন : আমি কি লক্ষ্য করিনি যে, চুলার উপর হড়ি আছে যার মধ্যে 
গোশত রয়েছে। তারা বললেন : দ্র হ্যা, হে আল্লাহ্‌র রসূল! ওটা তো বারীরাকে সদাকাহ্‌ দেয়া গোশৃত। আমরা 
তা থেকে আপনাকে খাওয়ানো পছন্দ করিনা । তখন তিনি বললেন : এতো তার জন্য সদাকাহ্‌ এবং তার পক্ষ 
থেকে তা আমাদের জন্য হাদিয়া । 


৩. নাবী $8 তার (বারীরার) মুক্তির ব্যাপারে বললেন: আসলে ‘ওয়ালা’ সে-ই পাবে যে আযাদ করে। 
(ই.ফা. ৩৬৪৪, ই.সে. ৩৬৪৪) 


৩৬৭৯-(১৫/১৫০৫) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, একবার ‘আয়িশাহ্‌ (রাযিঃ) একটি ক্রীতদাসী খরিদ করে আযাদ করে দেয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তার 


Wwww.waytojannah.com 


Contents 


২০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


মুনিবেরা তাদের জন্য তার ‘ওয়ালা’ ব্যতিরেকে প্রস্তাব প্রত্যাখ্যান করল । তিনি এ বিষয়টি রসূলুল্লাহ %-এয় 
কাছে উঠালেন। তখন তিনি বললেন : তুমি তাকে খরিদ করে মুক্তি দিয়ে দাও ৷ তার (মুক্তি দেয়া) তোমাকে 
‘ওয়ালা’ থেকে বাধাপ্রাপ্ত করবে না। কেননা ‘ওয়ালা’ তারই প্রাপ্য যে মুক্তি দান করে। (ই.ফা. ৩৬৪৫, ই.সে. ৩৬৪৫) 
ay SIG i CP 8 bl - Y 

৩. অধ্যায় : ওয়ালা (আযাদ করা দাসের স্বত্বাধিকার) বিক্রি কিংবা হেবা করা নিষিদ্ধ 
lo Ad AB Ce Dy Gs GL US Ce S53 4 BS BS 0° TAN JY 
ER 0 Be Chas + HATS UB. 52 2 55 ge oo BE A ILO USE 

Ee i 8 Sin 5 Ae ce Ube HS ll: HE 

৩৬৮০-(১৬/১৫০৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, 

রসূলুল্লাহ 38% ‘ওয়ালা’ বিক্রি করা এবং তা হেবা (দান বা Wi॥!) করা নিষিদ্ধ করেছেন। 

টা 8) জলজ; আমি মুসলিম ইবনুল হাজ্জাজ (রহঃ)-কে বলতে শুনেছি যে, এ হাদীসের 
ব্যাপারে সকল মানুষ ‘আবদুল্লাহ ইবনু দীনারের পৌষ্য।" (ই.ফা. ৩৬৪৬, ই.সে. ৩৬৪৬) 
EB, Ec Ae ol ৬৯ yu D2 0 II) A “i Gs ৬, (halon) 
Eo ud Bo dt Enc hs 0 ToC ES 1 5 ly ky coh SS Ss 
ee en OE HUM AE TO: A 


dl 5 5 Se. ie 54 9 2 Jogi tb 3B 22 05 be 

Ah ASH EA Yh Se oe So 

৩৬৮১-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব, ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ 

ইবনু হুজবর, ইবনু নুমায়র, ইবনু মুসান্না ও ইবনু রাফি' ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে 

অনুরূপ বর্ণিত আছে। তবে সাকাফী (রহঃ) বর্ণিত হাদীসে 'উবাইদুল্লাহ সূত্রে উল্লেখ নেই। এ বর্ণনায় বিক্রির কথা 
RT ৩৬৪৭, ই.সে. e) 


8. অধ্যায় : _মদালের জন ভর সি বত ও কাউকে ওয়ালার খালিক বানানো হম 

si sol Hor [92 ual IN Le ৬ ‘pe 2 et) (0০. AVERY 

EA USY LSB dfe SSK cb BE oh 5S Uk a 3 GE en 8 
Mb ih She AOI Sl SY I pe BO dS RL 


৩৬৮২-(১৭/১৫০৭) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাধিঃ) বলেন: নাবী && 
লিখিত ফরমান জারি করলেন যে, প্রত্যেক গোত্রের উপর তার দ্বারা হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ ওয়াজিব হবে। এরপর 


Wwww.waytojannah.com 


Contents 
MEE S TRL Bd ২১ 


তিনি লিখলেন, মুক্তদাসের অনুমতি ব্যতীত কোন মুসলিমের পক্ষে অপর মুসলিমের ক্রীতদাসের ওয়ালী হওয়া 
হালাল নয়। এরপর আমি জানতে পারলাম যে, তিনি তার লিখিত ফরমানে তাকে লা‘নাত করেছেন যে ব্যক্তি 
এরূপ কাজ করবে । (ই.ফা. ৩৬৪৮, ই.সে. ৩৬৪৮) 


Ge Gd al Se ON oS lng Bs mms th EG ES (eapay-TIAT 
ld Ad ass OF Sh UA lh ba US FEE sh UL Of EIA of CF of CF 
la Vy UF Be JE SY SS 
৩৬৮৩-(১৮/১৫৬৮) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, 
রসুলুল্লাহ 38% বলেছেন: যে ব্যক্তি (ক্রীতদাস) তার মুনিবের অনুমতি ছাড়া অন্য কাউকে মনিব বানাবে তার উপর 


আল্লাহর লা'নাত এবং তাঁর ফেরেশৃতাদেরও লা'নাত। তার ফরয কিংবা নফল কিছুই (আল্লাহর কাছে) কবুল হবে 
না। (ই.ফা. ৩৬৪৯, ই.সে. ৩৬৪৯) 


OU be Sy te gdh le Ch CEA Es dio of 9 HES (pyTIAE 
Ah Rd Ad SN 03 Sg Ui lS Cn" U5 BE ll oe SIA be pn gl Le 
MUL Ys Ie A Lg ie TES cn lr EOE 


৩৬৮৪-(১৯/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ ছ্রাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে নাবী টু হতে 
বর্ণিত । তিনি বলেন : যে ব্যক্তি তার মুনিবের অনুমতি ছাড়া অন্য কাউকে মাওলা বানাবে তার উপর আল্লাহর 
লা'নাত, ফেরেশৃতা ও সমগ্র মানব জাতির লা'নাত বর্ষিত হবে। কিয়ামাতের দিন তার কোন ফরয কিংবা নফল 
' আল্লাহর নিকট কবূল হবে না । (ই.ফা, ৩৬৫০, ই.সে. ৩৬৫০) 


LEY co UE ES cg Ll Se ES bs Lt PADD 8a (dj TAS 
bed Di pe IE dd ny" NA Le Ly Ee 
৩৬৮৫-(../..) ইব্রাহীম ইবনু দীনার (রহঃ) ..... আ‘মাশ (রহঃ) হতে এ সানাদে বর্ণিত- তবে তিনি 


এতে বলেছেন: “কোন লোক তার মুনীবের অনুমতি ব্যতিরেকে অন্যকে মাওলা বানাবে ..... ৷” 
(ই.ফা. ৩৬৫১, ই.সে, ৩৬৫১) 


be ml be wie Es dye Hf is Hf EES Orvefj TIAL 

I Antal sia Ad ots YY OE bs lise UF Le Ce Oh lls ol OF Gale Cs JH go 
" BE a 5 Vey SOV bn Hey SFT UE Gd SB cals Sf Ble mss 
Ny ESL sl od Ad God Sd ES Ud Ll Ld SS od Se CF C2 Lh 
SEY AUS Ge Ad Boal eal 5 Ye Ys Ufa LOG Ls Rie Al IS Cc 
Ls Se TE Y cil pls RSC sh BS Ab a Gd wl i sl se “ 


৭ “Ye Ys Ee LL 


Wwww.waytojannah.com 


Contents 


২২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৩৬৮৬-(২০/১৩৭০) আবু কুরায়ব (রহঃ) . , ইব্রাহীম তাইমী (রাযিঃ) ভার পিতার সূত্রে বর্ণনা করেন। 
তিনি বলেন, একবার ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) আমাদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি তাঁর বক্তৃতায় 
বলেন, যে ব্যক্তি মনে করে যে, এ পুস্তিকা ও আল্লাহর কিতাব ব্যতীত আমাদের কাছে এমন কিছু আছে যাকে 
আমরা অধ্যয়ন করি সে মিথ্যা বলছে। সে (বর্ণনাকারী) বলল : সে সময় তার ['আলী (রাযিঃ)] তরবারির খাপের 
মধ্যে একখানা পুস্তক ঝুলানো ছিল। এ পুত্তিকায় উটের দীতের বিবরণ ছিল এবং যখমের দিয়াত (ক্ষতিপূরণ) 
সম্পর্কে বিধান ছিল। এতে আরও উল্লেখ ছিল যে, নাবী 3% বলেছেন: মাদীনার ‘আয়র' থেকে ‘সাওর' পর্বত 
পর্যন্ত এলাকা হারাম (সংরক্ষিত স্থান)। যে ব্যক্তি এ এলাকায় বিদ'আত করবে অথবা কোন বিদ'আতীকে আশ্রয় 
দিবে তার উপর আল্লাহর লা'নাত, ভর ফেরেশৃতাদের ও সমগ্র মানব জাতির লা'নাত বর্ষিত হবে। কিয়ামাত 
দিবসে আল্লাহ তার কোন ফরয কিংবা নফল ক্বুল করবেন না। সকল মুসলিমের দায়িত্ব অভিন্ন । একজন সাধারণ 
মুসলিমও এ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। যে ব্যক্তি তার পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা বলে দাবী 
করবে অথবা যে ক্রীতদাস তার মনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মাওলা বানায় তার উপর আল্লাহর লা'নাত, 
ফেরেশৃতা ও সমগ্র মানব জাতির লা‘নাত বর্ষিত হবে। কিয়ামাত দিবসে আল্লাহ তার কোন ফরয কিংবা নফল 
(ইবাদাত) কৃবুল করবেন না । (ই.ফা, ৩৬৫২, ই.সে. ৩৬৫২) 


all Lab LG -o 
৫. অধ্যায় : ক্রীতদাস আযাদ করার ফাযীলাত 
en cf Hl Ae Lr Ae S53 BL is Es a ES (2.৭/1) TAAY 


BE UD 22 ud Ue BE Sf be 6 of Ss SC cf 3s of OV AS 
+ on tie UY Wie SS tl Gt el Lge 5 Gl" Ju 
৩৬৮৭-(২১/১৫০৯) মুহাম্মাদ ইবনুল মুসান্না আনাধী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রহঃ) (রাযিঃ)-এর সূত্রে 
নাবী 3% হতে বৰ্ণিত । তিনি বলেন : যে ব্যক্তি কোন মুসলিম ক্রীতদাসকে আযাদ করবে আল্লাহ তার প্রত্যেকটি 
অঙ্গ-প্রত্যঙ্গের বদলে আযাদকারীর প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ জাহান্নাম থেকে বাচাবেন। (ই.ফা. ৩৬৫৩, ই,সে, ৩৬৫৩) 
whe “i Obs 0h Loe th phe Gy [Ee ESTEE Bo (.. J)" TAAA 
Sh J be BIA of be BEG OH ee 2 GES lg C2 GH SS 5D Se 
AUR A SS I me AC a Tak Gin Lob JS AU Gl KE) Gl a JN PE 


৩৬৮৮-(২২/...) দাউদ ইবনু রুশায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ 3% হতে 
বর্ণিত । তিনি বলেন : যে ব্যক্তি কোন ঈমানদার ক্রীতদাসকে আযাদ করে দিবে আল্লাহ তার প্রত্যেকটি অঙ্গ 
প্রত্যদের: বদলে 'মুক্তিদাতার তিটি অঙ্গ-প্রতাঙ্গ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এমন কি তার 
লজ্জান্থানের বিনিময়ে তার লজ্জাস্থানও ৷ (ই.ফা. ৩৬৫৪, ই.সে. ৩৬৫৪) 


C2 SS 55 Ge 55S be HE GH GF CES ne EG ES rT)" VYAAA: ij 
A Gol Lee TH) Fl to U6 BE Al U2 SA I EDA oof CF Ee OH se 
AE ER GS 5m DE a TI i Lb IG 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (২১) দাসমুক্তি ২৩ 


৩৬৮৯-(২৩/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ) হতে বর্ণিত । তিনি বলেন: 
যে, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন ঈমানদার ক্রীতদাস মুক্ত করবে আল্লাহ তার 
(শরীরের) অঙ্গ-প্রত্যঙ্গের বদলে তার (শরীরের) অঙ্গ-প্রত্যঙ্গ জাহান্নাম থেকে রক্ষা করবেন- এমন কি তিনি তার 
(মুক্তদাসের) গুপ্তস্থানের পরিবর্তে তার (মুক্তিকারীর) গুপ্তস্থানও রক্ষা করবেন। (ই.ফা, ৩৬৫৫, ই.সে, ৩৬৫৫) 

Los CAG — ole GED ni 0p UES Si 09 HA EA (fT 
Cha IB - HLA Hk Cla - ELH ns AHS - Sl Ss - Sy BS - ts 
Se pot Up Aly His Lp la Sol Le ga Ue HE hl JD 8 Jk SI 
Eat CLAY 0 GY ESS ELA of be Sd Chae bm SHG U8 J i Sis Vit 
ob lf as al & TE hn CH a El SH Ve 

৩৬৯০-(২৪/...) হুমায়দ ইবনু মাস‘আদাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন : যে, রসূলুল্লাহ 3% 
বলেছেন, কোন মুসলিম অপর কোন মুসলিম ক্রীতদাসকে মুক্ত করলে আল্লাহ তার (মুক্ত দাসের) প্রত্যেকটি অঙ্গ- 
প্রত্যঙ্গের বদলে তার (মুক্তিদাতার) প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জাহান্নামের আগুন থেকে বীচাবেন। তিনি [বর্ণনাকারী 
সা'ঈদ ইবনু মারজানাহ্‌ (রহঃ)] বললেন : আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে এ হাদীস শোনার পরপরই ‘আলী ইবনু 
হুসায়ন (রাধিঃ)-এর কাছে গেলাম এবং তার কাছে হাদীস্টি পেশ করলাম । তখনই তিনি তার একটি গোলাম 


(ক্রীতদাস) মুক্ত করে দিলেন যার বিনিময় মূল্য হিসেবে তিনি ইবনু জা“ফারকে দশ হাজার দিরহাম অথবা এক 
হাজার দীনার পরিশোধ করেছিলেন । (ই.ফা, ৩৬৫৬, ই.সে. ৩৬৫৬) 


AM Fe Ld Gb -1 
৬, অধ্যায় : পিতাকে আযাদ করার ফাযীলাত 
© sie be Lh BE YE ah OF UR RE of OF 8 Hf ES (rev sfro)j- TA) 
HAMA hc 0 YY BH G53" BE All JD ON US 0A alte 
BI Hy Ks off RSD ds 
৩৬৯১-(২৫/১৫১০) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ 
(রাধিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: কোন সন্তান তার পিতার খচণ (হক) পরিশোধ করতে 


পারে না। তবে হ্যা, সে যদি তার পিতাকে ক্রীতদাস হিসেবে দেখতে পায় এবং তখনি তাকে ক্রুয় করে নিয়ে 
আযাদ করে দেয় (তাহলে ভিন্ন কথা) । 
ইবনু আবী শাইবাহ্‌ (রহঃ)-এর বর্ণনায় $35 খু; ‘সন্তান তার পিতাকে' শব্দটির উল্লেখ আছে। 
(ই,ফা, ৩৬৫৭, ই.সে. ৩৬৫৭) 
3x is iE ত IES i ul [EE ef EN is il x, )" দপনৰ 
EY" hE, Sha sy li de CF OU be Hk gi al 3 Gs LN 
৩৬৯২-(../...) আৰু কুরায়ব, ইবনু নুমায়র ও ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... সুহায়ল (রহঃ) হতে এ 


সানাদে অনুরূপ বর্ণিত আছে। তারা তাদের বর্ণনায় £3 খু, "সন্তান তার পিতাকে’ কথাটি বলেছেন। 
(ই.ফা. ৩৬৫৮, ইসে. ৩৬৫৮) 


Wwww.waytojannah.com 


Contents 


Ih 


ঠন দে -ধ 
পর্ব (২২): ক্রয়-বিক্রয় 


SELLY LOL oss dy 2৬ -। 
১. অধ্যায় : মুলামাসাহ্‌" ও মুনাবাযাহ্‌* শ্রেণীর ক্রয়-বিক্রয় বাতিল 

ie =~ 0 as ue A sh এ, Jb od =~ er) =~ [EC (e/)TTIAY 
BHA LLY oF co BE al UL) Ul SA of be gel of UE 
৩৬৯৩-(১/১৫১১) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী (রহঃ) ..... আবু ছ্রাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 

রসূলুগ্লাহ 3 মুলামাসাহ্‌ ও মুনাবাযাহ্‌ শ্রেণীর ক্রয়-বিক্রয় বারণ করেছেন। (ই.ফা. ৩৬৫৯, ই.সে. ৩৬৫৯) 

EES ং ue or: ue NEY [ES yu 6% a As is i &, (Cd) TUAE 

Abe HE ck SIA of OF EY oe 


৩৬৯৪-(.../...) আবু কুরায়ব ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবু ছ্রাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী $% 
থেকে অনুরূপ বর্ণিত আছে। (ই.ফা. ৩৬৬০, ই.সে. ৩৬৬০) 


te Xe od Se be HE dh Se EA Ln cof Be ath 
Ae BE Ul OF SUA of CF peel Lh UA UF SAD Ao 0b 


৩৬৯৫-(.../...) আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু ‘আবদিল্লাহ ইবনু নুমায়র ও মুহাম্মাদ ইবনুল 
মুসান্না (রহঃ) ভিন্ন ভিন্ন মাধ্যমে আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে নাবী $% থেকে হাদীস বর্ণিত আছে। 


(ই.ফা. ৩৬৬১, ই.সে. ৩৬৬১) 


* স্থমাম নাবী (রহঃ) বলেন : মুলামাসাহ্‌ হলো এমনতর বেচাকেনা যে, বিক্রেতা ক্রেতাকে বলবে তুমি এটা স্পর্শ করলেই তা তোমার হাতে কেনা 
সাব্যস্ত হয়ে যাবে। অথবা তুমি স্পর্শ করলে তোমার কেনাকেটার ইচ্ছা স্বাধীনতা থাকবে না ইত্যাদি । 

* মুনাবাযাহ্‌ হলো ক্রেতা কোন দ্রব্য সামগ্রীর উপর কাপড় বা কংকর নিক্ষেপ করলেই তা ক্রয় বলে সাব্যস্ত হয়ে যাবে। তাতে ক্রেতার আর ক্রয়ের 
ক্ষেত্রে স্বাধীনতা থাকবে না । (সহীহ মুসলিম- শারহে নারী, ২য় খণ্ড, ২ পৃঃ) 


Wwww.waytojannah.com 


Contents 


২৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


of 6 ee be <A Xe OF Bd alnghs BS cn 9 TE ES (fay 
Ae FE CF SIA oe ol ie শেল 
৩৬৯৬-(../..) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে নাবী 3% থেকে অনুরূপ 
হাদীস বর্ণিত আছে। (ই.ফা. ৩৬৬২, ই.সে. ৩৬৬২) 
bh se SUS OA UN USE BN Se UES pA) 3 Ls ASS (TAY 
BN LSU cd bp op US GGA of Ue EEG LA A cole oh lle Le li 
ple 4 oY Ute ly URS Hs A 
৩৬৯৭-(২/...) মুহাম্মাদ ইবনু রাফি* (রহঃ) ..... আবু হ্রাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন : 
রসূলুল্লাহ 3% মুলামাসাহ্‌ ও মুনাবাযাহ্‌ এ দু'প্রকার কেনা-বেচা নিষেধ করেছেন। ‘মুলামাসাহ্‌' অর্থ চিন্তা-ভাবনা 'না 
করেই ক্রেতা ও বিক্রেতা পরস্পরের কাপড় স্পর্শ করা । আর 'মুনাবাযাহ্‌' অর্থ (ক্রেতা ও বিক্রেতা) উভয়ে একে 


অন্যের প্রতি কাপড় ছুঁড়ে দেয়া এবং একজন আরেকজনের কাপড়ের দিকে খেয়াল না করা। 
(ই.ফা, ৩৬৬৩, ই.সে. ৩৬৬৩) 


GH I - Lal bil, ~ cs Lh LEAS ontal Hf AES Dern TUA 
U5 GIS mn UU coals of of den tS ae AOA es 0 op 3 Sl 
I OLS LL, gh df HT LLU oe oh EAL Sh te FE a JD Us 
DAS Eo ss ON od OX Si 0 BL Oy YE Yo Jed 3 Shy oy A 
ABT DE SE be UE SB 0 LS a 
৩৬৯৮-(৩/১৫১২) আৰু তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ সাঈদ খুদ্রী (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন : রসূলুল্লাহ 38% আমাদের দু'প্রকার কেনা-বেচা করতে ও দু'প্রকার বস্তু পরিধান করতে বারণ 
করেছেন। ক্রয়-বিক্রয়ের মধ্যে তিনি ‘মুলামাসাহ্‌'’ ও ‘মুনাবাযাহ্‌' বারণ করেছেন। ‘মুলামাসাহ্‌' হল (ক্রেতা ও 
বিক্রেতার মধ্যে) রাতে হোক কিংবা দিনে হোক একজন অপরজনের কাপড় হাতে স্পর্শ করবে। এরূপ করা ছাড়া 


(মাল) উল্টিয়ে-পাল্টিয়ে দেখা হয় না। আর “মুনাবাযাহ্‌’ হল, পরস্পরের প্রতি কাপড় ছুঁড়ে মারবে এবং এরূপ 
করলেই উত্তমরূপে দেখে শুনে সম্মতি ছাড়াই উভয়ের মধ্যে ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়ে যেত। 


(ই.ফা, ৩৬৬৪, ই,সে, ৩৬৬৪) 

ok pla ok nf ES le 0 PAO CY hg ES cog 20 SESS (deg TAA 
BLY ie le SH 
৩৬৯৯-(../.) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) হতে একই সূত্রে উক্ত হাদীস বর্ণনা 


করেন। (ই,ফা. ৩৬৬৫, ই.সে, ৩৬৬৫) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্রয়-বিক্রয় ২৭ 


UE 43 gl lly SLAY os Sly Gl -ry 
২. অধ্যায় : পাথরের টুকরা নিক্ষেপের ঘারা ক্রয়-বিক্রয় ও ধোকাপূর্ণ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ 
Fr Mn Dh SI O30 0 al Se CES Age es ES, (erT/I-TV. 
cl AE 0p cee 0h GY Bo - 5 bil ~ aA IA oS C dl Se te dl 
OF 023 LAD pi be BE sl UD 6 UH EIA of bk EFS oR ol HS 
‘oa 
৩৭০০-(৪/১৫১৩) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন: LOL. UTNE 
বারণ করেছেন। (ই,ফা. ৩৬৬৬, ই.সে. ৩৬৬৬) 
5S Ga os pri ol -T 
৩. অধ্যায় : হাবালুল হাবালাহ্‌ ক্রয়-বিক্রয় হারাম 
0 RE En C tlh UST YG oped) ts Ey cs 03 3 EES Oorfop-Tvel 
AED IS ph be co 2 BE Al J) be ond Ao LF cpl be Lf GS ss 
৩৭০১-(৫/১৫১৪) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, মুহাম্মাদ ইবনু রুমূহ ও কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) . 
‘আবদুগ্লাহ (রাযিঃ) সূত্রে রসূলুল্লাহ 3% থেতে বর্ণিত যে, তিনি “হাবালুল হাবালা” শর্তে কেনা-বেচা নিষেধ 
করেছেন। (ই.ফা. ৩৬৬৭, ই.সে. ৩৬৬৭) % 
hI Ws YG - ay bil, td th Lo D> OF ID ED (fj-TYY 
UP oY D358 PS CAE BAC UA CE UU Ct 0 ce 3 hl se te lh 
nh be BE A I AU CG ah Ud Bi Ek tf 2h La 
৩৭০২-(৬/...) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন : জাহিলী যুগের লোকেরা ‘হাবালুল হাবালাহ্‌' শর্তে উটের গোশত কেনা-বেচা করত । 


“হাবালুল হাবালাহ্‌" হল উটনীর বাচ্চা হবে, ত তারপর এ বাচ্ছা গর্ভধারণ করলে মূল্য পরিশোধ করা হবে। 
রসূলুল্লাহ $% এ ধরনের ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন। (ই.ফা. ৩৬৬৮, ইসে, ৩৬৬৮) 


WwwwW.waytojannah.com 


Contents 


২৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


i Ef Aja fgg 5 Eh Jr en ms Eb -t 
rad oy 
8. অধ্যায় : কোন ভাইয়ের কেনা-বেচার সময় তার মূল্যের চেয়ে বেশী মূল্য বলা, কেউ কোন বস্তু 
কেনার জন্য দরাদরি করছে তার উপরে দরাদরি করা, ক্রয় করার ইচ্ছা ছাড়াই মূল্য বাড়ানোর 
উদ্দেশে দাম বলা এবং বেশী দেখানোর জন্যে ওলানে দুধ জমা করা হারাম 
I Bf Xe 0 0 gl be HL ke HUG PGS 3 EES Grp TVer 
৩৭০৩-(৭/১৪১২) ইয়াহইয়া ইবনু ইয়াহুইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 


সৰ বলেছেন: তোমাদের মধ্যে একে অপরের দামের উপর দাম বাড়িয়ে যেন কোন বস্তু ক্রয় না করে। 
(ই.ফা, ৩৬৬৯, ইসে, ৩৬৬৯) 


te ios Be IU - 3 Bir gh 0 LAL ania Ui IAD BS CaayTyet 
LB Ub Sl oh ue OX ESS UU BE a oo CLE 0 OF CG GA os ae 
ATES ERAS 
৩৭০৪-(৮/...) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ইবনু “উমার (রাযিঃ) সূত্রে নাবী 
3% হতে বর্ণিত । তিনি বলেন: কোন লোক যেন তার ভাইয়ের ক্রয় করার সময় তার উপর বেশী মূল্য বলে ক্রয় 


না করে এবং কেউ যেন তার অপর ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপরে তার অনুমতি ছাড়া প্রস্তাব না পাঠায় । 
| (ই.ফা, ৩৬৭০, ই.সে, ৩৬৭০) 


Ay ~ dell) BS 1 Gas Hy ee IE, A 5 BS (erapy-T Ve 
SB LL ALLY LG SU BE 3 UD OD GIA of bw ofl 2 oD oF pit SH 
le 
৩৭০৫-(৯/১৫১৫) ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও ইবনু ছজ্র (রহঃ) ..... আৰু 


হুরাইরাহ্‌ (রাধিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 বলেছেন : “কোন মুসলিম যেন অন্য মুসলিমের মূল্যের উপর 
মূল্য না বলে।" (ই.ফা, ৩৬৭১, ই.সে. ৩৬৭১) 


50d ce di in dal Le HD LOS PATS ts LAL SE (Cafty-TYen 
sn tal te En Eh th Sd ES CHE LA CF SOA al CF gal OF Sn 
Gn SU th al Le BF, CHE al 0p BOA CF pla il OF ie EOE 
BE Ab UL BIA of C2 458 od FE OH A tgs 2 lo Bg 
Al Lm cb BOYD ho Sl fn ck Bs 
৩৭০৬-(১০/...) আহ্মাদ ইবনু ইব্রাহীম দাওরাকী, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয 
(রহঃ) ভিন্ন ভিন্ন সূত্রে আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, কোন ভাইয়ের দরদাম করার সময় কেউ 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২২) ক্রয়-বিক্রয় ২৯ 


যেন এঁ জিনিসের দরদাম না করে। দাওরাকীর রিওয়ায়াতে 4 234 ৬% এর স্থলে += £5 ০% বলা 
হয়েছে। (ই.ফা. ৩৬৭২, ই,সে. ৩৬৭২) 


ol OF ERIN So A of te AL CHUN Ss th Ss EB (pry 
Ts URRY a pi le HA ET SS ED ly YO BE ab UAH BIA 
OB Cs 0 Ss Ob es 0k oh Ss Get od ir Ul Le Va al 
D5 tn Bla UD Wha tf Wel Gi 
৩৭০৭-(১১/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3% বলেছেন: কেনার উদ্দেশে কাফিলার সাথে আগেই গিয়ে সাক্ষাৎ করা যাবে না। তোমাদের কেউ যেন অপরের 
দাম বলার উপর দাম না বলে। কেনার উদ্দেশে ছাড়া মালের দাম বলে বৃদ্ধি করো না। শহরবাসী যেন পন্ধীৰাসী 
লোকের থেকে এগিয়ে গিয়ে দ্রব্য নিয়ে বিক্রি না করে। আর উট ও বকরীর ওলানে দুধ জমা করে না রেখ। এ 
অবস্থায় কেউ তা খরিদ করলে তার জন্য দু'পথের এক পথ অবলম্বনের অনুমতি রয়েছে- হয় সে তা রেখে দিবে, 
না হয় সে তা ফেরত দিবে এক সা' খেজুরসহ।* (ই.ফা. ৩৬৭৩, ই.সে. ৩৬৭৩) 
9) hs ne ve Ee & RE [Eo od as wn all ie & (af )-TVYaA 
#0 al Ep US OED pil oo ao BE ILO EIA af be p55 off tk ps 
Al fi ce ES fs Baily i cos Wl GS hd UL Lf 
৩৭০৮-(১২/...) ‘উবাইদুন্লাহ ইবনু মু‘আয আম্বারী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ সু নিষেধ করেছেন- পণ্য দ্রব্য নিয়ে আগমনকারীদের দিকে সামনে অগ্রসর হয়ে খরিদ করার উদ্দেশে 
সাক্ষাৎ করতে, শহুরে লোকদেরকে এগিয়ে গিয়ে গ্রাম্য লোকের থেকে পণ্য ক্রয় করতে, কোন সতীনকে তার 


অপর সতীনকে তালাক দিতে (স্বামীর কাছে) বলতে, মূল্য বৃদ্ধি করার উদ্দেশে দাম বলতে, বিক্রয়ের পূর্বে দোহন 


না করে ওলানে দুধ জমা কয়ে রাখতে এবং অপর ভাইয়ের দরদামের উপর দরদাম করতে । 
(ই.ফা, ৩৬৭৪, ই.সে. ৩৬৭৪) 


ay Be ll ty Lot ES CT CE Ui SU CE Hf ti (fegTVe 
a LY es At En Uh 9h of En tal ie GN te Bo E a 
AS Uo Ht dh oc FRE 3 UL Of at Ae ts oh sh A Sb 
৩৭০৯-(../...) আৰু বাক্র ইবনু নাফি', মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘আবদুল ওয়ারিস ইবনু ‘আবদুস সামাদ 
' শু'বাহ্‌ (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেন। তবে গুনদার ও ওয়াহ্‌ব-এর হাদীসে আছে, “নিষেধ করা 


হয়েছে।” আর ‘আবদুস সামাদের হাদীসে আছে- রসূলুল্লাহ 3 নিষেধ করেছেন, যেমনটি আছে শু'বাহ্‌ থেকে 
মু‘আয বৰ্ণিত হাদীসে । (ই.ফা, ৩৬৭৫, ই.সে. ৩৬৭৫) 


২ এক সা' খেভুরসহ ফেরত দেয়ার কারণ এই যে, যেহেতু ফেরত দেয়ার পূর্ব সময় পর্যন্ত ক্রেতা উক্ত জন্তুর দুধ দ্বারা উপকৃত হয়েছে। 
৮ 
Wwww.waytojannah.com 


Contents 


৩০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


Jt PE Of UF 2 gH CP AC oe HF UN cs Ut PS ES Grp) DAL 
ol or se HE 


৩৭১০-(১৩/১৫১৬) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বৰ্ণিত ৷ ক্ৰয় করার 
ইচ্ছা ছাড়া মূল্য বাড়ানোর উদ্দেশে মূল্য বলতে রসূলুল্লাহ $ বারণ করেছেন। হেল ৩৬৭৬, ই.সে. ৩৬৭৬) 


ll kb ais ob - [ 
৫. অধ্যায় : পণ্যদ্রব্য (বাজারে নিয়ে আসার আগেই) এগিয়ে গিয়ে ক্রয় করা হারাম 
SS Eh EC BM df OES ed 8 Hf Be Gorvp-TVNN. 
bl pt of or eg To cl EL GF of BS 0 0 BS C nw UF A oS 
HEY SAYIN, 5 0 Bi 1 GHEE 2 tl si 0 se BE Ml JN) 
il op 8 
৩৭১১-(১৪/১৫১৭)আবুূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌, ইবনুল মুসাননা ও ইবনু নুমায়র (রাযিঃ) ..... ইবনু ‘উমার 
(রাখিঃ) হতে বর্ণিত যে, দ্রব্য বাজারে পৌছার আগেই এগিয়ে গিয়ে খরিদের জন্যে যেতে রসূলুল্লাহ 3 নিষেধ 
করেছেন। এ হলো ইবনু নুমায়রের বর্ণনা। আর অপর দু'জন বলেছেন : নাবী ই সামনে এগিয়ে গিয়ে পণ্য 
বহনকারী কাফিলার সাথে সাক্ষাৎ করতে নিষেধ করেছেন। (ফা. ৩৬৭৭, ই.সে. ৩৬৭৭) 
i ue Ge on ue bya ora (9 sy, ee? wy Ef (de) TY NY 
A SE bP S85 OP i FE oF Ab OH oF gb Le 


৩৭১২-(../..) মুহাম্মাদ ইবনু হাতিম ও ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... ইবনু ‘উমার (রাষি$) সূত্রে নাবী 
38 থেকে 'উবাইদুল্লাহ (রহঃ) হতে ইবনু নুমায়রের বর্ণনার অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৩৬৭৮, ই.সে. ৩৬৭৮) 
wi be uu Cr ur Ss EE) ০ [Ea EN EF (5) Ee Fe Ae ৯, (No\AfNe) TY NY 
E50 cb te co BE Gp Se od Ae be LCE 
৩৭১৩-(১৫/১৫১৮) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর সূত্রে নাবী 5% 
হতে বর্ণিত যে, তিনি পণ্যদ্বব্য আসার পথে সম্মুখে অগ্রসর হয়ে ক্রয় করতে বারণ করেছেন। 
(ই.ফা. ৩৬৭৯, ই.সে. ৩৬৭৯) 
ue USB ol oF ur ais a i Lal 2 a =~ Ee (1e1a/v: )- it des 
LEM TBE A UD 6 SL 
৩৭১৪-(১৬/১৫১৯) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, পণ্য বহনকারীদের সাথে অগ্রগামী হয়ে সাক্ষাৎ করতে রসূলুল্লাহ 3% নিষেধ করেছেন। 


(ই.ফা. ৩৬৮০, ই.সে. ৩৬৮০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্ৰয়-বিক্ৰয় ৩১ 


cls sl EOS Hl oF OU 0 ps BS CLE af DI ES (./j-TYNo 
CV SOG BE A ILD EY IE SILA Ul cil JE nm OF oF SH 
IG G8 GI BL of BB Ris SAG SEE td 
৩৭১৫-(../...) ইবনু আবু ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন: রসূলুল্লাহ 
3% বলেছেন: তোমরা এগিয়ে গিয়ে পণ্যবাহী কাফিলার সাথে মিলিত হয়ো না। যদি কেউ এরূপ করে এবং তার 
থেকে কোন বস্তু ক্রয় করে নেয় তবে বিক্রেতা বাজারে পৌছার পর বিক্রয় বহাল রাখা বা বাতিল করার ব্যাপারে 
ইখ্তিয়ার পাবে। (ই.ফা. ৩৬৮১, ই.সে. ৩৬৮১) 
SAUD pal a IS GG -1 
৬. অধ্যায় : শহরবাসী লোকের জন্যে পন্নীবাসীর দালাল হয়ে বিক্রি করা হারাম 
COG ES 1 A 9 ADS SE Ses AS of CH 8 HEE (ovpay-T VN 
Us GY US BG a 2p LG EEA of CP bl 09 Me UF (GA oF 
3 as op 0 oo 8 PE a oF IRS JU 
৩৭১৬-(১৮/১৫২০) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । নাবী 
3 বলেন: কোন শহরবাসী পল্লীবাসীর পক্ষ হয়ে বিক্রি করবে না। 


আর যুহায়র বলেন, নাবী 3% কোন শহরবাসীকে পল্লীবাসীর পক্ষে দালালী করে বিক্রি করতে বারণ 
করেছেন। (ই.ফা. ৩৬৮২, ই,সে, ৩৬৮২) 


Ul 5 Se BS YU ALA LD Ee AIS LY GE ES Cempay-TVV 
E58 0 CUS ois Lf BE A ILD SE US ile 0 oF cl OF sl OF oP Cf 
20 al 
AI OGY UF ASD NEU AE oN Cli I 
৩৭১৭-(১৯/১৫২১) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন : রসূলুল্লাহ 3% এগিয়ে গিয়ে পণ্যবহনকারী কাফিলার সাথে মিলিত হতে এবং 
শহরবাসীকে পল্মীবাসীর পক্ষ হয়ে বিক্রি করতে নিষেধ করেছেন। 


বর্ণনাকারী (তাউস) বলেন : আমি ইবনু ‘আব্বাসকে জিজ্ঞেস করলাম, শহরবাসী পন্পীবাসীর পক্ষ হয়ে 
বিক্রি করার মানে কী? তিনি বললেন: সে তার দালালী করবে না। (ই.ফা, ৩৬৮৩, ই.সে, ৩৬৮৩) 


CAE CP EN A te LES HU He EE G23 BS orf) TVA 
EY BE A UA J UU Ce SE 3 ES Cy UES 5 Lh LA os 


EIA SH BO TE pais be HE Dl SL Al 1385 AY les 


Wwww.waytojannah.com 


Contents 


৩২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৩৭১৮-(২০/১৫২২) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী ও আহ্‌মাদ ইবনু ইউনুস (রহঃ) ..... জাবির (রাখিঃ) 
হতে বর্ণিত ৷ তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: শহরের লোক গ্রামের লোকেয় পক্ষ হয়ে বিক্রয় করতে পারবে 
না। লোকেদের একজনের দ্বারা অপরজনের রিয্‌কের যে ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন সে ব্যবস্থা চালু থাকতে 
দাও । (ই.ফা. ৩৬৮৪, ই.সে. ৩৬৮৪) | 
of be Ae 0 OU GS YG gn SE AE 08 8 HES Cpg-rVa 

he BE SF Ah CP 

৩৭১৯-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর 
সূত্রে নাবী 3% থেকে এরূপ বর্ণনা কয়েন। (ই.ফা, ৩৬৮৫, ই.সে. ৩৬৮৫) 


0 coal Ue Com OF OF 538 UF ph USL 533 OF 3 BE (orrfoy-TVY. 
BU ET OS YS AD nl i 0 les IS AL 
৩৭২০-(২১/১৫৩৩) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রাযিঃ) ..... আনাস ইবনু মালিক (রাখযিঃ) হতে বর্ণিত । 


তিনি বলেন : আমাদেরকে এমনটি নিষেধ করা হয়েছে, গ্রামের লোকের পক্ষ হয়ে শহরের লোকেরা যেন বিক্রয় 
না করে, সে ভাই রা পিতাই হোক না কেন। (ই.ফা, ৩৬৮৬, ই.সে. ৩৬৮৬) 
col Ue ls LB ole OH OF dpe of OF ES dl ts LOL BS (gery) 
8 0 be gs SE C5 Od UB UN las te opie CH ES de Be dhl th Ba cc 
2b ee 
৩৭২১-(২২/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন 


: আমাদেরকে নিযেধ করা হয়েছে যে, শহরের লোক যেন গ্রামের লোকের পক্ষ হয়ে বিক্রয় না করে। 
{ই.ফা. ৩৬৮৭, ই.সে. ৩৬৮৭) 


HLaal es asa Gly —V 
৭. অধ্যায় : কোন জন্তুর ওলান ফুলিয়ে বিক্রির হুকুম 
LG Oh Ga Ue ck OD YS USES cml op LLG LY all Xe ES (ovsgpxey-YVYY 
Whe aD CB EG Uy USD HL BOE GI oa FE sl ILD UU GLA 0 SF 
4 be Ele Wang OED VG GS 
৩৭২২-(২৩/১৫২৪) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা'নাব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : কোন ব্যক্তি যদি দুধ দোহন না করে ফুলিয়ে রাখা ওলান বিশিষ্ট 


বকরী খয়িদ করে, তবে বাড়ী নিয়ে দোহনের পরে সে ইচ্ছা করলে রাখতে পারে আবার ইচ্ছা করলে ফেরতও 
দিতে পারে। ফেরত দিতে চাইলে এক সা' খেজুরও সাথে দিবে। (ই.ফা. ৩৬৮৮, ই.সে. ৩৬৮৮) 


www.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্রয়-বিক্রয় তত 


bo die be Goll SAD AE OF pd gis UES wi So BE ES (rare 
ELE LY RE Sl U3 Se LAL BL EE oa" US BEE ILO GIA of oe of 
3 5 in ble Waa 5 GE) LE Ys Wl 
৩৭২৩-(২৪/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত ঘে, রসূলুল্লাহ 38% 


বলেছেন: যে ব্যক্তি ওলান ফুলিয়ে রাখা বকরী ক্রয় করবে, তিন দিন পর্যন্ত তার জন্যে ইচ্ছার স্বাধীনতা থাকবে। 


ইচ্ছা করলে সেটি রাখতে পারে, আর যদি ফেরত দেয় তবে সে সাথে এক সা’ খেজুরও দিবে। 
(ই.ফা, ৩৬৮৯, ইসে. ৩৬৮৯) 


~ Gal x — ale Sf ES AD of of ER 0 se LL Bs (pvoj-TVE 
LSE aly Ged La SLE GA ofa" UN HE AD oo BLA ol be SOL io Sh Un 
CAL Y bb ta Blo Wai 5) U5) OH olf 
৩৭২৪-(২৫/...) মুহাম্মাদ ইবনু ‘আম্র (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ % বলেছেন: ঘে ব্যক্তি ওলান ফুলানো বকরী ক্রয় করবে, তিন দিন পর্যন্ত তার জন্য ইচ্ছার স্বাধীনতা 
থাকবে । সে যদি উক্ত বকরী ফেরত দেয় তবে তার সাথে এক সা* খাদ্য বস্তুও দিবে। এজন্য উৎকৃষ্ট গম দিতে 
হবে এমনটি নয়। (ই.ফা. ৩৬৯০, ই.সে. ৩৬৯০) 
JG JN Sh i ue Ee 2 a ve UL &% BE? wl Eo (../ Ur TYYe 
bn lay BI) LE 9 GLA GUE LY GOB Se yk Lhe BLE SA cpa" FE 2b UN 
ELLY 
৩৭২৫-(২৬/...) ইবনু আবু ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
$% বলেছেন: যে ব্যক্তি ওলানে দুধ ফুলান বকরী কিনবে তার জন্যে ইচ্ছার স্বাধীনতা থাকবে । ইচ্ছা করলে ক্রয় 


ঠিক রাখবে আর ইচ্ছা করলে এক সা' খেজুরসহ ফেরত দিবে- এজন্য উত্তম গম দেয়া জরন্মী নয়। 
(ই.ফা. ৩৬৯১, ই.সে. ৩৬৯১) 


EEE ALY ie co be hh He GS Lb ol EELS (pv)y-TVYI 
DES 96 pid On SRM ye 
৩৭২৬-(২৭/...) ইবনু আবু “উমার (রহঃ) উপরে উল্লিখিত হাদীসটি ‘আবদুল ওয়াহ্ব থেকে উপরোক্ত সূত্রে 

বর্ণনা করেন। অবশ্য ‘আবদুল ওয়াহ্‌বের বর্ণনায় 54% এর জায়গায় = আছে । (ই.ফা. ৩৬৯২, ই.সে, ৩৬৯২) 

13h UG 38s oF glk Ue as BRS BLN Se BS ps) Ch LA Es (poaj-TVYV 
SS C13 BE all JD UU IE ie Cl KS BE A JA Se SIA HE 
in BLA GEE Sy on CU) GS 0 3 cb 5 G8 La BLE Cf Lah Ll SR 


nee 


৩৭২৭-(২৮/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) হুমাম ইবনু মুনাব্বিহ (রহঃ) হতে বর্ণনা করেন। হুমাম (রহঃ) 
যলেন যে, আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ -এর বেশ কিছু হাদীস আমাদের নিকট বর্ণনা করেন এবং বলেন 


Wwww.waytojannah.com 


Contents 


৩৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


যে, রসূলুল্লাহ 3% বলেছেন : তোমাদের কেউ যদি ওলান ফুলিয়ে রাখা উদ্্রী বা বকরী খরিদ করে তবে দুধ 
দোহনের পরে তার ইচ্ছা-স্বাধীনতা থাকবে । হয় তা রেখে দিবে অথবা এক সা' খুরমাসহ ফেরত দিবে। 


GB, S42 cb (ই.ফা. ৩৬৯৩, ই.সে. ৩৬৯৩) 
UA S35 niall 2 Olly El A 
৮. অধ্যায় : ক্রয় করা জিনিস আপন আয়ত্ব নেয়ার পূর্বে বিক্রি করলে বিক্রি বাতিল হবে 
AE LSE pall 3 Eo C05 0 CD ES OF 3 ES over) TVYA 
৷ 2" UN FRE all J ) ie of or wh uve obs 2 sxe LF Se GB YU 
Ale grt K Cdl ls 9 J 
৩৭২৮-(২৯/১৫২৫) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ রাবী ‘আতাকী ও কুতাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু 
‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 বলেছেন: যে ব্যক্তি কোন খাদ্যদ্রব্য ক্রয় করবে সে তা আয়ত্তে 
নেয়ার পূর্বে বিক্রি করতে পারবে না। 


ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেন, আমি মনে করি সকল বস্তুর বেলায় এ একই নিয়ম। 
(ই.ফা. ৩৬৯৪, ই,সে. ৩৬৯৪) 


oh 8 Hf Eo Cc Se Bo YG Ge Ls Sly Xe af OH EES (ogc TVA 

Jy iy Dio of cae be UA LA AG be 6 ES VE AS 3 Hs 
> 

৩৭২৯-(../..) ইবনু আবু ‘উমার, আহমাদ ইবনু ‘আবদাহ্‌, আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব 


(রহঃ) ..... “আমর ইবনু দীনার (রহঃ) হতে উক্ত সানাদে একই রকম হাদীস বর্ণনা করেন। 
(ই.ফা, ৩৬৯৫, ই.সে., ৩৬৯৫) 


Us pay 0 UG AS 0 Sey pao Ch Ley PA OF SEY BS (froyTVr. 
U4 UG oe 4 ce Al be ch OF oe aa US GN Le Gal AY NG, 
Uh Sg LL El ga BE al J 
pb Bobs sict OS nd pe OH JN 
৩৭৩০-(৩০/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আবৃদ ইবনু ছুমায়দ (রহঃ) ..... ইবনু 
‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ $ুট বলেছেন: যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করবে সে নিজ 
আয়ত্তে নেয়ার পূর্বে তা বিক্রি করতে পারবে না। 


ইবনু 'আব্বাস (রাধিঃ) বলেন, আমার ধারণা খাদ্য দ্রব্যের যে বিধান, অন্যান্য বস্তুর ক্ষেত্রেও এ একই 
বিধান প্রযোজ্য ৷ (ই.ফা. ৩৬৯৬, ই.সে. ৩৬৯৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্রয়-বিক্রয় ৩৫ 


EET G00) U8 pal 5 GELS 55 Hy RS a GS 5 HS (yr) 
all J Ub J le ui ur Ce or BEL on e on ur 65s & AY J, 
Ai co te s ULL EE cn ja" FE 
tt A U5 Ee HY, SAL OEE ATS Vf UB HS le ER 
৩৭৩১-(৩১/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... ইবনু 
‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ ¥ বলেছেন : যে ব্যক্তি খাদ্য বস্তু ক্রয় করবে, সে তা 
মাপার আগে বিক্রি করতে পারবে না। 
বর্ণনাকারী [তাউস (রহঃ)] বলেন, আমি ইবনু ‘আব্বাসের নিকট জিজ্ঞেস করলাম, এর কারণ কী? তিনি 
বললেন, তুমি কি দেখনি যে, লোকজন স্বর্ণ ও খাদ্যদ্রব্য বাকীতে ক্রয় করে? আবূ কুরায়ব ‘বাকী' শব্দটি উল্লেখ 
করেননি । (ই.ফা. ৩৬৯৭, ই.সে. ৩৬৯৭) 


En ~~ &ঃ 3 Fea d dL ৮ lh Et PEG Af 4s EL (errr) -YYYY 
5 § Cab EE on" I BE A ID Ae OF oF 2 gb be ML ce 


৩৭৩২-(৩২/১৫২৬) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ কা'নাবী ও ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু 


‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন: কেউ খাদ্যদ্রব্য ক্রয় করলে তা পূর্ণ করায়ত্ব করার পূর্বে 

যেন বিক্রি না করে। (ই.ফা. ৩৬৯৮, ই.সে. ৩৬৯৮) 

“ a Ne ue gl te IL se 3 U6 3 GL 3 EA (verv/rr)-YYYY 

CS oh 3 i GH Ch te iy CA be Ue Ch dn CEG HE sh JD NS 

Ee 
৩৭৩৩-(৩৩/১৫২৭) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বৰ্ণিত। তিনি বলেন: 


আমরা রসূলুল্লাহ 3ু-এর সময় দ্রব্য ক্রয় করতাম। তখন তিনি এ মর্মে আদেশ দিয়ে আমাদের নিকট লোক 


পাঠাতেন যে, এ মাল বিক্রি করার আগেই যেন ক্রয়ের জায়গা হতে অন্যত্র সরিয়ে রাখা হয়। 
(ই.ফা. ৩৬৯৯, ইসে. ৩৬৯৯) 


EE, [d all Me cr. Baan) Cp E25 Ah “ ww ES Ee El (evfrs)-YVYE 
0 GE if oo g3b te de Be df BS - Yb, - 5 0 A de VE 
0 AGLG C2 Leg HE Ue SLD ofa" UN FE a IS 
৩৭৩৪-(১৫২৬/৩৪) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু ‘আবদিল্লাহ (রহঃ) ..... ইবনু ‘উমার 


(রাযিঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করবে সে তা পরিপূর্ণ করায়ত্বে নেয়ার 
আগে বিক্রি করতে পারবে না । (ই.ফা. ৩৭০০, ই.সে. ৩৭০০) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬ সহাহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


CE A 0 BE A JL UG re OLE Cn Bl GAL LS, Ji (vorvy-TVro 
৩৭৩৫-(১৫২৭) তিনি আরো বলেন : আমরা কাফিলা থেকে দ্রব্য খরিদ করতাম। এরপর রসূলুল্লাহ 
আমাদেরকে 3% তা স্থানান্তরিত করার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৩৭০০, ই.সে. ৩৭০০) 
be alot 0 re SS ah Lh Ah SE GUST 3 03 A ES Coryroy-TVT 
i GE Sp i CLL SH of US BG sl UD Of SE SA Ae Pg 
৩৭৩৬-(৩৫/১৫২৬) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 3% বলেছেন : যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করবে সে ততক্ষণ পর্যন্ত তা বিক্রি করতে পারবে না, 
যতক্ষণ না হস্তগত করে ও তাতে নিজের অধিকার প্রতিষ্ঠিত করে। (ই.ফা. ৩৭০১, ই.সে. ৩৭০১) 
Uy ies CF Blt USE 3 U5 ORS Ch eS 3 Of fs ES (ry-TVTY 
Ey oa BE All IAD JG IN et SEY Dh gd Ae be cel Ee 
Lal SE ian SN LLL 


৩৭৩৭-(৩৬/...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও ‘আলী ইবনু হুর (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : যে লোক খাদ্যদ্রব্য খরিদ করে সে তা হস্তগত করার পূর্বে বিক্রি 
করতে পারবে না। (ই.ফা. ৩৭০২, ই.সে. ৩৭০২) 


gC SGA pe ie be well Se Eo ks of bt 8 HES JFATTVYTA 
SG dB 0 We UU VAs BE hl J Ae ce DHT LSS Hl FE SH Se 
EEISIES 
৩৭৩৮-(৩৮/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 


বলেন, রসূলুল্লাহ 3 -এর সময়ে আন্দাজ করে খাদ্যদ্রব্য ক্রয় করে স্থান বদল করার পূর্বে বিক্রি করলে লোকদের 
শাস্তি দেয়া হত। (ই.ফা. ৩৭০৩, ই.সে. ৩৭০৩) 


lat OF OF SG GOA hy OF ES dss bs A oS (fty-TVTA 
We Haby 156 1 BEE A JO Se al 0 SU 0 adh So ts AL FOS 
HDD dE SD D5 pC di dL 

od ad Wa sald GAS US Ef LE oh A Ae C9 AD LE ER SS CO I 
| al 


৩৭৩৯-(৩৯/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন : 
আমি দেখেছি রসূলুল্লাহ 38-এর ‘আমালে লোকেরা অনুমান করে খাদ্যদ্রব্য খরিদ করে নিজেদের জায়গায় না 
নিয়েই ক্রয় স্থলে তা বিক্রি করার ফারণে তাদের শাস্তি দেয়া হত । 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্রয়-বিক্রয় ৩৭ 


ইবনু শিহাব (রহঃ) “উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তার পিতা 
অনুমান করে খাদ্য বস্তু ক্রয় করত। এরপর তা বাড়ী নিয়ে আসত । (ই.ফা. ৩৭০৪, ই.সে. ৩৭০৪) 


Ll 5 5 EBS 1 ES hg Gn Ls BS of C2 8 Hf ES (orafray-TVE. 
SA nl be 0S os OL be Eos 528 Be তা ES 
AES CS Re DE CU Al a I Hz al J 

“En Yo El 
৩৭৪০-(৩৯/১৫২৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র ও আবু কুরায়ব (রহঃ) ..... আবু 
হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসুলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি খাদ্যদবব্য ক্রয় করবে সে তা পরিমাপ করার 


আগে বিক্রি করতে পারবেনা। | 
আবূ বাক্রের বর্ণনায় 5 ১১%) এর স্থলে £ ৫ ৩% রয়েছে। (ই.ফা. ৩৭০৫, ই.সে. ৩৭০৫) 


Ea Eo ing SO ty a te Cal IY ts SEY ESC. /£-)-" YV£। 
Sil UTA UE GT of Ok 3 SUL be 5h He SAS RY EE 
be BE Sh UD 8 So dE to SLT HUB SL Ga oe 


ex te ct Sd si dD 2 pail 
ll SH on Gib > os IS UL IN 
৩৭৪১-(৪০/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাধিঃ) হতে বর্ণিত । তিনি একদা 
মারওয়ানকে প্রশ্ন করেন, আপনি কি সূদী কেনাবেচা বৈধ করে দিয়েছেন? মারওয়ান বললেন : না, আমি তো তা 
করিনি । আবু হরাইরাহ্‌ (রাযিঃ) পুনরায় জিজ্ঞেস করেন, আপনি কি রেশন কার্ড বিক্রি বৈধ করে দেননি?*” অথচ 
রসূলুল্লাহ 3% খাদ্যদ্রব্য পুরোপুরি হস্তগত করার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। এরপর মারওয়ান এক 
বক্তৃতায় তা বিক্রি করতে লোকদের নিষেধ করে দেন। 
রাবী সুলাইমান (রহঃ) বলেন : আমি দেখলাম যে, মানুষের কাছ থেকে সরকারী কর্মচারীগণ রেশন কার্ড 
ফিরিয়ে নিচ্ছে। (ই.ফা. ৩৭০৬, ই.সে. ৩৭০৬) 


A A BL eA HES 25) Cal AIS 5 | EAS (orofev)-T VET 
RI 2 D> OG 0 Co EA onl (reraft) 


A 


MIG co Rl HUG Cj it i + 046 HB 3 I UE I lt i Si i bc 

৩৭৪২-(৪১/১৫২৯) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু জুরায়জ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38 বলতেন : তুমি যখন কোন খাদ্য বস্তু ক্রয় করো, তখন তা সম্পূর্ণরূপে 
বুঝে নেয়ার আগে বিক্রি করো না । (ই.ফা. ৩৭০৭, ই.সে. ৩৭০৭) 


৯ এৃ্ভর্র কর্তৃক ভরদত্ত খাদান্রব্য ইত্যাদির রেশন কার্ড বিক্রি করে দেয়া অবৈধ । কারণ মালিক খাদাদব্য উদ্ভেশন না করেই এ এবং তা নিজের 
করজায় না নিয়েই বিক্রি-করে দিল । (সহীহ মুসলিম- শারহে নবাবী, ২য় বণ্ড, ৫-৬ পৃষ্ঠা) 


৯ 


Wwww.waytojannah.com 


Contents 


৩৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


PELL 


Sg Sh ALES ain Fla Lt pad El - 

৯. খা, জত পি শরণ নি পি পদে বি বকর হা 
wl Ec uy nl Val EG Te HSS 5 ERE (er. [Er TVETY 
Fal wh UF FE ILD 8 U5 ll AB LS be cx U6 Isl on HB 

8 oe Gh SE ELS LY Y SD 

৩৭৪৩-(৪২/১৫৩০) আবূ তাহির আহ্মাদ ইবনু ‘আম্র ইবনু সার্হ (রহঃ) ..... জাব্রি ইবনু ‘আবদুল্লাহ 

(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% অজ্ঞাত পরিমাণ খেজুরের স্তুপ নির্দিষ্ট পরিমাণ খেজুরের 
বিনিময়ে বিক্রি করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৩৭০৮, ই.সে. ৩৭০৮) 

EES hoe Lh GS BE ty E50 BS AIG Eo) BS (pj -TVEE 

BARE 8 oe SS SE Bias SE ll UD 0 U8 Al XE CHE ea 8 SE 
ual 
৩৭৪৪-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ সু এ ধরনের বিক্রয় করতে নিষেধ করেছেন। তবে বর্ণনাকারী রাওহা (রহঃ) হাদীসের শেষ 
অংশে খেজুরের কথা উল্লেখ করেননি । (ই.ফা. ৩৭০৯, ই.সে. ৩৭০৯) 
Cal ula 5 e981. 
১০. অধ্যায় : ক্রেতা ও বিক্রেতার জন্যে খিয়ারে মাজলিস 
(ক্রয়-বিক্রয় ভঙ্গে ইচ্ছা-স্বাধীনতা) থাকবে 
ES tat ol or = p30 LP HC se SY UH Gs 0 PS BS (oren)- Yv£é০ 
{ + J FI EE fC splash aly Ugin aly Gh" UU HE sn 


৩৭৪৫-(৪৩/১৫৩১) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
¥ু% বলেছেন: ক্রেতা ও বিক্রেতার একজনের অপরের উপর (ক্রয়-বিক্রয় ভঙ্গ করার) ইচ্ছা-স্বাধীনতা থাকবে, 


যতক্ষণ তারা একে অপর থেকে আলাদা না হয়। তবে ইখ্তিয়ারের শর্তে ক্রয়-বিক্রয় হয়ে থাকলে তা ভিন্ন কথা । 
(ই.ফা. ৩৭১০, ই.সে. ৩৭১০) 


Wo Oi hy 3 BED JU kdl Ly Ly > C3 IRD BS (pg TVEN 

Bl be hl ie be Bk af BS HS BS C ty OF LL ES dS 
Ec ey Bo YE PS es FS TS SS HE oh Se 5 or 
LP CE OF OF gl Le inh te US 3 I hS CALS ED JU dels Hy es i 
AED OE SE TN dl OF GS, CHE 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২২) ক্ৰয়-বিক্ৰয় ৩৯ 


BE Lp oF CE 0 0 gil ie CASS LSLn UIST ES of CH CES cpa) Ll ES 
3b be UL Ls A 
৩৭৪৬-(.../...) যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনুল মুসান্না, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু 


নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) থেকে, যুহায়র ইবনু হার্ব ও ‘আলী ইবনু হুত্‌ূর এবং আবূ রাবী' ও আবূ 
কামিল (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) থেকে, ইবনুল মুসান্না ও ইবনু আবূ ‘উমার এবং ইবনু রাফি' (রহঃ) ..... 


ইবনু ‘উমার (রাযিঃ) সূত্রে নাবী ফু থেকে উপরে উল্লিখিত নাফি' থেকে মালিক এর বর্ণিত হাদীসের অনুরূপ 
বর্ণনা করেন। (ই.ফা. ৩৭১১, ই.সে. ৩৭১১) 


US, Ed Ce ally Cee Any U8 OSE EEL" UA BE sll ALD op Xb OH oF 
0s EE Us EC SS Ge US SY LA 5 OB DAS CA 53d bs 
Es SB eh Leia Sly M1 Hl CI 

৩৭৪৭-(৪৪/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুম্‌হ (রহঃ) ..... ইবনু “উমার (রাযিঃ) সূত্রে 
রসূলুল্লাহ 3% হতে বর্ণিত । তিনি বলেন, দু'জন লোক পরস্পর কেনাবেচা করলে যতক্ষণ তারা একে অন্যের 
থেকে পৃথক না হয় বরং একত্রিত থাকে, ততক্ষণ তাদের প্রত্যেকেরই ক্রয়-বিক্রয় বাতিল করার স্বাধীনতা 
থাকবে৷ কিংবা যদি একজন অপরজনকে ক্রয়-বিক্রয় বাতিল করার ইখতিয়ার প্রদান করে এবং এরূপ শর্তে ক্রয়- 


বিক্ৰয় সমাধা হয় তবে এ ক্রয়-বিক্রয় ঠিক থাকবে। আর যদি ক্রয়-বিক্রয়ের পর তারা একজন অন্যজন থেকে 


পৃথক হয়ে যায় এবং উভয়ের কোন একজন ক্রয়-বিক্রয় বাতিল না করে তবে তাও ঠিক থাকবে । 
(ই,ফা, ৩৭১২, ই.সে. ৩৭১২) 


LES 325 UU LF CAS CE of ONG > CF IRD EDS (edt) TVEA 
BEE sll U2 UU U5 Ce Ll Se be BEL HO Gh G5 op ~is 0 
I Us te Uk 058 EEG 5 Ce a bn Jal Ue 2aly UF lly Ll 
RG SH Ls Lp Ue US 
A ee) Bh oh GY Uf IESE EG HY OSG IG UU a ad AE OB 


৩৭৪৮- ET CE EEE (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাষিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : ক্রেতা ও বিক্রেতা যখন ক্রয়-বিক্রয় সম্পন্ন করে তখন তাদের 
প্রতেকেরই ক্রয়-বিক্রয় প্রত্যাখ্যান করার ব্যাপারে সুযোগ থাকে যতক্ষণ পর্যন্ত তারা একে অন্যের থেকে পৃথক না 
হয়ে যায়। অথবা যদি ক্রয়-বিক্রয় খিয়ারের শর্তে (নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রয়-বিক্রয় ঠিক রাখা না রাখার শর্ত) 
হয়ে থাকে তখনও খিয়ার বহাল থাকবে। 

ইবনু আবূ ‘উমারের বর্ণনায় আরো রয়েছে- নাফি‘ বলেন, ইবনু ‘উমার (রাযিঃ) যখন কারো সাথে ক্রয়- 
বিক্ৰয় করতেন এবং তিনি তা বহাল রাখতে চাইতেন, তখন উঠে গিয়ে এদিক সেদিক কিছুক্ষণ হাঁটাহীটি করতেন, 
তারপর দ্বিতীয়পক্ষের নিকট আবার প্রত্যার্তন করতেন। (ই.ফা. ৩৭১৩, ই.সে. ৩৭১৩) 


2h Ets 


www.waytojannah.com 


Contents 
80 সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


PS 09 oS I D2 CG LE ol 0 SS 3 GS DS BS JEYTTYEA 
I Ik ab CH ea ‘dhe 5d 3e Lp ck bh Yelty Bo 4 KW, Lal 
- tH es IY BEG GD CE EGS SG HE ad I 
৩৭৪৯-(৪৬/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) ..... 
ইবনু ‘উমার (রাখিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: ক্রেতা ও বিক্রেতার মাঝে কেনা-বেচা 
পুরোপুরি হবে না তারা পরস্পর আলাদা হওয়া পর্যন্ত । কিন্তু খিয়ারের শর্তে ক্রয়-বিক্রয় হলে; (পরস্পর বিচ্ছিন্ন 
হওয়ার পরেও খিয়ার বহাল থাকবে) (ই.ফা. ৩৭১৪, ই.সে. ৩৭১৪) 
oy El ob 3 Gall 2৬ -। 
১১. অধ্যায় : ক্রয়-বিক্রয়ে সত্য বলা ও দোষ-ক্রুটি বর্ণনা করা 
Se By Cc Ad ie ls Eh GIS BD lh Ly LL BS (ervyevj-ryo. 
A be EY off Ce BIE Lo AE BS YU se 09 SAD Ke mn 1h GS BS tae 
Ls Wie UB EK Le A OL" U8 FE dl OF pl OF BES CP DEY 5 lh 
1 Lge SY ie LS US ts Ch BCE 
৩৭৫০-(৪৭/১৫৩২) মুহাম্মাদ ইবনু মুসান্নী ও ‘আম্র ইবনু ‘আলী (রহঃ) ..... হাকীম ইবনু হিযাম (রাযিঃ) 
সূত্রে, নাবী }% হতে বর্ণিত। তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতার একজন আরেকজন থেকে পৃথক হওয়া পর্যন্ত 
খিয়ার থাকবে । উভয়ে যদি সত্য রুথা বলে এবং দোষ-ক্রুটি বর্ণনা করে দেয় তবে তাদের কেনা-বেচায় বরকত 
হবে! আর যদি তারা কেনা-বেচার মধ্যে মিথ্যার আশ্রয় নেয় এবং দোষ-ক্রুটি গোপন রাখে তবে তাতে বরকত 
থাকবে না । (ই.ফা. ৩৭১৫, ই.সে. ৩৭১৫) 
CE of be Gln BE sie 0h AD Se ES Ue ty Se BS (yag-TVo) 
Ae BE 5 OP GS OF pS Cp SESS el Cal Se Cha I 
He artes Le Ey HED isn 8 pln CY BSS I pA Ly Le IH 
৩৭৫১-(../...) 'আম্র ইবনু ‘আলী (রহঃ) ..... হাকীম ইবনু হিযাম (রাযিঃ) সূত্রে, নাবী 3% থেকে এরকম 
হাদীস বর্ণনা করেন। 
মুসলিম ইবনু হাজ্জাজ (রহঃ) বলেন, হাকীম ইবনু হিযাম (রাখিঃ) কাবার ভিতরে ভূমিষ্ট হন ও একশ’ বিশ 
বছর বেঁচে থাকেন। (ই.ফা, ৩৭১৬, ই.সে. ৩৭১৬) 
EM AED GG - 
১২. অধ্যায় :কেনা-বেচায় পৃতারি হওয়া 


~~ wx =~ JG Bre ws AT a: [8 =~ ca (9 =~ EL (Nevvfa)- YV০খ 


8S I Dab OH ee Sf SS 09 AE bE Ok Lh Belay BS ODA UU, Ul 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২২) ক্রয়-বিক্রয় 8১ 


BUS KY UR cag ta HE ah U0 UB ph SESS HE a J Bo 

GY 15 

৩৭৫২-(৪৮/১৫৩৩) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হজুর (রহঃ) 

is ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি রসূলুল্লাহ 3%-এর নিকট জানাল যে, ক্রয়-বিক্রয়ে 

তাকে প্রতারিত করা হয়। তখন তিনি বললেন : তুমি যার সাথে কেনা-বেচা করবে তাকে বলবে, কোন প্রকার 

প্রতারণা থাকবে না। এরপর থেকে যখনই সে কিছু খরিদ করত, তখনই বলে দিত কোন প্রকার প্রতারণা থাকবে 
না । (ই.ফা. ৩৭১৭, ই.সে. ৩৭১৭) 


kh cb LL En OL US do ES AE of th 8 Hf Bc (pg-rvor 
IY JH by 9 
৩৭৫৩-(../...) আবু বাক্র ইবনু আবৃ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ভিন্ন ভিন্ন সূত্রে ‘আবদুল্লাহ 


ইবনু দীনার (রহঃ) হতে অনুরূপ বর্ণনা করেন। তবে এদের বর্ণিত হাদীসে এ কথাটি নেই যে, “এরপর থেকে সে 
যখনই কিছু ক্রয় করত তখনই বলত কোন প্রকার প্রতারণা থাকবে না” । (ই.ফা. ৩৭১৮, ই.সে. ৩৭১৮) 


aie 54 5 UE ap LF el Al -Nr 
১৩. অধ্যায় : ফল পরিপক্ক হওয়ার পূর্বে বিক্রি করা নিষেধ 
Js 9 nt onl [ gl ue ie sk এ UN (ES I~ Ea (1ert/ta)-YVot 
EEL EU oo GAL SY GS Sl gl Ce 0 HE hh 
৩৭৫৪-(৪৯/১৫৩৪) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসুলুল্লাহ 
3% ফল উপযোগী হওয়ার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন। নিষেধ করেছেন ক্রেতা ও বিক্রেতা উভয়কেই । 


(ই.ফা, ৩৭২০, ই.সে. ৩৭১৯) 
gl OF RE OH OF 3b UF All Se US cl Bn Ll is (./ej-TVoo 


৩৭৫৫-(../...) ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সূত্রে, নাবী $% থেকে অনুরূপ হাদীস 
বৰ্ণনা করেন । (ই.ফা, ৩৭২০, ই.সে, ৩৭২০) 


be LL BS YG A 03 U8 GAL RS Ls LE GER (orefs.)-TVoN 

ENE 4 SEG CRA NEN Lanes. tS 4 ral Bf eis ne eee af 

EE IE Oy HG ED SG bp ce FE A ILD Of SE OH CF pil te 3 
= NS sah EL Ia ses Se 
FIA EON es ALY ls Unt 


Wwww.waytojannah.com 


Contents 


৪২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৩৭৫৬-(৫০/১৫৩৫) ‘আলী ইবনু হুজ্র সা‘দী ও যুহায়র ইবনু হার্ব্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে 
বর্ণিত যে, রসূলুল্লাহ 38 পাকার আগে খেজুর বিক্রি করতে এবং সাদা হওয়ার আগে ও দুর্যোগ-মুক্ত হওয়ার পূর্বে 
বিক্তি করতে নিষেধ করেছেন। আয় ক্রেতা ও বিক্রেতা উভয়কেই তিনি নিষেধ করেছেন 

(ই.ফা, ৩৭২১, ই.সে, ৩৭২১) 

of UF le a4) Ck cite Sh 3 Ce Cae Ee cools BY RS RE (orden) YVv০v 
Ey Ae CAS, AASe 5 ca SEN UEC Y BBE A JAD UG IE 

A, Sa Ae S59 
৩৭৫৭-(৫১/১৫৩৪) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 


রসূলুল্লাহ 3 বলেছেন: পরিপক্ক হওয়ার আগে ও প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পূর্বে তোমরা ফল ক্রয় করে 
না। 


বর্ণনাকারী বলেন : খাওয়ার যোগ্য হওয়ার অর্থ লাল বর্ণ ও হলদে বর্ণ ধারণ করা। 
{ই.ফা, ৩৭২২, ই.সে. ৩৭২২) 


Ee ~~ ue hgh Ae [ES J Ae “ fs EAS - ) as ৬&০, (de) - TVA 
IL KS d ASLa I sf ALY 
৩৭৫৮-(../...) মুহাম্মাদ ইবনুল মুসাননা ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ইয়াহ্‌ইয়া (রহঃ) হতে উক্ত 
সানাদে বর্ণনা করেন, যতক্ষণ না তা পরিপক্ক হয়। এর পরবর্তী অংশ তিনি উল্লেখ করেননি । 


(ই.ফা, ৩৭২৩, ই.সে. ৩৭২৩) 
Cae ol or oe p3b { vr El Val SS “ [er [Ecc [2 ol [Ee (fe)" —YV০৭ 
hh Ae ua Ss ba oe 


৩৭৫৯-(../..) ইবনু রাফি‘ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) সূত্রে নাবী সুঁঠু থেকে ‘আবদুল ওয়াহব বৰ্ণিত 
হাদীসের অনুরূপ বৰ্ণনা করেন। (ই.ফা. ৩৭২৪, ই.সে. ৩৭২৪) 


Hb UE AE ne > Ea 5 Lal BL xa CO Lp ৬&০ (ED A BASL 
8 52 HL 2S de BE Do CAE OF CF 
৩৭৬০-(../..) সুওয়াইদ ইবনু সাঈদ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)- এর সূত্রে নাবী সুঠু থেকে মালিক 
ও ‘উবাইদুল্লাহ (রহঃ) বর্ণিত হানীসের অনুর্পপ হাদীস বর্ণনা করেন। হে.কা. ৩৭২৫, ই.সে, ৩৭২৫) 
33 0 53 UN a OY AE, 8 2 cis 333 Hoi BS (fo TV 
EER DES UH AG - ceed BS AY Jy Ul 
Lo HY 2 BS" BE al U0 JG IG 


৩৭৬১-(৫২/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন: পরিপক্ক হওয়ার আগে তোমরা ফল বিক্রি করো না। (ই.ফা. ৩৭২৬, ই.সে. ৩৭২৬) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২২) ক্রয়-বিক্রয় ৪৩ 


id 9 Boy COE be fat SE Ee aia BY AD BEY (efoyotrvt 
AGG LAS JAAN LE 
' ৩৭৬২-(../.:) যুহায়র ইবনু হার্ব (রহঃ) সুফ্ইয়ান (রহঃ)-এর সূত্রে এবং ইবনুল মুসার্না (রহঃ) শু‘বাহ্‌ 
(রহঃ) সূত্রে ‘আবদুল্লাহ ইবনু দীনার (রহঃ) হতে উপরোক্ত হাদীস বর্ণনা করেন। অবশ্য শু'বার বর্ণনায় এতটুকু 
অতিরিক্ত আছে যে, ইবনু ‘উমার (রাযিঃ)-এর কাছে পরিপক্ক হওয়ার অর্থ কী, জিজ্ঞেস করা হলে তিনি বলেন : 
প্রাকৃতিক দুর্যোগ পার হওয়া। (ই.ফা. ৩৭২৭, ই.সে. ৩৭২৭) 
৬, cx ve SEM ul re Et xl ual (~ 0 3 EE (Mervfer)- TV 
ECE BE sl J) - GE - 0 UU oR oe 3 Gs cats Ge oni th a 
৩৭৬৩-(৫৩/১৫৩৬) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আহ্মাদ ইবনু ইউনুস (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সুঁট নিষেধ করেছেন অথবা তিনি বলেন, আমাদের নিষেধ করেছেন ফল পরিপক্ক 
হওয়ার পূর্বে তা বিক্রি করতে । (ই.ফা, ৩৭২৮, ই.সে. ৩৭২৮) 
TH CF LoL GES E pale 3 BS Llp Lbs Ly Lal Bo (pogorvait 
cl AE OF 40 Ee Sf is Ls Se ES GLY Lp UE BG YG Eo Bo 4 blr 
CA SG GS SS gi oe FE a Ue) cs U5 
.৩৭৬৪-(৫৪/...) আহ্‌মাদ ইবনু ‘উসমান নাওফালী ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... জাবির ইবনু 
‘আবদিল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সুন নিষেধ করেছেন ফল আহারযোগ্য হওয়ার আগেই 
বিক্রি করতে । (ই.ফা. ৩৭২৯, ই.সে, ৩৭২৯) 
we eA ৬ ha [9 CVA Fr yu nls wi x KV [Ee (1erv/ee)-YVY1o 
be HE ll J os J dS os Ue oe CI SL UM LA od te BA of 0 
I Fie UND JB UDC Ci ITH sy Bh ie US GS Sil os 
৩৭৬৫-(৫৫/১৫৩৭) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবুল বুখ্তারী (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর নিকট গাছে থাকা খেজুর বিক্রি বিষয়ে জানতে চাইলাম । 
তখন তিনি বললেন, রসূলুল্লাহ 3% গাছের খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ না তা খাওয়া যায় বা 


খাওয়ার যোগ্য হয় এবং ওজন করা যায় । রাবী বলেন, আমি ইবনু ‘আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম কিভাবে 
ওজন করবে? তখন তার পাশেই অবস্থানকারী জনৈক ব্যক্তি উত্তর দিল- পরিমাণ .করবে। 


(ই.ফা. ৩৭৩০, ই.সে, ৩৭৩০) 
OF oF af OF Ls Lh Lod ES sh tp LoL ds EHD (1ormfon- YY 
© Ae S55 GE JCEM ELS Y BRE Al JAD UG UG SA EE 


Wwww.waytojannah.com 


Contents 


88 সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৩৭৬৬-(৫৬/১৫৩৮) আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: ফল খাওয়ার উপযোগী হওয়ার আগে তোমরা ক্রয় করবে না। 
(ই.ফা, ৩৭৩১, ই.সে. ৩৭৩১) 


Gd od A ch Ml pas lh -1t 
১৪. অধ্যায় : শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া” হারাম নয় 
Lh By C GAD of Le 0 UG GIST 3 0 a BE (ertfev)-TVAV 
Hf xe 0 ce ple Oe ga ES O ES YG - Ugh Bil ~ oO» Oh RIS Se 
৩৭৬৭-(৫৭/১৫৩৪) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ইবনু নুমায়র ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ভিন্ন সূত্রে ইবনু 
‘উমার (রাযিঃ) সূত্রে নাবী সন হতে বর্ণিত যে, খাওয়ার যোগ্য হওয়ার আগে তা বিক্রি করতে নিষেধ করেছেন 
এবং শুক্না খেজুরের কিনিময়ে রসালো তাজা খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন । (ই.ফা. ৩৭৩২, ই.সে. ৩৭৩২) 
5 UCAS oh of aso BE USD ol Cp 55 EES ib 0 OH (vorsy- TVA 
EU A 0 SS 
৩৭৬৮-(১৫৩৯) ইবনু ‘উমার (রাযিঃ) বর্ণনা করেন, যায়দ ইবনু সাবিত (রাযিঃ) বলেছেন, রসূলুল্লাহ 3% 


আরায়া ধরনের কেনা-বেচার অনুমতি দান করেছেন। ইবনু নুমায়র তাঁর বর্ণনায় £ 5 0 শব্দটি বাড়িয়েছেন। 


(ই.ফা, ৩৭৩২, ই.সে. ৩৭৩২) 
ks 5 GIS FU - el bil, - AL nll Hh Ey (eraen TVA 
I Eh YS an se bs Ck Ho EA bt beds GES ile OH of 8 S| 
+ Sy TBE SSeS PGE Y ” FRE sh I) 6 
ra Ae BE Lol of 2a Ce Lb 0A Ae CD ML RES St 9 I 
৩৭৬৯-(৫৮/১৫৩৮) আবূ তাহির ও হারমালাহ্‌ (রহঃ) ..... আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি - 
বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমরা ফল ক্রয় করো না খাওয়ার যোগ্য হওয়ার আগে এবং তাজা রসালো 
খেজুর খরিদ করো না শুকনো খেজুরের বিনিময়ে । 
ইবনু শিহাব (রহঃ) বলেন : সালিম তীর পিতা ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)-এর সূত্রে নাবী 8% থেকে 
সম্পূর্ণ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৩৭৩৩, ই.সে. ৩৭৩৩) 


sk it be Ih ES kdl 0 CS ES pil) Os Loe SES Corse TYV. 
EGS Us Her, LU gi be cos BE 3 US) OF dd of me bo cle 5 
Fee UN ESL, wal EU EL 0 BA, Sab SS 


_৯ ‘আরায়া হলো, বাগানের মালিক কিছু গাছ কোন গরীবকে প্রদান করল। সে গাছুগুলোতে তাজ রসালো খেজুর রয়েছে। এমতাবছথায় সে গরীব 
লোকটির দার! বাগানের মালিক বা অন্য কারো কাছে শুকনা খেন্জুরের বিনিময়ে গাছের তাজা খেজুর বিক্রি করে দেয়াকে 'আরায়া' বলে। এট! 
জায়েয, তবে তা ৫ ওয়াসাক বা ১৮ মণ ৩০ কেজির বেশি হতে পারবে না। (সহীহ মুসলিম- শারহে নাবাবী, ২য় খণ্ড, ৮ পৃঃ) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্রয়-বিক্রয় 8৫ 


Le 89 CS Tn LBEG Y + UA BE sh JD te 4h AE Ls A AL Ub 
2 Lin EY, 
EF of Sb DAD OB sl J be cg 05 A be oll Se A HL Uh, 
Se GLAD H ry by Bd 
৩৭৭০-(৫৯/১৫৩৯) মুহাম্মাদ ইবনু রাফি* (রহঃ) ..... ইবনুল মুসাইয়্যিব (রহঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3 মুযাবানাহ্‌ ও মুহাকালাহ্‌ নিষেধ করেছেন। মুযাবানাহ্‌ হল, গাছের খেজুর খুরমার (শুকনো খেজুর) বিনিময়ে 
ক্রয়-বিক্রয় করা। আর মুহাকালাহ্‌ হল, ক্ষেতের শস্য অনুমান করে সংগৃহীত শস্যের বিনিময়ে বিক্রি করা এবং 
সংগৃহীত গমের পরিবর্তে জমি বর্গা দেয়া। 
ইবনু শিহাব (রহঃ) সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) সূত্রে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সু্টু বলেছেন: ফল 
খাওয়ার যোগ্য হওয়ার আগে ক্রয় করো না। আর খুরমার বিনিময়ে তাজা খেজুর ক্রয় করো না। 
সালিম (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু সাবিত (রাযিঃ) সূত্রে রসূলুল্লাহ 3 থেকে বর্ণনা করেন যে, অতঃপর 
‘আরায়া' প্রক্রিয়ার ক্রয়-বিক্রয়ের মধ্যে তাজা অথবা শুকনা খেজুরের ক্রুয়-বিক্রয়ে অনুমতি দান করেছেন। এ ছাড়া 
অন্য কোন ফলের ব্যাপারে তিনি এমন অনুমতি দেননি। (ই.ফা. ৩৭৩৪, ই.সে. ৩৭৩৪) 
C8 85 UP XE OF OP HG UP AL cle CHG IN ins 09 GSS BS (npr 
2 bn als Ve UR call ak BE sh U0 OS 
৩৭৭১-(৬০/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... যায়দ ইবনু সাবিত (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3 আরায়ার মালিককে এ অনুমতি দিয়েছেন যে, সে আরায়াকৃত গাছের তাজা খেজুর অনুমানের 
ভিত্তিতে শুকনা খেজুরের বিনিময়ে বিক্রি করতে পারবে। (ই.ফা. ৩৭৩৫, ইসে. ৩৭৩৫) 
HL AIS OF I CF DL C3 ULL UAT Ss 2 SS By (tT YVTY 
WSL Sl ad Las) FE al UD 0 BS ol SF 5 GS x ts 4 Se i 
Eb) El 135 easy wth unl 


খুরমার বদলে রাখতে পারে তাজা রসযুক্ত খেজুর থাওয়ার জন্যে । (ই.ফা. ৩৭৩৬, ই.সে. ৩৭৩৬) 
IU ie 08 GY Ch Ul lh He ES ld ty EES (y..y-TVVT 
Abe ALY ie Hb al 
৩৭৭৩-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... নাফি' (রহঃ) হতে একই সুত্রে এরূপ হাদীস বর্ণনা 
করেন। (ই.ফা. ৩৭৩৭, ই.সে. ৩৭৩৭) 


Hl Ge ALY es de 0 iS Le Pek LS dS 2 i CntrTVYVE 
TTS cs nt pl Ts lly: sar U6 
১০ 


Wwww.waytojannah.com 


Contents 


৪৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৩৭৭৪-(৬২/...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইয়াহইয়া ইবনু সা‘ঈদ (রহঃ)-এর সূত্রে উক্তরূপ 
বর্ণনা করেন। তবে তিনি কিছু অতিরিক্ত বলেছেন যে, খেজুর গাছের আরায়া হল: নির্দিষ্ট সংখ্যক গাছ কাউকে 
দান করা। এরপর তার ওঁ গাছণ্ডলোর খেজুর অনুমান করে শুকনা খেজুরের বিনিময়ে বিক্রি করে দেয়। 

(ই.ফা. ৩৭৩৮, ই.সে. ৩৭৩৮) 


gle a Gr SE Sh BD pO Bp GES fo) -YVYVe 
N56 ras Bd oi jd LSD BE UL Uh SD ES Se gh 
DEC ol ch hin EN GG YH 
৩৭৭৫-(৬৩/...) মুহাম্মাদ ইবনু রুমূহ ইবনু মুহাজির (রহঃ) ..... যায়দ ইবনু সাবিত (রাখিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন : রসুলুল্লাহ 3% আরায়া পদ্ধতির ক্রয়-বিক্রয়ে অনুমানে পরিমাণ নির্ধারণ করে শুকনো খেজুরের 
বিনিময়ে বিক্রির অনুমতি দিয়েছেন। 
ইয়াহ্‌ইয়া বলেন, আরায়া হলো নিজের পরিবারবর্গকে তাজা রসাল খেজুর খাওয়াবার জন্যে গাছের ঝুলন্ত 
খের অনুমান দারা পরিমাণ করে শুকনা খেজুরের বিনিময়ে খরিদ করে রাখা। ৫. ৩৭০৯, ই.সে. ৩৭৩৯) 


EY vr ae 5) ur FEE Ec all Sie Ee Ee IE eo 1) BSS, (. HAD ARAS 
Sk La EE Y FA dB OSS HE JD 0 gl oo 


৩৭৭৬-(৬৪/...) ইবনু নুমায়র (রহঃ) ..... যায়দ ইবনু সাবিত (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ % 
দানকৃত খেডুর অনুমানে পরিমাপ করে বিক্রির অনুমতি দিয়েছেন। হে'ফ ৩৭৪০, ই.সে. ৩৭৪০) 


J UN, yl Ee a Me Le & > EE will ol Es, (.. Le —YVYYNV 
৩৭৭৭-(৬৫/...) ইবনুল মুসান্না (রহঃ) ..... “উবাইদুল্লাহর সূত্রে উক্ত হাদীস বর্ণনা করেন এবং বলেন, তা 
অনুমান করে নিবে। (ই.ফা. ৩৭৪১, ই.সে, ৩৭৪১) : 


EB Rs hae HEL C BS ES V6 aS HS pn sl B,C. UT YVYVYA 
a VB 0 Lebo BE A UU A ity og 2 cms 5 CASE cael 
৩৭৭৮-(৬৬/...) আবুর রাবী, আবূ কামিল ও ‘আলী ইবনু হুজ্র (রহঃ) ..... রাফি' (রহঃ) সূত্রে উক্ত 


সানাদে বর্ণনা করেন যে, আরায়া প্রক্রিয়ার ক্রয়-বিক্রয় অনুমানের ভিত্তিতে করতে রসূলুল্লাহ সর্ট অনুমোদন 
দিয়েছেন। (ই.ফা, ৩৭৪২, ই.সে. ৩৭৪২) 


se - Dy Oe COL EC adh LiL ye BE, (ocprvy-TYVA 
ae Rl BEd dO Ed gas ie 3 Ss HA Ms Ol RIT 
EES Lh os Uo hs Uy Sly J ps be so BE UT LES of bs I 
EE CE V5 aly Sd Al CSL csr, Han BD SS LS 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২২) ক্রয়-বিক্রয় ৪৭ 


৩৭৭৯-(৬৭/১৫৪০) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ কা‘নাবী (রহঃ) ..... সাহ্‌ল ইবনু আবু হাস্মাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% শুক্না খেজুরের বদলে তাজা খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন এবং বলেছেন: 
এটাই সুদ, এটাই “মুযাবানাহ্‌’। অবশ্য তিনি ‘আরায়াকৃত দু' একটা খেজুর গাছের খেজুর বিক্রয়ের অনুমতি 
দিয়েছেন। বাড়ীর মালিক এর পরিমাণ অনুমান করে শুকনা খেজুরের বিনিময়ে রেখে দিবে এবং তাজা ফল খাবে। 


(ই.ফা. ৩৭৪৩, ই.সে. ৩৭৪৩) 
Pe REE EA ad [EY ES ae tp HES Es C.. UAL) ss TVA. 
OF od BE sl J) Las) 15 i BE al JD lit te JG 0h IY Co ses 0 
AS es Bd 
৩৭৮০-(২৮/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও ইবনু রুমৃহ (রহঃ) ..... বাশীর ইবনু ইয়াসার (রহঃ)-এর সূত্রে 
রসূলুল্লাহ 3-এর কতিপয় সাহাবী হতে বর্ণিত । তারা বলেছেন, রসূলুল্লাহ 3% ‘আরায়াকৃত খেজুর গাছের ফল 
অনুমান করে খুরমার বিনিময়ে বিক্রির অনুমতি দিয়েছেন। (ই.ফা. ৩৭৪৪, ই.সে. ৩৭৪৪) 
cai UP bd AE “i ls Ao ? Sd cA SEE ESC: AYOY-TVA 
Rf be BE 3h JD ELA cass be LS CT ORT Uk ee © Ss Chas U6 
sll 0 Gf Ue 3 be Dy oh ULL Sas dias 3 8 HE al I Goa 
UN Ae ss OF JE GE UN SS 
৩৭৮১-(২৯/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... বাশীর 
ইবনু ইয়াসার (রহঃ)-এর সূত্রে তার মহল্লায় বসবাসকারী রসূলুল্লাহ 3%-এর কয়েকজন সাহাবী হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% নিষেধ করেছেন- বর্ণনাকারী সাকাফী (রহঃ) সুলাইমান ইবনু বিলাল (রহঃ) বর্ণিত পূর্বোক্ত হাদীসের 
অনুরূপ বর্ণন| করেন। অবশ্য ইসহাক্‌ ও ইবনু মুসান্না ‘সুদ'-এর জায়গায় 'মুযাবানা' বলেছেন। আর ইবনু আবী 
‘উমার বলেছেন ‘সুদ’ । (ই.ফা. ৩৭৪৫, ই.সে, ৩৭৪৫) 
Mele 009 G33 be AEE C3 CULL CES YU Ss Oy SEN SLE ESS (1) YVATY 
৩৭৮২-(../...) ‘আম্র আন্‌ নাকিদ ও ইবনু নুমায়র (রহঃ) ..... সাহ্‌ল ৰ হবৰ EE সূত্রে ৰ নাবী EY 
থেকে উপরোক্ত বর্ণনায় অনুরূপ হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৩৭৪৬, ই.সে. ৩৭৪৬) 
OF ah of dd SH Gs VG Ch LAS dE of SG Hf GS Cpoj-tVAT 
00 HS LE of URS got GED UBS 8 cde SSS oko 
HONS EB UA ELA Y) Gly Sl IL of co BEE sh 
৩৭৮৩-(৭০/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও হাসান হুলওয়ানী (রহঃ) ..... রাফি ইবনু খাদীজ ও 
সাহ্‌ল ইবনু আবূ হাসৃমাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 'মুযাবানাহ্‌' অর্থাৎ শুকনা খেজুরের বদলে 
গাছের কাচা খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন, ফিন অরিয়ার আদিকগ্ণ ছাড়া। কেননা তাদেরকে তিনি এর 
অনুমতি দিয়েছেন। (ই.ফা. ৩৭৪৭, ই.সে. ৩৭৪৭) 


www.waytojannah.com 


Contents 


৪৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


- 3 0 3 Bn CL BS od of KL Lh 2 LE ES onpey-rVAt 
ft Al do de ul be abl 2 I BS Nd cli 6 - Sebi, 
HAO CFL CE EE NT JADU SIA 
ES 0 - LS 0D NL IU Sy 
৩৭৮৪-(৭১/১৫৪১) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব ও ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ ন্ট আরায়া প্রক্রিয়ার ক্রয়-বিক্রয়ে ফলের পরিমাণ অনুমানের 


ভিত্তিতে পাচ ওয়াসারের চেয়ে স্বল্প বা পাচ ওসকের ভেতরে করার জন্য অনুমতি প্রদান করেছেন। বর্ণনাকারী 
দাউদের এ ব্যাপারে সন্দেহ যে, কথা এভাবে বলেছেন- পীচ বা পাচের কম । তখন মালিক বললেন, হ্যা । 


(ই.ফা, ৩৭৪৮, ই.সে, ৩৭৪৮) 

Hf ae ol or 2 p30 Le ML Ub A ed SG Ss BS (Ye£v/vv)-YYAo 
Ls ঠ Al Ss be sl ET cn rr, EGA) EE) ; FE al Ju 
৩৭৮৫-(৭২/১৫৪২) ইয়াহ্‌ইয়া ইবনু তামীমী (রহঃ) ..... ইবনু ‘উমার (রহঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ $8 


মুযাবানাহ্‌ থেকে নিষেষ করেছেন। মুযাবানাহ্‌ হলো বৃক্ষের তাজা খেজুর পরিমাপ করে খুরমার বদলে বিক্রি করা 
এবং গাছের তাজা আঙ্গুর পরিমাপ করে কিশমিশের বিনিময়ে বিক্রি করা । (ই.ফা. ৩৭৪৯, ই.সে, ৩৭৪৯) 


te 83 
(UX M2 


LoL BD YU td of A Ae bs LOL As of 8 HES Nr) TVA 
Sly SE 5 os BL op 0 BELLO ETAL call Se 0 pil be lh Se BS 
HK nde E05 ois LS sl ill is LS 
৩৭৮৬-(৭৩/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... 
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী $ু মুযাবানাহ্‌ করতে নিষেধ করেছেন। আর 
মুযাবানাহ্‌ হলো বৃক্ষেয় তাজা খেজুর অনুমানে খুরমার বিনিময়ে বিক্রি করা ও কাঁচা আঙ্গুর পরিমাপ নির্ধারণ করে 
কিশমিশের বিনিময়ে বিক্রি করা এবং ক্ষেতের গম অনুমানে পরিমাপ করে সংগৃহীত গমের বিনিময়ে বিক্রি করা। 


(ই.ফা. ৩৭৫০, ই.সে. ৩৭৫০) 
Aba ALY gg ll AE te SST of CA EEG de of 2 8 HEE, (eenycTVAY 
* ৩৭৮৭-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... উবাইদুল্লাহ (রহঃ) সূত্রে উক্ত সানাদে অনুরূপ 
হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৩৭৫১, ই.সে. ৩৭৫১) 
FE EE usr [or Una all ie x2 us ts CO ES ED (. /v£) “TT VAA 
EE Sy Sh cr BE A UD cE Ji CE OH CF i aglh OF all Le GS 
ely 55 US LP) DIS idly eh Ly DUS Ly Ja 


৩৭৮৮-(৭৪/...) ইয়াহ্‌ইয়া ইবনু মাঈন, হারূন ইবনু ‘আবদুল্লাহ ও হুসায়ন ইবনু 'ঈসা (রহঃ) ..... ইবনু 
উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিমি বলেন, রসূলুল্লাহ 3 মুযাবানাহ্র উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্রয়-বিক্রয় 8৯ 


মুযাবানাহ্‌ হলো গাছের খেজুর পরিমাপ করে খুরমার বিনিময়ে বিক্রি করা এবং কাঁচা আঙ্গুর পরিমাপ করে 
কিশমিশের বিনিময়ে বিক্রি করা। আর যে কোন ফল অনুমানের ভিত্তিতে বিক্রি করতেও তিনি নিষেধ করেছেন। 


. (ই.ফা, ৩৭৫২, ই.সে, ৩৭৫২) 
LF AS cela ES YG ls 0 IAS Load S25 Ly Lae ES (.ve)-TVAA 
CEG UI LIT oo oo FE sh I UE SH of gi be od te om 
Ll O28 UG BIG Ol cae UG Say JS Age) 
৩৭৮৯-(৭৫/...) ‘আলী ইবনু হুজ্র ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% মুযাবানাহ্‌ নিষেধ করেছেন। মুযাবানাহ্‌ হলো গাছের মাথায় যে খেজুর আছে তার পরিমাণ অনুমান 
করে নির্ধারিত পরিমাণ শুকনো খেজুরের বিনিময়ে বিক্রি করা- এ শর্তের উপর যে, যদি বেশী হয় তবে তা আমার 
থাকবে । আর যদি কম হয় তবে সে ক্ষতি আমার উপরই আসবে । (ই.ফা. ৩৭৫৩, ই,সে, ৩৭৫৩) 
ES ALY Tig lng BS SUS UES JUG als Sy cpa 8 SEES (fee) TVA 
৩৭৯০-(../...) আবূ রাবী ও আবূ কামিল (রহঃ) ..... আইয়ূব (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে অনুরূপ 
বৰ্ণনা করেন। (ই.ফা, ৩৭৫৪, ই.সে. ৩৭৫৪) 
Ck CG CU pid) ts Le RL CS Us ms 0 KG EES (peay-rva) 
A Sy DES lS ty sh Soa 0 LS oo BEE sl IAD 8h Ob sah se te pl 
AS Mb Le 8 pl IS Lh UES OE fs LE ony Ss Uf US Oo 
BUD UY KS So obs 
৩৭৯১-(৭৬/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু রুম্‌হ (রহঃ) ..... ‘আবদুল্লাহ্‌ (রাষিঃ) হতে 
বর্ণিত যে, রসূলুল্লাহ সু মুযাবানাহ্‌ নিষেধ করেছেন। অর্থাৎ- বাগানে যদি খেজুর গাছ থাকে তবে তার কাঁচা 
খেজুর পরিমাপ করে শুকনো খেজুরের বিনিময়ে ক্রয়-বিক্রয় করা। আর যদি আঙ্গুর থাকে তবে তা পরিমাপ করে 
কিশমিশের বিনিময়ে ক্রয়-বিক্রয় করা। আর যদি তা ক্ষেতের ফসল হয় তবে তার পরিমাণ অনুমান করে সে 


পরিমাণ খাদ্য ক্রয় করা- এসব করতে তিনি নিষেধ করেছেন। 
কুতাইবার অন্য বর্ণনায় রয়েছে “অথবা যদি তা ক্ষেতের ফসল হয়” । (ই.ফা. ৩৭৫৫, ই.সে. ৩৭৫৫) 


EES oa UF ES C 0 FS chy CH UOT only 5 asks (/ej-tVay 
Hn 55 LLY lies gb be ils lle 
৩৭৯২-(../...) আবূ তাহির, ইবনু রাফি' ও সুওয়াইদ ইবনু সা'ঈদ (রহঃ) ভিন্ন ভিন্ন সূত্রে নাফি* (রহঃ) 
হতে উক্ত সানাদে হাদীসটি অন্যান্যের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৭৫৬, ই.সে. ৩৭৫৬) 
a ie SSS EU ta Gl 10 
১৫. অধ্যায় : ফলবান খেজুর গাছ বিক্রি করা 
U4 0 LE OF oe dl Le SUL le AUN st 3 BS (osrpowy-tar 
: EEL bi YD EIB A SHS EG UG BZ ali 


WwwwW.waytojannah.com 


Contents 


৫০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৩৭৯৩-(৭৭/১৫৪৩) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
সু বলেছেন : কেউ যদি খেজুরের রেনু প্রবিষ্ট করানো খেজুর গাছ বিক্রি করে তবে ওঁ গাছের খেজুর বিক্রেতার 
প্রাপ্য। অবশ্য ক্রেতা যদি খেজুর নেয়ার শর্ত করে থাকে তবে তা তার হবে। (ই.ফা. ৩৭৫৭, ই.সে. ৩৭৫৭) 
uw & Es (8) ES, Cc (EE [ =~ 5 cui [ Ke ECS CS) TVYAE 
Se Bo a bs Son io - 0 ly - ck od G5 2 Hf Sy Ca se Oo Gos 
WS BB SH Cdl GAD IS Ld UN BE al IA GE 5g SF gh U2 esl 

Gris HbA SL 


৩৭৯৪-(৭৮/...) মুহাম্মাদ ইবনুল মুসারা, ইবনু নুমায়র ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু 
‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন: কোন তাবিরকৃত খেজুর গাছ যদি মূলসহ ক্রয় করা হয় 
এবং ক্রেতা যদি ফল পাওয়ার শর্ত না দিয়ে থাকে, তবে তার ফল তাবিরকারীরই”* প্রাপ্য । 

(ই.ফা. ৩৭৫৮, ই.সে; ৩৭৫৮) 


Re) ual Gen) [a B,C OB EG es Lp LB EBS, C.. wd)-TYAo 
EL OY SEH SA GL EU ES Ha Cd UG BE GD Ab of oF 


[0 EEL 
৩৭৯৫-(৭৯/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও ইবনু রুমৃহ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বৰ্ণিত যে, 


নাবী {দু বলেছেন: কোন ব্যক্তি খেজুর গাছে তাবির করার পর মূল গাছটি বিক্রি করে দিলে এঁ গাছের খেজুর 
ত্থিযকয গা RE UL Pe ULE ৩৭৫৯, ই.সে. SE, 


EE Sy Fe ol ce El te USS el 
৩৭৯৬-(./..) আবুর রাবী, আবূ কামিল ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... নাফি'র সূত্রে এ হাদীস 
এরকমই বর্ণনা করেন। (ই.ফা. ৩৭৬০, ই.সে. ৩৭৬০) 

cs KE Eo Cc Ll GUST YG peal) CY LOL uss 09 3 EES (facycTVAV 

Ca Ub Cb of Al Ae te Ab 0 AD AE 0 gs Ce leh OH OF OH UES 

EE 9 EL bi 0 SY GEG Gl ETS TO SG DSS Ey cr Jk HE al ID 

EEL bts 0 Sy eG GD US Ne 

৩৭৯৭-(৮০/...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, মুহাম্মাদ ইবনু রুম্‌হ ও কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... 


'আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি : যে ব্যক্তি 
তাবিরকৃত খেজুর গাছ খরিদ করবে সে উক্ত গাছের ফল পাওয়ার শর্ত না করলে এঁ গাছের ফল বিক্রেতার প্রাপ্য 


১২ তাবীর হলো 'পরাগায়ণ' অর্থাৎ- স্ত্রী জাতীয় খেজুর গাছের মুকুলে পুরুষ জাতীয় খেজুর গাছের মুকুলের রেণু প্রবিষ্ট করানো ৷ (সহীহ মুসলিম- 
তাহ্‌কীক : ফু'আদ ‘আবদুল বাকী’, ওয় খণ্ড, ২৬ পৃঃ) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২২) ক্রয়-বিক্রয় ৫১ 
এবং কেউ যদি গোলাম খরিদ করে এবং উক্ত গোলামের মাল পাওয়ার শর্ত না করে তবে সে মাল বিক্রেতারই 
প্রাপ্য । (ই.ফা, ৩৭৬১, ই.সে. ৩৭৬১) 
Ul G3 05 A 0 IRs Lt of © 8 Hs as CY 3 EES (fa) TVA 
Abe ALY ie GA oo REE LF OR EG AY I 
৩৭৯৮-(../..) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) 
is যুহরী (রহঃ) হতে উক্ত সানাদে এ হাদীস অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৭৬২, ই.সে. ৩৭৬২) 
ED let 5 0 O83 GOAT hy BY CURT od CALS ES (fej TVAA 
Aes U8 BE 2h UD Ch UB Uf CE 5 A AE ty 
৩৭৯৯-(../...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... “আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন : আমি রসূলুল্লাহ 3-কে অনুরূপ বলতে শুনেছি। (ই.ফা, ৩৭৬৩, ই.সে. ৩৭৬৩) 
aia S44 I BIEN iy GHEY CPs LUT ABE oF el CL -1N 
Cal EF hy LL a CF 
১৬. অধ্যায় : মুহাকালাহ্‌, মুযাবানাহ্‌, মুখাবারাহ্‌, খাবার যোগ্য হওয়ার আগেই ফল বিক্রি ও 
মু'আ-ওয়ামাহ্‌ অর্থাৎ- কয়েক বছরের জন্যে ক্রয়-বিক্রয় নিষেধ 
a LF URS LS 0h All A LG SOX, Lt df 0h 8 HBS (orspas)-TA. 
do ob 0 oh» xe UR ন! 


7rd 

৩৮০০-(৮১/১৫৩৬) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনে নুমায়র ও যুহায়র 

ইবনু হার্ব (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সু মুহাকালাহ্‌, 

মুযাবানাহ্‌, মুখাবারাহ্‌ ও পরিণত হওয়ার আগে ফল ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন। আর ‘আরায়া প্রক্রিয়া ছাড়া 
দীনার ও দিরহামের বিনিময় ব্যতীত ফল বিক্রি করা যাবে না। (ই.ফা. ৩৭৬৪, ই.সে. ৩৭৬৪) 


wo ale te EU Lal me HCA AS ty Re BES (fej TA« 
Aes KS BE 3h JAD SE UH ch SE G0 LL Be) 
৩৮০১-(../...) “আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বৰ্ণিত। তিনি 


বলেন: রসূলুল্লাহ 3% নিষেধ করেছেন- অতঃপর তিনি উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেন। 


(ই.ফা. ৩৭৬৫, ই.সে, ৩৭৬৫) 
ct GB Ga 55 Ms Ul “bo ml Gs Se GS (.AM-TATY 
SISA HSL ES of 8 BE IU oll Ae 5 bk de GOS gi 

UA NY SG BAL YEG Vo ld cS IE ob bs 


Wwww.waytojannah.com 


Contents 


৫২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


Ss HE nd bd ads LU a NU AE Cf U6 30 GL Oe J 
Mh i he ETN od Botr,. 8 Day SS hl i UA 5, 2 oa Sl 
A UA ph tN ee 

৩৮০২-(৮২/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 3% মুখাবারাহ্‌, মুহাকালাহ্‌, মুযাবানাহ্‌ এবং খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই ফল বিক্রি 'করতে নিষেধ 
করেছেন। আর দিরহাম ও দীনারের বিনিময়েই কেবল ফল বিক্রি করা যাবে, কিন্তু ‘আরায়া প্রক্রিয়াটি স্বতন্ত্র 
(অর্থাৎ- এতে ফলের বদলে ফল বিক্রয় চলবে) ৷ 

‘আতা (রহঃ) বলেন : ক্রয়-বিক্রয়ের এ ধরণগুলো সম্পর্কে জাবির (রাযিঃ) আমাদেরকে খুলে বলেছেন; 
মুখাবারাহ্‌ হলো : এক ব্যক্তিকে শস্যহীন শুন্য ক্ষেত প্রদান করা হয়। এরপর সে তাতে ফসল উৎপন্ন করে 
তারপর মালিক উৎপন্ন ফসলে অংশগ্রহণ করে। আর মুযাবানাহ্‌ হলো- গাছের মাথায় থাকা তাজা খেজুর অনুমানে 
পরিমাপ করে খুরমার বিনিময়ে বিক্রি করা । আর মুহাকালাহ্‌ ফসলের মধ্যে অনুরূপ পদ্ধতিতে হয়ে থাকে অর্থাৎ- 
ক্ষেতের বিদ্যমান শস্যকে অনুমানে পরিমাপ করে ঘরে রাখা শস্যের বিনিময়ে বিক্রি করা। 


(ই.ফা. ৩৭৬৬, ইসে. ৩৭৬৬) 

Ub GEE te TASS lk ol oh LA 0 LL PATH C2 GEL BS (pogo TAT 
Ld ah sf Gs ALE of 5D OF al BE UA ge OUD BS li 0 
ER op on BE sh U2 Ud 3 6 2G Co CUD of Sh ele Se Oi AS 
Stn Min IY Fk Ss yrs < SS US SIN fs IAAT, A als 
THE, Sl Le BSL < HYG: Of RA, osha pl on JS SA teu le, 
Bb Uh, LN cl 

SOU sh JLo a Kh se Ge Cd CUO hela Cl UN 
৩৮০৩-(.../..) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু আহ্‌মাদ ইবনু আবূ খালাফ (রহঃ) ..... জাবির 
ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সর্ট মুহাকালাহ্‌, মুযাবানাহ্‌, মুখাবানাহ্‌, মুখাবারাহ্‌ এবং 
খেজুর লাল বা হলদে অথবা খাদ্যোপযোগী হওয়ার পূর্বে খরিদ করতে নিষেধ করেছেন। মুহাকালাহ্‌ হলো- 
ক্ষেতের শস্য নির্ধারিত পরিমাণ খাদ্যের বিনিময়ে বিক্রি করা। মুযাবানাহ্‌ হচ্ছে- গাছের খেজুর কয়েক অসক 
খুরমার বিনিময়ে বিক্রি করা । মুখাবারাহ্‌ বলা হয়- এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ বা এরূপ নির্দিষ্ট কোন অংশকে । 
যায়দ (রহঃ) বলেন : আমি 'আতা ইবনু আবূ রাবাহ্‌কে জিজ্ঞেস করলাম- আপনি কি জাবির ইবনু 
‘আবদুল্লাহকে বলতে শুনেছেন যে, দধুলাই হত এর বলেঃ? ছিত বললেন, হ্যা । (ই.ফা, ৩৭৬৭, ই.সে. ৩৭৬৭) 

ETE ONO FEUER UOT JADTTAE 
SS Bh Ces FAY DRO LIL of FEE A IL) oo UH col ie oo 

Mee S555 Eat USS JU RS Ue ald li 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্ৰয়-বিক্ৰয় ৫তে 


_ ৩৮০৪-(৮৪/...) ‘আবদুল্লাহ ইবনু হাশিম (রহঃ) ..... জাবির ইবনু 'আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত তিনি 
বলেন, রসূলুল্লাহ 38 মুযাবানাহ্‌, মুহাকালাহ্‌, মুখাবারাহ্‌ এবং ফল পাকার আগে বিক্রি করতে নিষেধ 'করেছেন। 
রাবী বলেন, আমি সা‘ঈদকে জিজ্ঞেস করলাম পাকার অর্থ কী? তিনি বললেন, লাল বর্ণ বা হলুদ বর্ণ ধারণ 
করা এবং খাওয়ার যোগ্য হওয়া । (ই.ফা. ৩৭৬৮, ই.সে. ৩৭৬৮) 
~ al SA billy ~ gd Ae 2 SOG Ls nls TE 23 all EEE CES (.asjp-TAse 
8 UG Al AE 0h HE Ue els CF Sig EN oh Ce ns BS 4) 0 SES GS YU 
= LG op Ll Eh CAST UN - EASA LI LS A oo FE al J 
| - Go AAI Wl Py 
৩৮০৫-(৮৫/...) “উবাইদুল্লাহ ইবনু ‘উমার কাওয়ারীরী ও মুহাম্মাদ ইবনু ‘উবায়দ গুবারী (রহঃ) ..... জাবির 
ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি. বলেন, রসূলুল্লাহ 3% মুহাকালাহ্‌, মুযাধানাহ্‌, মু‘আওয়ামাহ ও 
মুখাবারাহ্‌ নিষেধ করেছেন। দু'জনের একজনে বলেন, কয়েক বছরের জন্যে বিক্রি করার নাম গু“আওয়ামাহ্‌ । 
তিনি (সুৰ) নিষেধ করেছেন কিছু অংশ বাদ দেয়া হতে’* আর অনুমতি দিয়েছেন আরায়ার বেলায়। 
(ই.ফা, ৩৭৬৯, ই.সে, ৩৭৬৯) 
OA dell Bs JE RS th es At a 8 3 Ey (fe) TA 
et ELD ES KS Y 4 Ge sha FE 5 Ok nl Co HG 0 be sl Le 
- EEA) 
৩৮০৬-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও 'আলী ইবনু হুজুর (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর সূত্রে 
নাবী থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি এ কথাটি উল্লেখ করেননি যে, কয়েক বছরের জন্যে বিক্রি করা 
হলো মু'আওয়ামাহ্‌ । (ই.ফা, ৩৭৭০, ই.সে. ৩৭৭০) 


JAH s15 Gly ~ NV 
১৭. অধ্যায় : জমি বর্গা* দেয়া 
ff HEV Bs mal se ts SE ES dae Oh ALY ES (fay TAY 
ey AN 16 oe BE all ILD 8 JE ll Ao AS TP ble Co IH a 
৩৮০৭-(৮৬/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত তিনি 


বলেন, রসূলুল্লাহ সু জমি 'বর্গা দিতে, কয়েক বছরের জন্যে বিক্রি করতে এবং ফল পরিপক্ক হওয়ার আগে বিক্রি 
করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৩৭৭১, ই.সে, ৩৭৭১) 


কিছু অংশ বাদ’ অর্থাৎ বিক্রেতা শস্যস্তুপ বা বাগানের গাছণলো থেকে অজ্যত পরিমাণ কিছু বাদ দিয়ে বিক্রি করতে চাইলে সে বেচাকেনা বাতিল 

" বলে গণ্য হবে। (শারহে মুসলিম, ইমাম মাবাবী, ২য় খণ্ড, ১১ পৃঃ) 

* এ অধ্যায়ে বর্ণিত হাদীসের মর্মে জমি বর্গা দেৱা নিষিদ্ধ বুঝা যায়। কিন্তু রসূলুন্লাহ 3 কর্তৃক গৃহীত খাইবারের ভূমি ব্যবস্থা দ্বারা বর্গা দেয়া বৈধ 
প্রমাণিত । জমির মালিক জয়ি চাষাবাদ না করে তা কৃষক্‌কে আল্লাহয় ওয়্যস্তে চাযাবাদ করতে দেয়া উত্তম বিধায়, বর্গ্য দেয়া যানবিক দৃষ্টিজঙ্গিতে 
নিন্বিদ্ধ করা হয়েছে। তবে এ নিনেধ মানে মাকরূহ ভআনজিহ্‌ু । আর বর্গ! দেয়াও জায়িয । তবে এ পরিগাণ ফসল দিতে হবে বা এ অংশের ফসল 
দিতে হবে- এরূপ শর্ত করে বর্গা নেয়া অবৈধ: 


১১ 
WwwwW.waytojannah.com 


Contents 


৫৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


Le Bh he Le BI OH a US ES s~) ls yh ES JAY-TAA 
aN ss te st BE JO ah se ENG sie 
৩৮০৮-(৮৭/...) আবূ কামিল জাহদারী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% জমি বর্গা দিতে নিষেধ করেছেন। (ই.ফা. ৩৭৭২, ই.সে. ৩৭৭২) 
Sai A oe XE - tlh ts Lo Bo 2 bs Se BS, (TAA 
U8 05 dl AE 0h 0 bk le be GU Dh ES coi 0 ie BS - ms 
“al G2 Gel A 0% G5 Caf 5 iS ta HE ah I 


৩৮০৯-(৮৮/...) ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাষিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: যার কাছে জমি আছে সেটি তার চাষাবাদ করা উচিত । যদি সে নিজে তা না 
করে তবে যেন তার কোন ভাইকে চাষাবাদ করতে প্রদান করে। (ই.ফা. ৩৭৭৩, ই.সে. ৩৭৭৩) 


se ve cAlINN ue - ES ules LOR ৮ usa ) EL (/AYTTAY 
HE A J UB BE sl I EA ioe Coa Um JE UE I shh Ao Ss Ho C2 
LS dh A REG et GET ond Ld SS 3 
৩৮১০-(৮৯/...) হাকাম ইবনু মূসা (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 38% -এর কতিপয় সাহাবীর প্রয়োজনের চেয়েও বেশী জমি ছিল। রসূলুল্লাহ 3% বললেন : যার নিকট 
' প্রয়োজনের বেশী জমি আছে সে যেন তা চাষাবাদ করে অথবা তার কোন ভাইকে (চাষাবাদ করতে) দেয়। আর 
যদি সে তা না চায় তাহলে তার জমি সে আটকে রাখুক । (ই.ফা. ৩৭৭৪, ই.সে. ৩৭৭৪) 
Wal RA Gs cts ase th be EL Be LS SES (dt) TA) 
Lyf BE ah JAD co Ub sh AE 0 0 be le te oh 5 8 be Ee 
NLR ual 
৩৮১১-(৯০/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... EE EG WEEE TE 
বলেন, রসূলুল্লাহ 3% শ্রমের উপরে বা ফসলের অংশ দিয়ে জমি বর্গা নিতে নিষেধ করেছেন। 


(ই.ফা. ৩৭৭৫, ইসে. ৩৭৭৫) 
J Nb > se! ve HEA) te BS a ES wl EC. 11)" TAY 


Yo LL Gel Ge RE VEG ES HO VE SS Lad Soi te BE sh 
. "0 as 


৩৮১২-(৯১/...) ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% 
বলেছেন : যার জমি আছে সে যেন তাতে চাষাবাদ করে। তা যদি সে না পারে অথবা অক্ষম হয়, তাহলে সে যেন 
তার অপর কোন মুসলিম ভাইকে (চাষাবাদ করতে) দেয় কিন্তু বর্গা দিবে না। (ই.ফা. ৩৭৭৬, ই.সে. ৩৭৭৬) 


www.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্রয়-বিক্রয় ৫৫ 


El i ibe ge Ls OU I ON la CES 58 0 UES ES (far) TAT 


Hand 

৩৮১৩-(৯২/...) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) হাম্মাম (রহঃ) হতে বর্ণনা করেন যে, সুলাইমান ইবনু মূসা 

(রহঃ) ‘আতা-কে জিজ্ঞেস করলেন আপনার নিকট জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) কি এ কথা বর্ণনা করেছেন 

যে, রসূলুল্লাহ সু বলেছেন : যার জমি আছে সে যেন তা চাষাবাদ করে অথবা তার অপর ভাইকে চাষ করার 
জন্যে দিয়ে দেয়। সেটা বর্ণায় দিবে না। তিনি বললেন, হ্যা, তা-ই । (ই.ফা. ৩৭৭৭, ই.সে. ৩৭৭৭) 


SIA oo SE 
৩৮১৪-(৯৩/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী $% 
মুখাবারাহ্‌ নিষেধ করেছেন। (ই.ফা, ৩৭৭৮, ই.সে. ৩৭৭৮) 
UE 9 He Es hl SB ty A Le ES pl th ELS SESS (.dt-TAe 
Id 4 US he UN BE A ILD UY IK dl He OS HE CA UH be CF Bs Bi 
G8 Ys Sl Ge 3 Ge a 
25 UG SVK as Bass Vy I Ua 2d ld 
৩৮১৫-(৯৪/...) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ গু বলেছেন : যার নিকট অতিরিক্ত জমি আছে তার উচিত সেটি চাষাবাদ করা অথবা আবাদ করার 
জন্যে তার অপর ভাইকে দেয়া । তোমরা সেটা বিক্রি করোনা । 


(রাবী বলেন) আমি সা'ঈদকে জিজ্ঞেস করলাম, বিক্রি করো না- এ কথা কি বর্গা দেয়া? তিনি বললেন, 
হ্যা, তা-ই । (ই.ফা. ৩৭৭৯, ই.সে. ৩৭৭৯) 


DS Us J te EM HES RY ES od Lh TA EES C.faoj-TAIY 
Lad 5 3S a BEE Al JD JB 1K i GAH bo Cet BE JL io cb 
GES Ys GT GSA Ge 5 
৩৮১৬-(৯৫/...) আহ্‌মাদ ইবনু ইউনুস (রহঃ) ...... জাবির (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, আমরা 
রসূলুল্লাহ 3-এর সময়ে জমি বর্গায় নিতাম এবং প্রাপ্য হিসেবে শস্য মাড়াই করার পর ছড়ায় যা কিছু অবশিষ্ট 


থাকত তা এবং এ ধরনের সামান্য কিছু ভাগ পেতাম । তখন রসূলুল্লাহ 3% বললেন : যার জমি আছে সে সেটা 


আবাদ করুক অথবা তার অপর ভাইকে দিয়ে আবাদ করাক অন্যথায় সে নিজেই ধরে রাখুক। 
(ই.ফা. ৩৭৮০, ই.সে. ৩৭৮০) 


Wwww.waytojannah.com 


Contents 
৫৬ | সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


ত 2 I =a OH C2 Un cise C3 Sly calla FEE Gh) ud TAYY 
kt cd Ae GF 8 Chain INES LEY DED UT A ts Be oS coed Ol Se 
JE 8 HE sd J BES LGC 5 5 wilt GaN) SG BE a JO UT SS 
GLB BT SE A OB IST UAL GET BOR GET HN bal S eS i 
৩৮১৭-(৯৬/...) আৰূ তাহির (রহঃ) .,... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 38-এর ‘আমালে আমরা খালের সন্নিকটবতী জমিতে এক তৃতীয়াংশ ও এক'চতুর্থাংশ ফসলের বিনিময়ে 
" জয়ি বৰ্ণা নিতাম । এরপর রসূলুল্লাহ $ তথায় দীড়িয়ে বললেন, জমি যার সে-ই তাতে চাষ করবে। আর যদি সে 
তা না করে তবে যেন তার ভাইকে আবাদ করতে দেয়। যদি তার ভাইকে তা না দেয়, তবে যেন তা আটকে 

রাখে । {(ই.ফা. ৩৭৮১, ই.সে., ৩৭৮১) 

Bin Cl oe Age Sf a ES 2) GG Bn kdl Bh Lah Bn (AM TAMA 
Ad Gl U2 SS 35 a U5 FE Cie UB co Oe OE SH 
৩৮১৮-(৯৭/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি নাবী 


3%-কে বলতে শুনেছি- যার জমি আছে সে যেন তা দান করে অথবা সে যেন তা ধার দেয়। 
ফিল, ৩৭৮২, ইসে. ৩৭৮২) 


“১৯১ wi si 5" J 4 - 2 yl lie el 


৩৮১৯-(৯৮/...) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... আ“মাশ (রহঃ)-এর সূত্রে উপরোক্ত হাদীস বর্ণনা করেন। 
অবশ্য তিনি বলেছেন যে, সে যেন তা চাষ করে অথবা অন্য লোককে চাষ করতে দেয়। 
(ই.ফা, ৩৭৮৩, ইসে, ৩৭৮৩) 


[51 EF =; 5 ae wal a) wl [Ere i Axa C2 Us ns (- JY TTATY 
5 G28 i of GA BLL Gh 0 ES re Yo 
uN 5 be © HE ILO ad 

Lh ae Gm Eh LEG 5 Bal G85 US 98 LE OH ae 2 EG EAS SS I 
I 5 
৩৮২০-(৯৯/...) হারুন ইবনু সাঈদ আয়লী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% জমি বর্গা দিতে নিষেধ করেছেন। be 


বুকায়র (রহঃ) নাফি'র সূত্রে ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি রলেন, আমরা আমাদের জমি 
বর্গায় দিতায়। এরপর রাফি' ইবনু খাদীজের হাদীস শুনে তা ছেড়ে দেই । (ই.ফা. ৩৭৮৪, ই.সে. ৩৭৮৪) 


SE Jb jb be OE ol be AES Hf UB ood Lh a BE (pj TAT) 
E80 GEL UAE GaN pi oo HE a J 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্রয়-বিক্রয় ৫৭ 


৩৮২১-(১০০/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন যে, 
রসূলুল্লাহ 3% খালি জমি দু’ বা তিন বছরের জন্যে বিক্রি করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৩৭৮৫, ই.সে. ৩৭৮৫) 


EE > 0 II ESE SAE LEE 8 8 Hs Sa Lh bn BS, C. fj-FATY 
C8 Uo BEE Ll SE UB 3 LP aie Ch CLL ie eg ESN A Lo Le ts OU Us 
nm Sl pe HS of BY os 
৩৮২২-(১০১/...) সা'ঈদ ইবনু মানসূর, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আমর আন্‌ নাকিদ ও যুহায়র ইবনু 
হারৃয (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% কয়েক বছরের জন্য জমি বিক্রি করতে 


ইবনু আবু শাইবার বর্ণনায় জমাছে- কয়েক বছরের জন্যে ফল বিক্রি করতে নিষেধ করেছেন। 
(ই.ফা. ৩৭৮৬, ই.সে. ৩৭৮৬) 


0 3S LF bl ES AG Hf ES Cll te Ly BLS BS (osspevy-TrAYT 
a 5 eis te FEE A UD UN IE EIA of be SA A os LE ak ok 
LS tlh of LH Al ad Geo 
৩৮২৩-(১০২/১৫৪৪) হাসান ইবনু ‘আলী ছলওয়ানী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 


বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: যার জমি আছে তার উচিত সে যেন তা চাষ করে অথবা তার অপর ভাইকে তা 


আবাদ করতে দেয় । এতে যদি সে রাজী না হয়, তাহলে তার জমি যেন সে আটকে রাখে। 
(ই.ফা, ৩৭৮৭, ই.সে, ৩৭৮৭) 


“i 2 3 UF di EB LS FRE BEERS tal ES, (ervey TAYE 
ISA 2 oe FE sd UD be EST alo se 5 8S OES ms 53 0 os 
8 HS JAY, dy Sb Ld al se ts He J JA 
৩৮২৪-(১০৩/১৫৩৬) হাসান হুলওয়ানী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 


রসূলুল্লাহ 3%-কে মুযাবানাহ্‌ ও হুকুল থেকে নিষেধ করতে শুনেছেন। তখন জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাখিঃ) 
বলেন, মুযাবানাহ্‌ হলো কাঁচা খেজুরের বিনিময়ে শুকনা খেজুর বদল করা । আর হুকুল হলো জমি বর্গা দেয়া । 


(ই.ফা. ৩৭৮৮, ই.সে, ৩৭৮৮) 
Lr CG CAN Ae OF oi Clay UD ms 02 AE ES (atop. s)-YAYO 
AIA BRE oo BE Al IL) 0 UN ALA a be ol te খেল ত 5 
৩৮২৫-(১০৪/১৫৪৫) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 38 মুহাকালাহ্‌** ও মুযাবানাহ্‌** থেকে নিষেধ করেছেন। (ই.ফা. ৩৭৮৯, ই.সে, ৩৭৮৯) 


“ 'মুহাকালাহ’ ক্ষেতের শস্য অনুমান করে সংগৃহীত শস্যের বিনিময়ে বিক্রি করা। 
* 'মুযাবানাহ্‌’ গাছে থাফা খেজুর ঘরের শুকনো খেজুরের বিনিময়ে বিক্রি করা। 


Wwww.waytojannah.com 


Contents 
৮ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


298 be od Ly ME AIS ky SUIT aly HES Conproy TAT 
A ID se U8 LIS 2a Ue TAT Ll of se ORL UY oa) I] 
Nl HS LEA, USE ust) of SD VS ECGA ABS, Ly co FE 


৩৮২৬-(১০৫/১৫৪৬) আবূ তাহির (রহঃ) ..... আবূ সা‘ঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% মুযাবানাহ্‌ ও মুহাকালাহ্‌ থেকে নিষেধ করেছেন। মুযাবানাহ্‌ হলো খেজুর গাছের মাথায় ঝুলে থাকা 
ফল ক্রয় করা, আর মুহাকালাহ্‌ হলো জমি ইজারা দেয়া । (ই.ফা. ৩৭৯০, ই.সে. ৩৭৯০) 

33 UE, ES ail HU LSE pl Hh cfs OF D3 ES (otvpyy-TAYV 
UE OE ca Ll JA SHY LS 8 ck OF Chas UN gio CF oD 3 HS UO 
A REY YES 
৩৮২৭-(১০৬/১৫৪৭) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আবূ রাবী' ‘আতাকী (রহঃ) ..... ইবনু ‘উমার (রাষিঃ) 


হতে বর্ণিত। তিনি বলেন, আমরা মুখাবারাহ্‌ করায় কোন দোষ মনে করতাম না। এডাবে যখন প্রথম বছর 
অতিবাহিত হলো, তখন রাফি' (রাযিঃ) বললেন, নাবী খুঁট এ কাজ থেকে নিষেধ করেছেন। 


ml AE Uk SRC OR Be ds of G3 Be, (. 1)" AYA 
Ss Lal Al th GE Eos c os - He tn A - del SS WU io bs 
A be BSH Lie of to 15s he yl Se EES oO sxe Le Ps tL He 
৩৮২৮-(১০৭/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আলী ইবনু হুজুর, ইব্রাহীম ইবনু দীনার ও ইসহাক্‌ 
ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ‘আম্র ইবনু দীনার (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেন। অবশ্য ইবনু 
‘উয়াইনাহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসে অতিরিক্ত আছে যে- এরপর এ কারণে আমরা তা ছেড়ে দেই । 


(ই.ফা. ৩৭৯১, ই.সে. ৩৭৯১) 

Ee be OY ol C2 dl be deny ES OS Ce FEDS Cf en-TAYA 
at es a3) Gee SE CH I UN 
৩৮২৯-(১০৮/...) ‘আলী ইবনু হুজুর (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রাফি 
(রহঃ) আমাদেরকে আমাদের জমি হতে ফায়দা হাসিল করা হতে বাধা দান করেছেন। (ই.ফা. ৩৭৯৩, ই.সে. ৩৭৯৩) 


AE MU lpi be cng EOD bs Ls BS 0 3 BS (ph )j-TAT 
Hs te Na Ue, LES Ks EB) HE db J) Ae se EY us 
le 55 BE Ll of wey Ud LOS pod CED UBL OE AT Gk 2 Boe 
5 Te 9 UE ENT 18 oF ces FE sl UD US J Ge 

Ge © BE ll U0 0 pas FD 25 US We a UG, 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২২) ক্রয়-বিক্রয় ৫৯ 


৩৮৩০-(১০৯/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... নাফি' (রহঃ) হতে বর্ণিত যে, ইবনু ‘উমার (রাষিঃ) 
তীর জমি ইজারা দিতেন নাবী সু-এর যুগে এবং আবু বাক্র, ‘উমার, ‘উসমান ও মু'আবিয়াহ্‌ (রাযিঃ)-এর 
খিলাফাত কালের প্রথম যুগ পর্যন্ত । এরপর মু'আবিয়াহ্‌ (রাযিঃ)-এর খিলাফাতের শেষ দিকে তাঁর কাছে এ সংবাদ . 
গেল যে, রাফি' ইবনু খাদীজ (রাযিঃ) এ বিষয়ে নাবী স-এর নিষেধমূলক হাদীস বর্ণনা করেছেন। ইবনু ‘উমার 
(রাষিঃ) তাঁর নিকট উপস্থিত হলেন। আমিও তাঁর সাথে ছিলাম। এরপর তিনি তার কাছে এ ব্যাপারে জানতে 
চাইলেন । তিনি বললেন, রসূলুল্লাহ 3 জমি ইজারা দিতে নিষেধ করতেন। এরপরে ইবনু ‘উমার (রাযিঃ) তা বাদ 
দেন। | ঢ 

এরপর হতে যখন তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হত, তিনি বলতেন- ইবনু খাদীজ (রাধিঃ) বলেছেন: 
রসূলুল্লাহ 3% এ থেকে নিষেধ করেছেন। (ই.ফা. ৩৭৯৪, ই.সে. ৩৭৯৪) 

ES RS ty ie ES) SES Es YU SS gl sf GES (fejoTAT) 
SS Ls TE OY US UU He od pd dH a ALY is 35 te LASS elt 
DS Y 

৩৮৩১-(../...) আবুর রাবী, আবূ কামিল ও ‘আলী ইবনু হুজুর (রহঃ) ..... আইয়ূব (রহঃ) হতে উক্ত 
সানাদে অনুরূপ বর্ণনা করেন। ইবনু ‘উলাইয়্যার বর্ণনায় আইয়ূব (রহঃ) বাড়তি আরও বলেছেন যে, এরপর ইবনু 
‘উমার (রাযিঃ) তা পরিত্যাগ করেন এবং আর কখনও জমি ইজারা দেননি। (ই.ফা. ৩৭৯৫, ই.সে. ৩৭৯৫) 


ak CH a Cd U6 gil be al Le wl BS LS Lt ES, (pr j-TATY 
EAT 1s bp oo BE 0 U2 HS ESAG DSC HE Co pak 05 ga od 

৩৮৩২-(১১০/...) ইবনু নুমায়র (রহঃ) ..... নাফি' (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, একদা আমি ইবনু 

‘মারের সাথে রাফি' ইবনু খাদীজের নিকট গেলাম। বালাত নামক স্থানে তার সাথে সাক্ষাৎ হলো। তিনি তাকে 

অবহিত করলেন যে, রসূলুল্লাহ 3 জমি ইজারা দিতে নিষেধ করেছেন । (ই.ফা. ৩৭৯৬, ই.সে. ৩৭৯৬) 

EDS dpe 05 BUDS EG YU pln ty ECS lk of SY ES (deg TATY 

oe Cll 1h KS Gar A A CE 0 OF gD LE GE oF 35 bP xe thal Se 
৩৮৩৩-(.../...) ইবনু আবূ খালাফ ও হাজ্জাজ ইবনু শা-‘ইর (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত 

যে, তিনি একবার রাফি‘র নিকট আসেন। এরপর নাবী 3%-এর এ হাদীস উল্লেখ করেন। 


(ই.ফা. ৩৭৯৭, ই.সে, ৩৭৯৭) 
DF OF BE 0G 9 ATH os LL ES kell 2p Ha EL (A Y-TATE 
Lo NM LNG ad Che sail See Ese EE TE ES EE MEE 
a 3 BBG ~ UU p25 CH pA) be BS Ak - UG LN AL ‘rE of gil Le 
OF D8 8 uN pL bo co SBE oh oF 3 IS at Ja bo KG UU otf 


RR LET 
2G eb AE 


Wwww.waytojannah.com 


Contents 


৬০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৩৮৩৪-(১১১/...) মুহাম্মাদ ইবনুল মুসাননা (রহঃ) ..... নাফি' (রহঃ) হতে বর্ণিত যে, ইবনু ‘উমার (রাযিঃ) 
জমি বর্গা দিতেন। নাফি'* বলেন, এরপর রাফি* বর্ণিত একটি হাদীস তাকে জানান হলো। রাবী বলেন, তিনি 
আমাকে সাথে নিয়ে তার নিকট গেলেন। তিনি তার কোন চাচার সূত্রে হাদীস বর্ণনা করলেন। তাতে উল্লেখ আছে 
যে, নাবী 8 জমি বর্গা দিতে নিষেধ করেছেন। রাবী বলেন, এরপর থেকে ইবনু ‘উমার (রাযিঃ)-এ কাজ ত্যাগ 
করেন এবং আর কোন সময় জমি বর্গা দেননি। (ই.ফা. ৩৭৯৮, ই.সে. ৩৭৯৮) 

OF, ALY igs coi CH CES co Ch 5 BS gO Ch Se SES (hg TATO 

৩৮৩৫-(../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ‘আওন থেকে উক্ত হাদীস বর্ণিত। রাবী বলেন, এরপর 
তিনি তার চাচার সূত্রে নাবী সু থেকে হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৩৭৯৯, ই.সে. ৩৭৯৯) 

Sh Gh be ff HA nO il on Et Ls A Le FES CfeTATY 
8 U6 SE 5s Se Lf ohh Ae Ls OS ISL UH let 08 go 3 Ss Se 
GU slo Se Ah OA 15 Le ots UE GAN poh GD Sk so sma 
UE Lie Coes 8 A pak 0 FD U5 oa HS 0 BE sh J LDS BL pnt 
Akl Ci 5 all Se U5 owl pL oe oe BE a U0 0 8 A ESS VS et SS 
wh ad CS BE sh LAD 8 A SE EE SB UN BE IO it G8 
ANUS TALE Sd Ws 

৩৮৩৬-(১১২/...) ‘আবদুল মালিক ইবনু শু'আয়ব ইবনু লায়স ইবনু সা'দ (রহঃ) ..... সালিম ইবনু 
‘আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন যে, ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) নিজের জমি বর্া দিতেন। পরে 
তার কাছে এ সংবাদ পৌছল যে, রাফি‘ ইবনু খাদীজ আনসারী (রাযিঃ) জমি বর্গা দিতে নিষেধ করে থাকেন। 
‘আবদুল্লাহ (রাযিঃ) তার সাথে দেখা করে জিজ্ঞেস করেন, হে ইবনু খাদীজ! জমি বর্গার ব্যাপারে আপনি রসূলুল্লাহ 
$% থেকে কি হাদীস বর্ণনা করেছেন? রাফি' ইবনু খাদীজ (রাযিঃ) ‘আবদুল্লাহকে বললেন, আমি আমার দু'জন 
চাচার নিকট শুনেছি যারা বদরের যুদ্ধে অংশখহণ করেছিলেন, তারা পরিবার-পরিজনের নিকট বর্ণনা. করেন যে, 
রসূলুল্লাহ 3 জমি বর্ণা দিতে নিষেধ করেছেন। ‘আবদুল্লাহ (রাযিঃ) বললেন, রমূলুল্লাহ 3 -এর সময়ে আমি 
ভাল করেই জানতাম যে, জমি বর্গা দেয়া যায়। এরপর ‘আবদুল্লাহ ভীত হলো যে, রসূলুল্লাহ 3% হয়তো এমন 
কিছু বলেছেন, যা তিনি জানতে পারেননি । সুতরাং তিনি জমি বর্গা দেয়া ত্যাগ করেন। (ই.ফা. ৩৮০০, ই.সে. ৩৮০০) 


eR oR pI Gl VA 
১৮. অধ্যায় : খাদ্যের বিনিময়ে জমি ইজারা 
-Jrl Ee Ju ol 0 tsi cs =~ Ys Ee (eAfr)-TATY 
IHG Ls I pos oh HTS CF 0 oh TUL Cp p52 SF CBS CF 3h 2 BE YS 
te UR 8 CS BS A ply py wry Ck BE sl JF Ae ck U2) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্রয়-বিক্রয় ৬১ 


SS Lf GE GL AL sh Kelhs LL G56 Ad te BEd IL WG IE 
$53 GED GET 0 58 LD hy A Ll, Af ly ce GAS aN 
EM sm ly Wg 
৩৮৩৭-(১১৩/১৫৪৮) ‘আলী ইবনু হুজুর সা‘দী ও ইয়াকুব ইবনু ইব্রাহীম (রহঃ) ..... রাফি' খাদীজ 
(রাষিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রসুলুল্লাহ 3%-এর সময়ে জমির মুহাকালাহ্‌ করতাম এবং এক 
তৃতীয়াংশ, এক চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে ইজারা দিতাম। এরপর এক সময় আমার এক চাচা 
আমাদের নিকট এসে বললেন, রসূলুল্লাহ 3% আমাদেরকে এমন একটি বিষয় থেকে নিষেধ করেছেন যা আমাদের 
জন্যে লাভজনক ছিল। আর আল্লাহ ও তীর রসূলের কথা মেনে চলা আমাদের জন্যে অধিক কল্যাণকর। তিনি 
আমাদেরকে জমি মুহাকালাহ্‌ করতে এবং এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে 
ইজারা দিতে নিষেধ করেছেন। আর জমির মালিককে নিজে চাষ করতে বা অপরের দ্বারা চাষ করাতে নির্দেশ 
দিয়েছেন এবং ইজারা বা অন্য কিছু করার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। (ই.ফা. ৩৮০১, ই.সে. ৩৮০১) 
0 bs bl CS UN si be 3) ty Me Ul ES 0 3 EE (fo) TATA 
18 « ED { } EET « 2 - 2 PAE 
Sl) le M63 GaN JSS US J as 0 pI) be SES OU CY OE Ci Ub cs 
AE SD dias SSE Ny 
৩৮৩৮-(../...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... রাফি ইবনু খাদীজ (রাখিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আমরা জমির মুহাকালাহ্‌ করতাম এবং এক তৃতীয়াংশ ও এক চতুর্থাংশের বিনিময়ে ইজারা দিতাম। 
এরপর ইবনু ‘উলাইয়্যার হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৮০২, ই.সে. ৩৮০২) 
Bo ae ty Se BE C sah 2 ME ES LS Ly, SS BES, (jc TATA 
ES 0 hs be dR ol OF be HS axe Lol AID Gs GEL En C led Le 
Ae ALY Ge 
৩৮৩৯-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব, ‘আম্র ইবনু ‘আলী ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ইয়া'লা 
ইবনু হাকীম (রাযিঃ)-এর সানাদে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৮০৩, ই.গে, ৩৮০৩) 
cn i ve pe ~ Hr sal hy wl El onl aS, (do) AE 
Hage p83 UP UF Hy FE Gd 0 pnd OF BT) oe Ly ties SS 
৩৮৪০-(../...) আবু তাহির (রহঃ) ..... রাফি'র সূত্রে নাবী 38% হতে বর্ণনা করেন। কিন্তু তাতে তার কোন 
এক চাচার কথা বলেননি । (ই.ফা. ৩৮০৪, ই.সে. ৩৮০৪) 
HL SIS tL AS BS og sf UUs Osa 3 GEL SS (fjpTAEN 
Te A - 3) 0 Th Uf g3D LP pas 0 BD sa LA of be LenlTN ye 
hl A OF Ce Wh Ly Ci Mary Ly Sl te BE ILS OH VE ks of 
১২ 
Wwww.waytojannah.com 


Contents 


৬২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


Se SN Sf of ce HUD Gls CH SME OLS LE ol I > S08 PE 
MAE AT BS HELE BB) LE 5" U5. pal gf a 
৩৮৪১-(../...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... রাফি‘ (রাযিঃ) হতে বর্ণিত যে, যুহায়র ইবনু রাফ্ফি' 
(রহঃ) তীর চাচা হন রাফি বলেন, যুহায়র একদা আমার নিকট এসে বলেন, রসুলুল্লাহ 38% আমাদেরকে এমন 
একটি বিষয় থেকে নিষেধ করেছেন যা আমাদের জন্যে ছিল লাভজনক । আমি বললাম, তা কী? রসূলুল্লাহ 3 যা 
বলেছেন তাই যথার্থ । তিনি বললেন, আমার নিকট তিনি জিজ্ঞেস করেছেন, কিভাবে তোমরা মুহাকালাহ্‌ করো? 
আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! আমরা খালের সন্নিকটবর্তী জমির ফসলের শর্তে কিংবা খুরমা বা যবের কয়েক 
অসক প্রদানের শর্তে জমি বর্গা দিয়ে থাকি। তিনি বললেন, আর এরূপ করো না। তোমরা নিজেরা চাষ করো 
অথবা অপরকে দিয়ে চাষ করাও, তা না হলে এমনি রেখে দাও । (ই.ফা. ৩৮০৫, ই.সে. ৩৮০৪ [ক|) 
be ee 0 Le bp igiee Ch OAD Se Ge 5 0 LoL BS (fa) -TAEY 
kb 2 be KS ls Hey BE GE OF gD LF cat 
৩৮৪২-(.../..) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... রাফি (রাযিঃ) সূত্রে নাবী ¥% থেকে উপরোক্ত হাদীস 
বর্ণিত কিন্তু এতে তার চাচা যুহায়রের নাম উল্লেখ করেননি। (ই.ফা. ৩৮০৬, ই.সে. ৩৮০৫) 
Sg AUG 481 pls Gl 1A 
১৯. অধ্যায় : স্বর্ণ-রৌপের বিনিময়ে জমি ভাড়া দেয়া 
AD Se of cf i) LF SIL ke FG U6 3 1 SS ES (otvpie)y-TAEY 
og be HE A ID 8 UB AN Hg Ck pad Gr BS Le ph 5 DS Le 
4 0b so, 23 8 Gs A CH 4 NI 
৩৮৪৩-(১১৫/১৫৪৭) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... হানযালাহ্‌ ইবনু কায়স (রহঃ)-এর সূত্রে বৰ্ণিত 
যে, তিনি রাফি ইবনু খাদীজের নিকট জমি বর্গা দেয়া সম্পর্কে জিজ্ঞেস করেন । তিনি বললেন, রসূলুল্লাহ 3% জমি 
বর্গা দিতে নিষেধ করেছেন। রাবী বলেন, তখন আমি বললাম : স্বর্ণ ও রৌপ্যের বিনিময়েও কি নিষেধ? তিনি 
বললেন, স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে হলে কোন সমস্যা নেই। (ই.ফা. ৩৮০৭, ই.সে. ৩৮০৬) 
Se ud ao be LPIA EES O53 0 oe CBT GON ES Gpry-TAEE 
SHG AM aN #15 te চে 9 8) i U6 La ok bc HS a 
br Hs JSD JH SLU ce BED Se ce USS Ul Ok Us ob Y J 
Hs Cl xe 5 SD Jy 8 SED OG Hh Tk Wy Bh ln Gs tn EN 
8 Ob bcs oh 
৩৮৪৪-(১১৬/...) ইসহাক্‌ (রাযিঃ) ..... হানযালাহ্‌ ইবনু কায়স আনসারী (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


আমি রাফি ইবনু খাদীজকে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি বর্গা দেয়া সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন, 
এতে কোন সমস্যা নেই। রসূলুল্লাহ 3%-এর 'আমালে লোকেরা পানির ঝর্ণার পার্শ্ববর্তী অংশ, খালের অগ্রভাগের 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্ৰয়-বিক্ৰয় ৬৫ 


dL Ee HE, c fl ie Lil Be co al 0 BS (./-j-TAS 
SH OF ctl Ul op) 0 Boe oy CCU Lp ip De bh A Ss SEY 
Hd SS FE ph CF ile OH OF she be in 
৩৮৫১-(.../..) ইবনু আবূ ‘উমার, আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনু 
রুমৃহ ও ‘আলী ইবনু হুজ্র (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) সূত্রে নাবী 33% থেকে অনুরূপ বর্ণনা করেন। 


(ই.ফা. ৩৮১৫, ই.সে, ৩৮১৪) 
Eo ga) CE, COA Se UN TI 02 Loy HLA Lh EE ESS (p-TASY 
EL 08 U6 BB a Ale 05 oF af LP ob OF of Cie BIA og te 
os sid 1 is Wie LL te SH af RA 
AS Ca Up Ay JOH A Ale 0 UF, J 
৩৮৫২-(১২২/...) ‘আবৃদ ইবনু হুমায়দ ও মুহাম্মাদ ইবনু রাফি' (রাযিঃ) ..... ইবমু ‘আব্বাস (রাযিঃ) হতে 
বর্ণিত যে, নাবী $% বলেছেন : তোমাদের মধ্যে কারো ভূমি তার অপর ভাইকে নিঃস্বার্থভাবে চাষাবাদ করতে 
দেয়া নির্দিষ্ট পরিমাণ ফসলের বদলে দেয়ার চেয়ে উত্তম। 
রাবী বলেন, ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেছেন: এটাকেই বলা হয় ‘হাক্ল', আর আনসারদের পরিভাষায় 
বলা হয় ‘মুহাকালাহ্‌'। (ই.ফা, ৩৮১৬, ই.সে. ৩৮১৫) | 
Ee Ld hs tah Se CA CA A AE th Le BS, Cpm-rAor 
OF Ale gh oF cle CF 5) off AL AE Lo AL AD be oie Ls ah Se 
ARG GSLs 0 Lh bad SHS he U6 BG 
৩৮৫৩-(১২৩/...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) সূত্রে নাবী 


3% হতে বর্ণিত । তিনি বলেন, যার জমি আছে সে যদি তা অপর ভাইকে নিঃস্বার্থভাবে চাষাবাদ করতে দেয় তবে 
সেটি তার জন্যে উত্তম। (ই.ফা. ৩৮১৭, ই.সে. ৩৮১৬) 


Wwww.waytojannah.com 


Contents 


৬৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


OL te Age Hf US AS 5 Lo sek Li SEY GE (JON Y-TAEA 
Eh Lo JE ESSN oe Sp BL pc 0 4 Se ue UES UN uct ght se te ol 
“e০১৯ J, 5 lg A EIS cp co HE J 

৩৮৪৮-(১১৯/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু সায়িব (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমরা ‘আবদুল্লাহ ইবনু মা*কালের নিকট উপস্থিত হই এবং মুযারা'আ সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি 


জানান, সাবিত (রাযিঃ) বলেছেন, রসুলুল্লাহ 3% মুযারা'আহ্‌ করতে নিষেধ করেছেন এবং ইজারা দিতে আদেশ 
করেছেন আর বলেছেন- এতে কোন সমস্যা নেই। (ই.ফা. ৩৮১২, ই.সে. ৩৮১১) 


ES i El YN 
২১. অধ্যায় : কোন বিনিময় গ্রহণ ব্যতীতই জমি চাষাবাদ করতে দেয়া 

Ub das ff de OF) 0 US Usa Huss He (Nee. v.)-TAEA 
IIE - J - HE La CF od CF Col Le CL po 05 Hl) OH od by Bs i 
Ee Rie 3 Hl A be RS Sh Sd Ue Lo oo BE UO Dols ad od YN 
5 We 5 Ue TTA LT HE 0 Els OY J HE a JD SH -ole Y 
bh 
৩৮৪৯-(১২০/১৫৫০) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... 'আম্র (রাযিঃ)-এর সূত্রে বর্ণিত যে, মুজাহিদ 
তাউসকে বললেন : আপনি আমাদের সাথে ইবনু রাফি‘ ইবনু খাদীজের নিকট চলুন এবং তার পিতার সূত্রে নাবী 
3 হতে বর্ণিত হাদীসটি শুনুন । রাবী ‘আমর (রাযিঃ) বলেন, তখন রাবী তাউস (রহঃ) মুজাহিদকে তিরস্কার করে 
বললেন, আল্লাহর কসম! আমি যদি জানতাম যে, রসূলুল্লাহ 3%-এ কাজ থেকে নিষেধ করেছেন- তবে আমি তা 
করতাম না। কিন্তু তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশী জ্ঞানী অর্থাৎ ইবনু ‘আব্বাস (রাখিঃ) আমার কাছে বর্ণনা 
করেছেন যে, রসূলুল্লাহ 3% বলেছেন: কোন ব্যক্তির পক্ষে তার কোন জমি অপর ভাইকে স্বেচ্ছায় চাষাবাদ করতে 

দেয়া তার উপর নির্দিষ্ট পরিমাণ ফসলের চুক্তিতে দেয়া অপেক্ষা ভাল। (ই.ফা. ৩৮১৩, ই.সে. ৩৮১২) 

Pel wh be ls de be OL hs Cb “a wl Be, C. A a YAO. 
HE Ln ULES HBAS 05 CEG Sa se US Ch Sj US os 
CY Ge 2 HE Ue 0 os Sy Kl AL G2 Ul BIS oF 
sha G5 Wie Sl 0 te 8 IE ENS ia" UN 
৩৮৫০-(১২১/...) ইবনু আবূ ‘উমার (রাযিঃ) ..... তাউস (রহঃ) হতে বর্ণিত যে, তিনি মুখাবারাহ্‌ করতেন। 
‘আম্‌র বলেন, আমি তীকে বললাম, হে আবূ ‘আবদুর রহমান! আপনি যদি এ মুখাবারাহ্‌ করা ছেড়ে দিতেন (তবে 
তা সুন্দর হত) । কেননা লোকেরা মনে করে যে, নাবী 3ু্ট মুখাবারাহ্‌ করতে নিষেধ করেছেন। তিনি বললেন, হে 
‘আমর! তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী অর্থাৎ- ইবনু ‘আব্বাস, তিনি আমাকে বলেছেন যে, নাবী $র্ট এ ব্যাপারে 


নিষেধ করেননি । তিনি শুধু বলেছেন, তোমাদের কোন ডাইকে কোন বিনিময় গ্রহণ ছাড়াই জমি চাষাবাদ করতে 
দেয়া নির্দিষ্ট পরিমাণ ফসলের চুক্তিতে দেয়া অপেক্ষা উত্তম। (ই.ফা. ৩৮১৪, ই.সে. ৩৮১৩) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২২) ক্রয়-বিক্রয় ৬৩ 


ভেজা অংশ ও ক্ষেতের অন্যান্য সুবিধা নেয়ার শর্তে জযি বর্গা দিত। এতে কখনও এক অংশ বিনষ্ট হত ও অপর 
অংশ ভাল থাকত । আবার কখনও এ অংশ ভাল থাকত আর অপর অংশ বিনষ্ট হত। আর এ ধরনের বর্গায় বঞ্চনা 
ছাড়া আর কিছুই হত না। এ কারণে তিনি এ থেকে নিষেধ করেন। আর যদি নির্দিষ্ট পরিমাণের (স্বর্ণ-রৌপ্যের) 
বিনিময়ে বর্গা দেয়া হয়, তাহলে তাতে কোন সমস্যা নেই। (ই.ফা, ৩৮০৮, ই.সে. ৩৮০৭) 
ABS Lo Ae Of D3 be Lie ts DEL ES Ay Spe Es (pw-TAELO 
sh SU ce LN G58 bs Ui Hs Lay hl Ls Yk ES GED SG 
UE Sh Uy SS ie Ud 5h EDS Hy 5 CEO UH 5 il 
৩৮৪৫-(১১৭/...) ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... রাফি ইবনু খাদীজ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমরা আনসারদের মধ্যে সবচেয়ে বেশী জমির মালিক ছিলাম । এ শর্তে আমরা জমির ইজারা দিতাম যে, এ 
অংশ আমাদের আর এ অংশ তাদের । এরপর অনেক সময় এ অংশে ফসল ফলত আর ওঁ অংশে কিছুই ফলত 
না। এরপর নাবী 3% এ কাজ থেকে আমাদেরকে নিষেধ করেন। আর রৌপ্যের বিনিময়ে ইজারা দিতে তিনি 
আমাদেরকে নিষেধ করেননি । (ই.ফা. ৩৮০৯, ই.সে. ৩৮০৮) 


Gnd CU 0 By ES skh LH USS c SS el Hf ES CpgoTAEN 


ES ALY Se am 0 3 be 


৩৮৪৬-(../...) আবুর রাবী’ ও ইবনুল মুসান্না (রহঃ) ..... ইয়াহইয়া ইবনু সা“ঈদ (রহঃ)-এর সূত্রে অনুরূপ ' 


বৰ্ণনা করেন। (ই.ফা. ৩৮১০, ই.সে. ৩৮০৯) 
HESS HE OA TELE SK 
২০. অধ্যায় : বর্গাচাষ এবং টাকার বিনিময়ে জমি ভাড়া বিষয় 

“a ww ES i i, [ES ww Ary Le [EG LAS TES Eee (Vot4/AJCTAEY 
EIS op co FE sl ILO ott ts Cl IAT UB de 

A Se LS Hy dna OH SL I, ie co of HS obs 
৩৮৪৭-(১১৮/১৫৪৯) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... 
‘আবদুল্লাহ ইবনু সায়িব (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু মা‘কালের নিকট মুযারা‘আ 
সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি বললেন, সাবিত ইবনু যাহহাক (রাযিঃ) আমাকে জানিয়েছেন যে, রসূলুল্লাহ 3% 


মুযারা'আ থেকে নিষেধ করেছেন। (এ নিষেধাজ্ঞা জমির নির্দিষ্ট পরিমাণ ফসলের শর্তে হলে হবে। তবে খাইবারের 
ভূমি বর্গাচাষের হাদীস থেকে বর্গাচাষ বৈধ প্রমাণিত ৷) 


ইবনু আবূ শাইবাহ্র বর্ণনায় কথাটি এরূপ আছে যে, তিনি তা থেকে নিষেধ করেছেন। তিনি আরো 
বলেছেন- আমি ইবনু মা*কালের নিকট জিজ্ঞেস করেছি। তিনি ‘আবদুল্লাহর নাম বলেননি । 


(ই.ফা. ৩৮১১, ই.সে. ৩৮১০) 


Wwww.waytojannah.com 


Contents 


SELL lis —v+ 


পর্ব (২৩) মুসাকাহ্‌ 
(পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান) 


EMG Sl Cn p Sas ALN SELLY GG -\ 
১. অধ্যায় : ফল এবং শস্যের একটি অংশের বিনিময়ে মুসাকাহ্‌ ও মু'আমালাহ্‌ 
7 PG BG YE A Billy — a 03 385s ES Ls LA ES (v00yp)-rAot 
Lh D5 A SE BE A UL UE OF oe BG GOAL al 52 te Ul 
EDI in Gn EDS 
৩৮৫৪-(১/১৫৫১) আহ্মাদ ইবনু হাম্বাল ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে 
বর্ণিত যে, রসূলুল্লাহ 3 খাইবারবাসীদের উৎপন্ন ফল-ফসলের আধাআধি শর্তে খাইবারের জমি বর্গ! দিয়েছিলেন। 


(ই.ফা., ৩৮১৮, ই.সে, ৩৮১৭) 

A AE UE ed 9 AS ~eae Be da 2 0 GE EDS (1) TAce 
ES USED 5 5 be EOS Ce ty TS FEE A UL hl Ul CX 0 of gl be 
TE TS Ld OE ol Clb mt in Uy Cates 55 in By CCE 3s a IE Ks 
TES) ora Grid OES pe 8 GL En Gass 1 Ch LV Ol hl Uf BE ad ET 
EU USN EES ofan ay Ade AGG oe Os GL “Es on bakes Hr ntl 
৩৮৫৫-(২/...) ‘আলী ইবনু হুজবর সা‘দী (রহঃ) it ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 খাইবারের জমি উৎপন্ন ফল ও ফসলের আধাআধির শর্তে দিয়েছিলেন। তিনি নিজ শ্তরীদেরকে বছর 


প্রতি একশ’ ওসাক প্রদান করতেন। তন্মধ্যে আশি ওসাক খুরমা আর বিশ ওসাক যব। 'উষার (রাযিঃ) যখন 
খলীফা হন তখন খাইবারের জমি তিনি ভাগে ভাগ করে দেন। তিনি নাবী সহধর্মিণীদেরকে ইখ্তিয়ার দেন যে, 


Wwww.waytojannah.com 


Contents 


ঙ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


তারা ভূমি ভুরি ও পানি নিবেন । (অর্থাৎ নিজেদের দায়ি চাষাবাদের ব্যবস্থা করবেন) অধরা বার্ষিক যারে ওলাক 
গ্রহণ করবেন। ভারা এ ব্যাপারে ভিন্ন মত হণ করেন। তাদের মধ্যে কেউ ভূমি ও পানি নিলেন আর কেউ 
বার্ষিক হারে ওসাক গ্রহণ করলেন । ‘আয়িশাহ্‌ ও হাফ্সাহ্‌ (রাযিঃ) ভূমি ও পানি নিয়েছিলেন। 
(ই.ফা, ৩৮১৯, ইসে. ৩৮১৮) 
oF Po 5 So bal ATED be Ce EDS Ce 5 GA OM Se BE bY J 
0 BE GA EDS SUE Uy LN GOES ofan any LE CG SS SH ae 0 
(Gu) A Hs Ln ol aos 
৩৮৫৬-(৩/...) ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আবদুল্লাহ্‌ ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 
খাইবারের জমি খাইবারবাসীদের উৎপন্ন শস্য ও ফলের অর্ধেকের শর্তে ব্যবস্থা দিয়েছিলেন এরপর হাদীসটি ‘আলী 
ইবনু মুসহিরের বর্ণিত হাদীসের ন্যায় বর্ণনা করেন। তবে এ কথাটি তিনি উল্লেখ করেননি যে, 'আয়িশাহ্‌ ও 
হাফসাহ্‌ (রাযিঃ) জমি ও পানি নিয়েছিলেন। তিনি এ কথা বলেছেন যে, ‘উমার (রাযিঃ) নাবী সহধর্মিণীদের 
ইখতিয়ার দেন জমি নিতে, তবে সেখানে পানির উল্লেখ করেননি। (ই.ফা. ৩৮২০, ই.সে. ৩৮১৯) 
be Leh 55 ts CO GTS ky 0 AEE ES sll Hf SESS Clty TAoY 
Ube U3 AHO BE sd U2 Ss Se UR Cosh CS UN CS 55 8h Ae Uo gd 
Gis Lah co G3 3" BE A JD UB EL 2 be Ge EX Ce ls oe Uo 
se Ll & 26 OE, 23 Hs Al AE be ede ON SS OH Pd I Cy CEH 


LS BE JAD Sl Hs ios tn dl 
৩৮৫৭-(৪/...) আবূ তাহির (রহঃ) ..... ‘আবদুল্লাহ্‌ ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
খাইবার বিজয়ের পর ইয়াহুদীরা রসূলুল্লাহ 38%-এর নিকট নিবেদন করে তাদের শ্রমের বিনিময়ে তাদেরকে তথায় 
থাকতে দেয়ার জন্যে এই শর্তে যে, উৎপন্ন ফসল ও ফলের অর্ধেক তারা পাবে। তখন রসূলুল্লাহ 3% বললেন: 
উপরোক্ত শর্তে যতদিন আমরা চাই ততদিনের জন্যে থাকার অনুমতি দিলাম । এরপরে ‘আবদুল্লাহ্‌ থেকে ইবনু 
নুমায়র ও ইবনু মুসহিরের বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তাতে এতটুকু বাড়তি আছে যে, খাইবারের 
প্রাপ্ত অর্ধেক ফলকে কয়েক ভাগে ভাগ করা হত। আর তা থেকে রসূলুল্লাহ 3% পাচ ভাগের এক ভাগ গ্রহণ 
করতেন । (ই.ফা. ৩৮২১, ই.সে. ৩৮২০) 
tb Ae 2 p30 Ce AOD A Gh As i ch COST pe by oS /°)- TAOA 
Hd tn Bly Of ce Cfo AS SS TS 3588 od BS BE ll UL be I 
G5 ot BEE Al J 
৩৮৫৮-(৫/...) ইবনু রুম্হ (রহঃ) ..... ‘আবদুল্লাহ্‌ ইবনু ‘উমার (রাযিঃ) সূত্রে রসূলুল্লাহ 3% হতে বর্ণিত 
যে, খাইবারের বাগান ও যমীন খাইবারের ইয়াহ্‌দীদেরকে এ শর্তে প্রদান করেন যে, তারা নিজেদের মাল খরচ 
করে তাতে কাজ করবে, আর রসূলুল্লাহ ৪% তার ফলের অর্ধেক প্রাপ্ত হবেন। (ই.ফা. ৩৮২২, ই.সে. ৩৮২১) 


www.waytojannah.com 


Contents 


পৰ্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিযয়ে ফসলের একটি অংশ প্রদান ৬৯ 


45 Ee YU - a) SH bil, ~ sak LS GEES 3 Oh LOS FESS ( 7 YACA 
bl sh os xk Ss pl bp AE LS he SS ER OY US 
Gu a ti WY Ha ce Hh SHE RESO Beet om im SLA EE) 
I B34 SL ie 365 ERY SN Ctl ALL 2d ke Geb om Un wil 
wy Eh BE ls UD HO is Cs lo ie 1k, Ul ke We ALU BE sb 
SEs HUG 0 rk BOS El 1 Wie Lh 
৩৮৫৯-(৬/...) মুহাম্মাদ ইবমু রাফি‘ ও ইসহাক ইবনু মানসূর (রহঃ) ..... ইবনু ‘উমার (রাধিঃ) হতে বর্ণিত 
যে, উমার ইবনুল খান্তাব (রাযিঃ) ইয়াহদী ও নাসারাদেরকে হিজাজের মাটি থেকে বিতাড়িত করে দেন। রসূশুল্লাহ 
বুট যখন খাইবার জয় করেন তখন তিনি তাদের তথা হতে বের করে দিতে চেয়েছিলেন। খাইবার যখন বিজিত 
হলো তখন তা আল্লাহ্‌, তাঁর রসূল ও মুসলিমদের সম্পত্তি হিসেবে পরিণত হয়। তাই তিনি (সু) ইয়াহদীদের 
বিতাড়িত করার ইচ্ছা পোষণ করেন। পরে ইয়াহ্‌দীরা রসূলুল্লাহ 38-এর নিকট এসে তথায় তাদের থাকার 
অনুমতি প্রার্থনা করে এই শর্তে যে, তারা শ্রম বিনিয়োগ করবে এবং উৎপাদিত ফলের অর্ধেক নিধে। রসূলুল্লাহ 
3% বলেন : যতদিন এ শর্তের উপর আমাদের ইচ্ছা, থাকার অনুমতি দিলাম। এরপর তারা তথায় রয়ে গেল। 
পরে ‘উমার (রাযিঃ) তাদের ‘তায়মা' ও "আরীহায়’ বিতাড়িত করেম। (ই.ফা. ৩৮২৩, ই.সে, ৩৮২২) 


ELHY Ui Sd Ll -Y 
২, অধ্যায় : ফলজ বৃক্ষ রোপন ও ফসল ফলানোর ফাযীলাত 

US IN oe lee Lb eld Se ES od BS a LH ESS (oovpywTAL. 
Ly Gre i GA Us edt IS YELL bo Mita it Ht dh LE 
"eB UEY Sl 055 I Re 4 8 lh Sf Ly Ca 4 45 Hie dl If 
৩৮৬০-(৭/১৫৫২) ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ৪% 
বলেছেন : যে কোন খুসলিম ফলজ বৃক্ষ রোপন করবে তা থেকে যা কিছু খাওয়া হয় তা তার জন্যে দান স্বরূপ, যা 
কিছু চুরি হয় তাও দান স্বন্পপ, বন্য জন্তু যা খেয়ে নেয় তাও দান স্বরূপ ৷ পাখী যা খেয়ে নেয় তাও দান স্বরূপ । 

আর কেউ কিছু নিয়ে গেলে তাও ডার জন্যে দান স্বরূপ ! (ই.ফা. ৩৮২৪, ই.সে. ৬৮২৩) 

wf 02 8h Uo gots bs Bae Boy SI spe 0 Sh BS IATA 
in HE DO SAW SS dR col D0 ff he Ds Bg ia: Ue Le 85 
HED ESY LD Be he UR LL LG "GS Hed Ji oe 
Mie SY LY LY Bd Le 


৩৮৬১-(৮/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুম্‌হ (রহঃ) ..:.. জাবির (রাষিঃ) হতে বর্ণিত যে, 
একদা নাৰী ঈ্ উন্মু যুবাশৃশির নাখীয় নান্নী এক আনসারী মহিলার খেজুর বাগানে প্রবেশ করেন। রস্লুললাহ 3 
তাকে ভিজ্ঞেস কয়লেন, এই খৈজুর গাছ কি কোন মুসলিম ব্যক্তি লাগিয়েছে, না কোন কাফির ব্যক্তি? মহিলা উত্তর 


শওঁ 


Wwww.waytojannah.com 


Contents 


৭০0 সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


দিল মুসলিম । তিনি বললেন, “যে কোন মুসলিম গাছ লাগায় বা ক্ষেত করে, আর তা থেকে মানুষ কিংবা জীব জঙ্তু 
অথবা অন্য কিছুতে ভক্ষণ করে তবে তা তার পক্ষে দান স্বরূপ ।” (ই.ফা. ৩৮২৫, ই.সে. ৩৮২৪) 
SIS EA SA ES ED ES IE il of BIG GE Ch Es ESS (fa) TAIY 
Lk BLL URS 5 3 U9 BE Ab UD CAs U5 dl So GE eS OE 3 
EAH il OOH BASSO Hb Loe te KEG EUS YG 
৩৮৬২-(৯/...) মুহাম্মাদ ইবনু হাতিম ও ইবনু আবূ খালাফ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ্‌ (রাষিঃ) 
হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ 38%-কে বলতে শুনেছি যে, কোন মুসলিম যদি বৃক্ষ রোপণ করে বা 
ক্ষেত করে, আর তা থেকে কোন হিংস্র জস্তু কিংবা পাখী অথবা অন্য কিছুতে খেয়ে' নেয় তবে এর জন্যে সে 
সাওয়াব পাবে। ইবনু আবূ খালাফ (রহঃ) বলেছেন- পাখী বা এমন কিছু । (ই.ফা. ৩৮২৬, ই.সে. ৩৮২৫) 
GEL 22 KD Bie EE 12 E90 ES AID © A Cf LOL EES (pe) TAT 
UY 0% Base sc df co FE Lo XS U9 call ie 5 JE eee Bf Dm 0 Se OS 
ie UU Ce HLL nd Si" UE Ble Ch 3s Hf Al Jin ES Geieil 
EG 5 od la HOEY Ys HY HL 
৩৮৬৩-(১০/...) আহমাদ ইবনু সা‘ঈদ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ্‌ 38% একদা উম্মু মা'বাদ-এর বাগানে ছুকলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে 
উম্মু মা“বাদ! এ গাছ কে লাগিয়েছে? কোন মুসলিম ব্যক্তি না কোন কাফির? সে জানাল, মুসলিম তিনি বললেন, 
কোন মুসলিম যদি কোন গাছ লাগায়, আর তা থেকে মানুষ কিংবা চতুষ্পদ জন্তু অথবা পাখী খেয়ে নেয়, তবে 
| কিয়ামাতের দিন পর্যন্ত তা তার জন্যে সদাকাহ হিসেবে থাকবে। (ই.ফা. ৩৮২৭, ই.সে. ৩৮২৬) 
dK Hf Bes c tle ts Lal Go A of 0 8H EE (Cp)-TAE 
ff Gee c ka Lh ie BS gl ie BS C be 4 be bs AID GY 
8 2 5 gl be OR of C2 pel Of SV SS ld bn ES GSK 
- aS BE gs চট EO RACAL EEA FE EAE 
UP Bk OF HD ots ri fl UF TW hae 9 Ue A890 of ES #9 pe Lr $Y 
HE a oF fie OF UF) Ub Ae off be GOL HD obs BIS 0 5) da 
Din oh 8 SN oho sl Ss os BEE GD OF UN HS 6 A 
৩৮৬৪-(১১/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও 'আম্র আন্‌ 
নাকিদ (রহঃ) হাফস্‌ ইবনু গিয়াস (রহঃ) হতে, আবূ কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) একসাথে আবূ 
মু'আবিয়াহ্‌ (রাযিঃ) থেকে, ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ‘আম্মার ইবনু মুহাম্মাদ (রহঃ) হতে এবং আবূ বাক্র ইবনু 
আবূ শাইবাহ্‌ (রহঃ) ইবনু ফুযায়ল (রহঃ) হতে এবং এরা প্রত্যেকেই আ‘মাশ-এর সূত্রে জাবির (রাযিঃ) থেকে 
বর্ণনা করেন। তবে ‘আম্মার (রহঃ) হতে ‘আম্রের বর্ণনায় ও মু'আবিয়াহ্‌ থেকে আবূ বাক্রের বর্ণনায় উম্মু 


মুবাশ্শির (রাযিঃ)-এর নাম বাড়তি এসেছে। আর ইবনু ফুযায়লের বর্ণনায় যায়দ ইবনু হারিসার স্ত্রীর নাম যোগ 
করা হয়েছে। আর মু‘আবিয়ার থেকে ইসহাকের যে বর্ণনা তাতে তিনি কখনও বা তার নাম বাদ দিয়েই বর্ণনা 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৭১ 


করেন। আর তারা সকলেই নাবী থেকে এ রূপ হাদীস বর্ণনা করেছেন, যেরূপ বর্ণনা করেছেন ‘আতা’ (রহঃ), 

আবু যুবায়র ও আমর ইবনু দীনার (রহঃ) । (ই.ফা. ৩৮২৮, ই.সে. ৩৮২৭) 

bil, ~ deol Ae Lh Lon ne 0 HEE SG Lh 3 EES (oerpny-TAO 

HE Ah JA) U6 UU od te 3 te Are Hf Es ASI IE, GST 3 8 - 

re 8 08 YY Koes 5 OL ob Se UG EET LE Loi aia te le 
৩৮৬৫-(১২/১৫৫৩) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু ‘উবায়দ গুবারী 

(রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন: কোন মুসলিম যদি বৃক্ষ রোপন 

কিংবা ফসল উৎপাদন করে আর তা থেকে পাখী কিংবা মানুষ অথবা চতুষ্পদ জত্তু কিছু খায় তবে তা তার পক্ষ 

থেকে সাদাকাহ্‌ স্বরূপ হবে। (ই.ফা. ৩৮২৯, ই.সে. ৩৮২৮) 

EI ES 5 Lh DU EEG coal 2h AL EG LA Ly te Us Car) TAT 


"BE sd J UB - Cai oe al 2 9 SG US BE sh Ls Hf a ts od Es 
PED S24 ALL 10 0 03 Hf Ld Us in 2 to 
৩৮৬৬-(১৩/...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
$% একদা উম্মু মুবাশৃ্শির নামী এক আনসারী মহিলার খেজুর বাগানে গমন করেন। তখন রসূলুল্লাহ 3% জিজ্ঞেস 
করেন, এ খেজুর গাছ কে লাগিয়েছে, কোন মুসলিম ব্যক্তি না কোন কাফির ব্যক্তি? তারা বলল, একজন মুসলিম ৷ 
এরপর উপরে উল্লিখিত রাবীদের বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৮৩০, ই.সে, ৩৮২৯) 
Ml ess GY 
৩. অধ্যায় : প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যাওয়া ফলের মূল্য ছেড়ে দেয়া 
be SL OE Lf LOR OH oF chy OF UIST alll 3 ES (oof )-TAAW 
En Ae th Loe Bn i IS al te Ce 0] UF BE alt UL Hl ol se xh 
Sh HE Al UD JH UK ocd Ae CE ee SH fl be Oh 0 oo dics Hf 
Sn i Ul UX SE ps Ga he BSE Lf 0h dns SG ios CLA Vd asl ie Cis 
৩৮৬৭-(১৪/১৫৫৪) আবূ তাহির ও মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% বলেছেন: তুমি যদি তোমার কোন এক ভাইয়ের নিকট ফল বিক্রি করো, তারপর 
প্রাকৃতিক দুর্যোগের কারণে তা বিনষ্ট হয়ে যায়, তবে তার থেকে কিছু আদায় করা তোমার জন্যে হালাল নয়। 
তোমার ভাইয়ের অর্থ না-হকভাবে কিরূপে গ্রহণ করবে? (ই.ফা. ৩৮৩১, ই,সে. ৩৮৩০) 
Abe ALY es OR OF oe gral SG CAT CLE BS (fe) - TAA 
৩৮৬৮-(../...) হাসান হুলওয়ানী (রহঃ) ..... ইবনু জুরায়জ (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা 
করেন। (ই.ফা, ৩৮৩২, ই.সে. ৩৮৩১) 


www.waytojannah.com 


Contents 


৭ সহ মুসলিম (চতুর্থ খঞ) 


ka Lh pled EE ES & ও ERY os ios Bi (arf) TAT 
AG WG Ce pal Ul. HF Go Jo 2 gh te 0 BE | id te sh 
Bl Ld p ibn i hs tt OS hes 
৩৮৬৯-(১৫/১৫৫৫) ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও 'আলী ইবনু মুল্র (রহঃ) ...., আনাস (রাযিঃ) 
হতে বর্ণিত যে, খেজুরের রং পরিরর্তন হয়ে পরিপ্ধ হওয়ার পূর্বে তা বিক্রি করতে নাবী পু নিযেধ করেছেন। 
জ্মামরা আনাম (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রং পরিবর্তন হওয়া বলতে কী বুঝায়? তিনি বললেন, লাল রং ব! 
হলদে রং ধারণ রকুরা। বল তো দেখি, আল্লাহ যদি ফল নষ্ট করে দেন তরে কোন অধিকারে ত্বোমার ভাইয়ের কাছ 
থেকে অর্থ কিরূপে হালাল করতে পার? (ই.ফা. ৩৮৩৩, ই.নে. ৩৮৩২) 
al ie uhghl A oe ct aL a hy ul oan 5 oi (- fap TAY 
ly SE SS Ly 1 CS TS ge 0 BEE 0 UD Ya ci 
Al UL ELS ph 5a 
৩৮৭০-(../..) আবূ তাহির (রহঃ) ..... আনাম ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 
নিষেধ করেছেন ফলের রং পরিবর্তন হওয়ার আগে বিক্রি করতে তারা বলল, রং পরিবর্তন হওয়ার মানে কী? 
তিনি বললেন, লাল রং ধারণ করা । এরপর তিনি বললেন, আল্লাহ যদি ফল ক্ষতিগ্রস্ত করে দেন তাহলে কিসের 
বিনিময়ে তুমি তোমার ভাইয়ের অর্থ গ্রহণ করবে? (ই. ৩৮৩৪, ই.সে. ৩৮৩৩) 
i: I a ie ah be LA bY nd He ES ce th Le i C- AYTTAY) 
sl Jo HET ns ph Al Woe 3 "ON SE 
৩৮৭১-(১৬/...) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ..... আনাস (রামিঃ) হতে রর্ণিত যে, নানী হুব রলেছেন: 
আল্লাহ যদি ফলের মধ্যে পূর্ণতা দান না করেন তাহলে কিভাবে তোমাদের ধকজন অপর ভাইয়ের অর্থ বৈধ 
করবে? ফা, ৩৮৩৫, ইসে. ৩৮৩৪) 
> bl, - ed Gs Lo * EC on GAYS 5 9 i BE (e040 TAVY 
A Bg dO be adie SS DU bP pe a te Ae OL BS 1 ~ 
CI gun 
Ag Us Ue rs 3 Sie BS - La Gala By RATA SM HUN. 
৩৮৭২-(১৭/১৫৫৪) বিশূর ইবনুল হাকাম, ইব্রাহীম ইবনু দীনার ও 'আবদুল জাব্বার ইবনু ‘আলা (রহঃ) 
Ts জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3 প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফলের মুল্য গ্রহণ না করতে নির্দেশ 
দিয়েছেন। 
ইব্রাহীম (রহঃ) সুফ্ইয়ানের মূত্রে অনুরূপ বণনা করেন। (ই.ফা, ৩৮৩৬, ই.সে. ৩৮৩৫) 
ee ef) ed lh ct 
8. অধ্যায় : খ্ণের কিছু অংশ ছেড়ে দেয়া মুস্তাহাব 
ং or al Er) 2 ur 8 be ct [EE Se Lh LE Be (eof aj AVY 
HE bl J JB 3 TSG GEE 03 3 PEE ll ID AF dd UPD nial Di GOSS sae 


www.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৭৩ 


CUS UO BE ad Uy J 50 Ey Sk Ly ih Ale LN KA ale LS 
SY LS A ES 
৩৮৭৩-(১৮/১৫৫৬) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ সাঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3-এর সময়ে এক ব্যক্তির ক্রয় করা ফল নষ্ট হয়ে যাওয়ায় অনেফ ঝণী হয়ে পড়ে । রসূলুল্লাহ 
3% বললেন, তোমরা তাকে সাহায্য কর। লোকজন তাকে সাহায্য করল, কিন্তু প্রাপ্ত ঝণ পরিশোধের পরিমাণ 
হলো না। তায়পর রমুলুল্লাহ 38 তার পাওনাদারদের বললেন, যা তোমরা পেয়েছ তা গ্রহণ কয়; এর অতিরিক্ত 
আর পাবে না । {ই.ফা. ৩৮৩৭, ই.সে. ৩৮৩৬) 
Gr IE AIST my Ls A Ee USE PN Xe 3 LAG SES (dyTAVE 
As ALY es ELS op HE te sal 
৩৮৭৪"(../...) ইউনুস ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... বুকায়র ইবনুল আশাজ্জ (রহঃ) হতে উক্ত সূত্রে 
অনুরূপ বর্ণনা করেন। (ই,ফা, ৩৮৩৮, ই.সে. ৩৮৩৭) 


আবেদন ক্রছে। আর অপরজন বলছে যে, আল্লাহ্র শপথ! আমি তা করতে পারব না। এরপর রসূলুল্লাহ 3% বের 
হয়ে তাদের দু'জনের কাছে গেলেন এবং বললেন, পূণ্যের কাজ না করার জন্যে আল্লাহর নামে শপথকারী 


কোথায়? একজন বলল, হে আল্লাহর রসূল! আমি । এরপর তিনি বললেন, সে যেটি চায় করতে পারে।** 
{ই.ফা, ৩৮৩৯, ইসে, ৩৮৩৮) 


ok LG GOB sity C5 ll Se GOAT oss th a ES (oenfr.y-rAvn 

HE UO US 25 off OF als Hf ca te FIAT OL 5 5S Ly ah Se le 
EDS Ss BE 3 IAD Goals GS UGA CG acc 8 FE al J Ste 
GSD I LE UY JE AE CY DS Sy SAD Um LS co BE sl U0 UG 
IAD I sb U3 CL SCR ES im Ta om 0 ose HH UH a I 


*৭ (সে যেটি চায় করতে পারে'-এর অর্থ হলো লাওয়াবের কাজে কোন জোর নেই । তবে হাদীসের মর্যবাণী হলো, ভাল কাজ না করার শপথ 
অপছন্দনীয়, তবে কেউ এরূপ গপথ করে বসলে উত্তম হলো, শপথ (কসম) ভেঙ্গে ফেলা এবং কাফফারা আদায় করে দেয়া । (সহীহ মুসলিম- 
মুখতাসার শারহে, আল্লামা গয়াহীদুফ্জামান, ৪র্থ খণ্ড, ১৮৮ পৃঃ) 


Wwww.waytojannah.com 


Contents 


৭৪ | সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৩৮৭৬-(২০/১৫৫৮) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু কা'ব ইবনু মালিক (রাযিঃ) 
হতে বর্ণিত যে, তিনি রসূলুল্লাহ 3্-এর আমলে একদা মাসজিদের মধ্যে ইবনু আবূ হাদরাদ নামীয় এক ব্যক্তির 
নিকট স্বীয় প্রাপ্য ঝখণের তাগাদা করেন। উভয়ের আওয়াজ উচ্চ হতে থাকে। রসূলুল্লাহ 3% সে আওয়াজ ঘর 
থেকে শুনতে পান এবং ঘরের পর্দা উঠিয়ে বাইরে তাদের নিকট চলে আসেন। তিনি কা'বকে ডেকে বললেন, হে 
কা'ব! তিনি বলেলেন, হে আল্লাহ্‌র রসূল! আমি উপস্থিত আছি। রসূলুল্লাহ 3% হাতের ইশারায় তাকে তার প্রাপ্য 
ঝণের অর্ধভাগ ক্ষমা করে দিতে বললেন। কাব (রাযিঃ) বললেন : বললেন, হে আল্লাহর রসূল! আমি তাই 
করলাম । রসূলুল্লাহ 38 (বণ গ্রহীতাকে) বললেন, যাও অবশিষ্ট (বাকী অর্ধেক) পরিশোধ করো। 

(ই.ফা. এ৮৪০, ই.সে. ৩৮৩৯) 

VGA oF Lbs CIA nb th EE UST al © GOL EE (.f0)-TAVY 
Fs 2 A se SE A A LA AG Gs SY A co 5S 0 Ml Xe Se 
3 Of E> 

৩৮৭৭-(২১/...) ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... কা'ব ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি 
একদিন ‘আলী ইবনু আবূ হাদরাদের নিকট তার প্রাপ্য খণের তাগাদা করেন। এরপর তিনি ইবনু ওয়াহ্‌বের বর্ণিত 
হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৮৪১, ই.সে. ৩৮৪০) 


LF CAA ie be oo Cs Re GS cis br SH GIy He UE (fd TAVA 

LS of 0 Ah Ae ule UL 5 OK AC ot 5 be ML S55 GA Ae ie Fk 

oh TOU Ui Uy UH FEE sh ILD Copy TATA CSE) GS Cl oh tl 

Bass se te bs SUL Yh 

৩৮৭৮-(../...) ইমাম মুসলিম (রহঃ) বলেন, লায়স ইবনু সা'দ (রহঃ) ..... কা'ব ইবনু মালিক (রাষিঃ) 

হতে বর্ণিত যে, তিনি ‘আবদুল্লাহ ইবনু আবূ হাদরাদ আসলামীর নিকট কিছু মাল পাওনা ছিলেন। তিনি তার সাথে 

সাক্ষাৎ করেন এবং শক্ত তাগাদা দেন। উভয়ে পরস্পর কথাবার্তা বলেন এবং এক পর্যায়ে শোরগোল সৃষ্টি হয়। 

রসুলুল্লাহ 3% উভয়ের কাছে এলেন এবং কা'বকে ডেকে হাতের ইশারায় বললেন, অর্ধেক । সুতরাং কা'ব (রাযিঃ) 
খণের অর্ধেক গ্রহণ করেন এবং অর্ধেক পরিত্যাগ করেন। (ই.ফা. ৩৮৪১, ই.সে. ৩৮৪০) 


Ab E S30 Ab dl 5 sta) Lo Ac LUN te nly ~e 
৫, অধ্যায় : বিক্রিত মাল দেউলিয়া ঘোষিত ক্রেতার নিকট পাওয়া গেলে 
বিক্রেতা তা ফেরত নিতে পারে 
ae 0 od CES A C3 EES a 30 Ae 0 SAT EG (s00nfrvy-TAVA 
SED de 0 UU EAT nll Ae 0 Gb 0 p52 Oh ae Oh Se 0 8 HH GY 
HE A UL cis 3 ~ BE sb UA UB I GOA Ue LET ts 5 SS 
ok bets SAL I~ OAS OU BS A Se si SUH ar - Uk 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৭৫ 


৩৮৭৯-(২২/১৫৫৯) আহমাদ ইবনু ‘আবদুল্লাহ্‌ ইবনু ইউনুস (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ ৪ বলেছেন অথবা আমি রসূলুল্লাহ সুন-কে বলতে শুনেছি, যে ব্যক্তি দেউলিয়া 
ঘোষিত কোন লোকের কাছে তার মাল অবিকলভাবে পায় কিংবা কোন মানুষের নিকট পায় যাকে দেউলিয়া 


ঘোষণা করা হয়েছে তবে সে তার মাল ফেরত পাওয়ার ক্ষেত্রে অন্যদের তুলনায় বেশী হক্দার । 
(ই.ফা. ৩৮৪২, ই.সে, ৩৮৪১) 


aD OF any as CO A Eo ch UAL Ss EE BE (fj TAA« 

OH 7 SEA US YU CAD se CH SS ga Hl Es c hs CF PE oo Uh 

og AY 8 ee OF SS UF FA 8 ole 03 Dak wns LY CP 
Ob sa UY ao 0 He bn pes SH UE, SA Sol 


AS oh Loe OF Ay - COUR Lh As Bo cot af CO GES (prryoTAAY 
UST Gn of he SLL KUO ES a SM ES GIR OH Ge - Laid 
HE Hop EA of PS bp GA ie 5 6 a Se be BS ag se ts Sb 
AG eH sala 4 LE Hh EC te SSN SS oD AN 
৩৮৮১-(২৩/...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে নাবী 3% হতে বর্ণিত যে, 
দেউলিয়া লোকের নিকট যদি কোন বস্তু পাওয়া যায় এবং স্থানান্তরিত না হয়ে থাকে তাহলে বিক্রেতাই ওঁ বস্তুর 


প্রাপক । (ই.ফা. ৩৮৪৪, ই.সে. ৩৮৪৩) 
LES JU lite 09 AM SE Re Ly Lo BG lh 2p Lod Gis (pro-TAAY 
OA 13 0 5 BE Col oo BULA of Ck seh CH at te cl 0 Sal oo EG io dt 
PCS CCE TA EO 
৩৮৮২-(২৪/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে নাবী 38% হতে বর্ণিত । 


তিনি বলেন, যদি কোন লোককে দেউলিয়া ঘোষণা করা হয় আর কোন লোক স্বীয় সম্পদ অবিকলভাবে তার কাছ 
পায়, তবে সে ব্যক্তিই তা পাওয়ার বেশী হক রাখে। (ই.ফা. ৩৮৪৫, ই.সে. ৩৮৪৪) 


TAS RD C Se BS aly £3 deULy BS CR LS on (fon) TAAT 
SA 9 VE he ALY gy dl te CASS df yi Bi ie Bc tad oat 


Ee OT 


www.waytojannah.com 


Contents 


ণ্ড সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৩৮৮৩-(../...) যুহাইর ইবনু হার্ব (রহঃ) ..... কাতাদাহ (রহঃ) হতে উক্ত রূপ বর্ণনা করেন। অবশ্য এ 
বর্ণনার শেষে বলা হয়েছে সে ব্যক্তিই অন্যান্য সকল পাওনাদারদের চেয়ে বেশী হক্দার। 
{(ই.ফা. ৬৮৪৬, ই.সে. ৩৮৪৫) 


AL Hf Bs YU elt ts ECS; HE of 0 D0 bs Boe SS Ce raj TAA 
Ge 4 be dle ch pS be a th DU UT ~ LL Ly ale EUS I rl) 
Us SA Bh at Sole ie UO SD OB ir US FE JOT SI of 


৩৮৮৪-(২৫/...) মুহাম্মাদ ইবনু আহমাদ ইবনু আবূ খালাফ, হাজ্জাজ ইবনু শায়িব (রহঃ) ..... আবূ 
হুরাইরাহ্‌ (রাধিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38 বলেছেন : কোন লোক যখন দেউলিয়া হয়ে যায়, আর তার 


নিকট কোন মাল বিক্রেতা তার বিক্রিত মাল অপরিবর্তিত অবস্থায় পায় তখন সে-ই সে মাল পেতে বেশী হকদার । 
(ই.ফা. ৩৮৪৭, ইসে, ৩৮৪৬) 


mil JE Lak Gl - i 
৬. অধ্যায় : অসহায়কে সুযোগ দেয়ার ফাধীলাত 
cn wD ial Bs [Ee O54 oh xe ys Hand ৬ (ou fYUY- TAA 
1h LL US Che ID E30 SCY wi #5 Ah JD Jb Jb HS 4S ABS = 
LG neal Lbs wo TU rd CF +4 15 YFG sl be ciel 
XL 155 x 2 Ah J - JN Dmg 
৩৮৮৫-(২৬/১৫৬০) আহমাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনে ইউনুস (রহঃ) ..... হ্যাইফাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: তোমাদের পূর্ববর্তী উম্মাতের এক ব্যক্তির রুহের সাথে ফিরিশতাগণ সাক্ষাৎ 
করে জিজ্ঞেস করলেন: বিশেষ কোন সৎকাজ তুমি করেছ কি? সে বলল, না । তারা বললৈন : মনে করে দেখো । 
সে বলল : আমি মানুষের সাথে লেনদেন করতাম । তারপর অসচছল ব্যভিদের সুখোগ দিতে ও সচ্ছল ব্যক্তিদের 
প্রতি সহানুভূতি প্রদর্শন করতে আমি আমায় লোকদের নির্দেশ দিতাম । নাবী 3 বলেন : এরপর আল্লাহ তা'আলা 
বললেন : “ওকে ছেড়ে দাও ৷" (ই.ফা. ৩৮৪৮, ই.সে. ৩৮৪৭) | 
ES Yi - SN hiv, ~ Pal 0 GE, A Gee Fo (TAA 
U8 200 ly Be EE 6 Hn oF tp Oo 5 of OF GS OP GH 2 
sy CS 0 HG Cis A NY AD by She CN cle CIB LO Gh HEE 
Ca tik Al gi U6. ie UF 15505 J DIY cf Sy Ld US Kd Cl 
+ 0% HE al J 


৩৮৮৬-(২৭/...) ‘আলী ইবনু হুজূর ও ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... রিবঈ ইবনু হিরাশ (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন : একদা হুযাইফাহ্‌ (রাখিঃ)-ও আবূ মাস'উদ (রাযিঃ) একত্রিত হন । হুযাইফাহ্‌ (রাযিঃ) 
বললেন : এক ব্যক্তির তার প্রভুর (আল্লাহ) সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, জুম কী কী 
সাওয়াবের কাজ করেছ? সে বলল : আমি তেমন কোন সৎকাজ করিনি; তবে আমি একজন ধনী লোক ছিলাম। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৭৭ 


আমি মানুষের কাছে পাওনা চাইতাম এভাবে যে, সচ্ছলদেরকে সময় দিতাম আর গরীবদেরকে মুক্ত করে দিতাম। 
এরপর আল্লাহ নির্দেশ দিলেন : আমার বান্দাকে মাফ করে দাও ৷ আবূ মাসউদ (রাযিঃ) বলেন : আমি রসুলুল্লাহ 
ফুটু-কে এরূপই বলতে শুনেছি। (ই.ফা. ৩৮৪৯, ই.সে. ৩৮৪৮) 


ch Ml Ao te ds Us oh ঢ Ho US kal Lh He BS (PATAAY 
ok Ll Oh Lal USS EL ES |" BRE 5 oF A Cp cole Soy Do it 
od AL 5 Ts mh ch aly lf es oY J 8S Cs KS Ll UN a 
+ BE 2h I a Rl Uy Sl Af OG on A id sy 
৩৮৮৭-(২৮/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... হ্যাইফাহ্‌ (রাষিঃ) সূত্রে নাবী সুঁষ্টু হতে বর্ণিত যে, 
এক ব্যক্তি মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করে। তাকে জিজ্ঞেস করা হল তুমি কেমন আমল করতে? রাবী বলেন : 
এরপর সে স্মরণ করে বা তাকে স্মরণ করিয়ে দেয়া হয়। সে বলল : আমি মানুষের সাথে কেনা-বেচা করতাম। 
দরিদ্র লোকদেরকে আমি অবকাশ দিতাম এবং মুদ্রা বা টাকা মাফ করে দিতাম। এ কারণে তাকে ক্ষমা করে দেয়া 

হয়। এরপর আবু মাস*“ডদ বলেন : এরূপই আমি রসূলুল্লাহ বট থেকে শুনেছি। (ই.ফা, ৩৮৫০, ই.সে. ৩৮৪৯) 

OF iD UF Be 0 Als te CAAT AS UES ESN Dal 5 CEES (fr )-TAAA 
Ys 8 Gy od Cie lice Aj JE YU Al odie Cn i IN ALL te A 
cle 2 6G 0 GH ie US DA ball cht ce AM UD UU bs 5h Ls 
GA Le TG lie Vi SAL UF ly I teh DE ah 

« BE Al JD of bn Ha HG GLA 2c Hs Gl ae ty Ce V6 
৩৮৮৮-(২৯/...) আবু সাঈদ আশাজ্জ (রহঃ) ..... হুযাইফাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন : আল্লাহ 
তা'আলার কাছে তার এমন এক বান্দাকে হাযির করা হয়, যাকে তিনি প্রচুর সম্পদ দান করেছিলেন। আল্লাহ 
তাকে জিজ্ঞেস করেন, দুনিয়ায় তুমি কী ‘আমাল করেছ? রাবী বলেন : আর আল্লাহর নিকট কেউ কোন কথা 
গোপন রাখতে পারে না। সে বলল : হে আমার রব! আপনি আপনার সম্পদ আমাকে দান করেছিলেন। আমি 
মানুষের সাথে ক্রয়-বিক্রয় করতাম সুতরাং সচ্ছল ব্যক্তির সহিত আমি সহনশীলতা প্রদর্শন করতাম আর 


গরীবকে সময় দিতাম । আল্লাহ তা'আলা বললেন : এ ব্যাপারে (হে বান্দা) তোমার ঢেয়ে আমি অধিকযোগ্য 
তোমরা আমার বান্দাকে ছেড়ে দাও। 


‘উক্বাহ্‌ ইবনু ‘আমির জুহানী ও আবূ মাসউদ আনসারী (রাযিঃ) বলেন, এরূপই আমরা রসূলুল্লাহ $%%-এর 
মুখ থেকে শুনেছি (ই.ফা. ৩৮৫১, ই.সে. ৩৮৫০) 


~ PAI Gs SEY = A Us af 0 D8 Hs i 2 3 EES (roxvfr.)- TAA 
৮ GE be OES Se IAL Cc alo J UAT os 8 - 3 Bl 
SEE Ed SD Ce BS BB LETS OS Cia UX nh BE dh UD JF I nics 
১৪ 


Wwww.waytojannah.com 


Contents 


৭৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


NEO SR PEA HET SMO ERE 
Gf 555 Ie 5 UR IG dh of 10S 0 Sle Al OSG me US GH Hey 

৩৮৮৯-(৩০/১৫৬১) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব ও ইসহাক্‌ 
ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ মাস'উদ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: তোমাদের 
পূর্ববর্তী লোকদের মধ্যে এক লোকের হিসেব গ্রহণ করা হয়, কিন্তু তার মধ্যে কোন প্রকার ভাল 'আমাল পাওয়া 
যায়নি। কিন্তু সে মানুষের সাথে লেনদেন করত এবং সে ছিল সচ্ছল । তাই দর্দ্র লোকদের ক্ষমা করে দেয়ার 
জন্যে সে তার কর্মচারীদের নির্দেশ দিত । রসূলুল্লাহ 3 বলেন, আল্লাহ বললেন : এ ব্যাপারে (অর্থাৎ ক্ষমা করার 
ব্যাপারে) আমি তার চেয়ে অধিক যোগ্য । একে ক্ষমা করে দাও । (ই.ফা. ৩৮৫২, ই.সে. ৩৮৫১) 


Ee 2a U6 30 0h hh LH LAL ald off OF Dale BE (roxvfry- TAA 
Ae op SA cg OF BL CF AS oH Gal hs OF JE, LGA oF ds C2 AT 
08 GE Ln LAY OX OS UN BEE AULD OGIO of be Ke 8 Ae oh 
Xie TIGA Ah Ll Le 15 2 Sd BE SG Vile cil 13 SG 
৩৮৯০-(৩১/১৫৬২) মানসূর ইবনু আবূ মুযাহিম ও মুহাম্মাদ ইবনু জা“ফার ইবনু যিয়াদ (রহঃ) ..... আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 বলেছেন : এক লোক মানুষের সাথে লেনদেন করত । সে তার 
গোলামকে বলে দিত, তুমি যখন কোন অভাবগ্রস্তের কাছে যাবে তখন তাকে ক্ষমা করে দিবে। হয়ত আল্লাহ 
আমাদেরকেও ক্ষমা করে দিবেন। অতঃপর সে ব্যক্তি আল্লাহর সাথে মিলিত হলো। আর আল্লাহ তাকে ক্ষমা করে 
দিলেন। (ই.ফা. ৩৮৫৩, ই.সে, ৩৮৫২) 
let 08 0 Ob IS ity Ch Hh Se COB uss Cr AA ED (deed TAL 
৩৮৯১-(./...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন 
যে, আমি শুনেছি রসূলুল্লাহ 3% অনুরূপ বলেছেন। (ই.ফা. ৩৮৫৪, ই.সে. ৩৮৫৩) 
be C3 be 55 th A GS CMG 5 HSA C2 IE piel Hf BS (vourfr)-TAAY 
UGE Be GIA Ch Cle B36 UL S36 fl oh A Xe LP OE of Of 3 
28K bn SS Of Ee Ca" Uk BE 2d JD Cis Gb UG Ad J ll JE pie 
Le a oie be VA TAG 
৩৮৯২-(৩২/১৫৬৩) আবুল হায়সাম খালিদ ইবনু খিদাশ ইবনু ‘আজলান (রহঃ) ..... ‘আবদুল্লাহ্‌ ইবনু আবূ 
কাতাদাহ্‌ (রহঃ) হতে বর্ণিত যে, আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) একবার তার কাছ থেকে খণ গ্রহণকারী একজনকে 
খৌজ করেন। সে তার থেকে লুকিয়েছিল। পরে তিনি তাকে পেয়ে যান। সে বলল : আমি অভাবগ্রস্ত। তিনি 
বললেন : আল্লাহর শপথ! সে বলল : আল্লাহর শপথ । তিনি বললেন : তাহলে আমি রসূলুল্লাহ, 3-কে বলতে 


শুনেছি : যে ব্যক্তি এটা চায় যে, আল্লাহ তাকে কিয়ামাত দিবসের দুঃখ-কষ্ট থেকে মুক্তি দিক সে যেন খণগ্রস্ত 
অক্ষম লোকের সহজ ব্যবস্থা করে কিংবা ঝণ মওকুফ করে দেয়। (ই.ফা. ৩৮৫৫, ই.সে. ৩৮৫৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান at 


le 3 te 450 Ga ky CH GUST nll 3 8S (yj-TAAY 
+ 95 sy 
৩৮৯৩-(../...) আবু তাহির (রহঃ) ..... আইয়ূব (রহঃ) হতে উক্ত সূত্রে অনুরূপ বর্ণনা করেন। 
(ই.ফা. ৩৮৫৭, ই.সে. ৩৮৫৫) 
oh cP Ul 1 SS CUAL Dad ay Lakh dis ras Ll ~v 
৭, অধ্যায় : সক্ষম ব্যক্তির খণ আদায়ে গড়িমসি করা হারাম, খণ পরিশোধের দায়িত্ব অন্যের 
উপর দেয়া বৈধ এবং তা গ্রহণ করা মুস্তাহাব 
LB EN op A al CE AL sk CH UU IS Lh GS BS (oxgprrj-TAat 
EE ple cle SST 8 1 Hl oh Uc UU BG sh UL ST dA 
৩৮৯৪-(৩৩/১৫৬৪) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু ছরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3 বলেছেন: সক্ষম ব্যক্তির ধখণ আদায়ে গড়িমসি করা অত্যাচারের শামিল । তোমাদের কারে! প্রতি 
ফণ পরিশোধের দায়িত্ব দিলে সে যেন তা গ্রহণ করে। (ই.ফা. ৩৮৫৬, ই.সে. ৩৮৫৬) 
Ea I) 0 Ls BS EO th ce Us LG EE GH (../...)-TAAo 
৩৮৯৫-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে 
নাবী সুৰ থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৩৮৫৮, ই.সে, ৩৮৫৭) 
Eh PG J PY A ECDL By C95 gh FU Lo ps papal CG ~n 
Od ole 5 pais 
৮, অধ্যায় : মাঠে অবস্থিত পানি যা চারণ ভূমির কাজে লাগে এ পানির বাড়তি অংশ বিক্রি করা 
অবৈধ এবং তা ব্যবহারে বাধা দেয়া হারাম, আর ষীড় বা পীঠা দ্বারা মজুরী এহণ করা হারাম 
EC le 0 Lae i Cc aE bss ds “i 9 EE i Es, (Yevofr£)- TAA 
+ sO Boh os 
করেছেন। (ই.ফা, ৩৮৫৯, ই.সে. ৩৮৫৮) 
HAST ph CH ES de Ls ED UA I sa Es, (Cudro)- TAA 
Fil G3 G83 So le p58 UF FE all JD GE UG all Ae GE ef 
- BE GD es Dh td AY wh, 


WwwwW.waytojannah.com 


Contents 


৮০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৩৮৯৭-(৩৫/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম সু ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 8% নিষেধ করেছেন; উট দারা পাল দিয়ে তার মজুরী নিতে এবং চাষের ও জমির বিনিময়ে পানি 
বিক্রি করতে । এসব রসূলুল্লাহ 3% নিষেধ করেছেন। (ই.ফা. ৩৮৬০, ই.সে. ৩৮৫৯) 

URNS El ED AS Sy CHIL se CR UN 3 OF E53 CES (roxsfry-TAAA 
SE sh Ld LLY YON BE all ILO GOA df be EFI Se A te 
৩৮৯৮-(৩৬/১৫৬৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া ও কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আৰু হুরাইরাহ্‌ 


(রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ রর বলেছেন: প্রয়োজনের চেয়ে বেশী পানি ব্যবহারে কাউকে বাধা দেয়া যাবে 
না। কারণ এর দ্বারা ঘাস উৎপাদন বন্ধ হয়ে যাবে। (ই.ফা. ৩৮৬১, ই.সে, ৩৮৬০) 


SOS ky OCA - el Bil — AL alls Hf ES (frv-TAAA 


BELEN © GA Ae bh RE ly nbd 0 Ses RS iselit Of oe Ee 
SE a LTD UH Tob LS Y 5 hI 
৩৮৯৯-(৩৭/...) আৰূ তাহির ও হারমালাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন: প্রয়োজনের চেয়ে বেশী পানি তোমরা বন্ধ করে রেখ না। কারণ এর দ্বারা তোমরা ঘাস 
উৎপাদন বন্ধ করে ফেলবে । (ই.ফা. ৩৮৬২, ই.সে, ৩৮৬১) 
0 Ee lc th BEN ale 3 ES Lh OU th Sal oy Cyr. 
Y a LS an Se Gl: SAL Acd ts Se A by I 
Hh a EO sO LEY BE IL 4 I SHA 
৩৯০০-(৩৮/.. ) আহমাদ ইবনু ‘উসমান নাওফালী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ $% বলেছেন : এমনিতে জন্ু নেয় ঘাস বিক্রির উদ্দেশ্য নিয়ে প্রয়োজনাতিরিক্ত পানি বিক্রি করা 
যাবে না।* (ই.ফা. ৩৮৬৩, ই.সে. ৩৮৬২) 


Jil CH LF sey EA Bef et) dls OS 5 2-1 
৯. অধ্যায় : কুকুরের মূল্য, গণকের গণনা কাজের মজুরী ও ব্যভিচারিণীর ব্যভিচার দ্বারা উপার্জিত 
অর্থ হারাম এবং বিড়াল বিক্রি করা নিষেধ 
KH a OP let OH ce ML sk fH U4 3 Bh 3 ES (oxvyray-TA.) 
OSE GA 2s FY 06 Up se BE ILD LILA 2 of be A Se 


* প্রয়োজনাতিরিক্ত পানি প্রবাহিত হতে না দিলে এমনিতে চারণভূমিতে যে ঘাস জন্মানোর কথা তা জন্মাবে না। বিধায় অতিরিক্ত পানি বিক্রি করা 
যেন এমনিতেই জন্‌ নেয়া ঘাস বিক্রির এক ফন্দির ন্যায় । (শারহে মুসলিম- ইমাম নাবাবী, ২য় খণ্ড, ১৯ পৃঃ) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৮১ 


৩৯০১-(৩৯/১৫৬৭) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ মাসউদ আনসারী (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3 কুকুরের মূল্য, ব্যভিচারিণীর ব্যভিচার দ্বারা উপার্জিত অর্থ এবং গণকের গণনা দ্বারা উপার্জিত অর্থ 
গ্রহণ করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৩৮৬৪, ই.সে. ৩৮৬৩) 


Als EY ie GA of LASS Ae tp CU Uo As “i 
+ 2 Uae © pe) OH BD be SH Sl 
৩৯০২-(../...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুমূহ (রহঃ) লায়স ইবনু সাদ (রহঃ) হতে এবং 


আৰু ৰাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) সুফ্ইয়ান ইবনু ‘উয়াইনাহ্‌ (রহঃ) হতে এবং তারা উভয়ে যুহ্রী (রহঃ) হতে 
এ সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেন। 


তবে ইবনু রুমৃহের বর্ণনায় লায়স (রহঃ) আবূ মাস‘উদ (রাযিঃ) থেকে শুনেননি ।(ই.ফা. ৩৮৬৫, ই.সে. ৩৮৬৪ ) 
UB Ly 0h LS te OLE Mls OF FSG ED GE Lp LOL HES Dowwfe)y-TAr 
| LL, Akh 
৩৯০৩-(৪০/১৫৬৮) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... রাফি' ইবনু খাদীজ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আমি নাবী ু-কে বলতে শুনেছি যে, নিকৃষ্ট উপার্জন বেশ্যা বৃত্তির উপার্জন এবং কুকুরের মূল্য আর রক্ত 
মোক্ষণকারীর (শিঙ্গা লাগানোর) আয়। (ই.ফা. ৩৮৬৬, ই.সে. ৩৮৬৫) 
OF dS CP CPlIN of cpl 3 ST CUE ALY 08 GEL Bo (yoy-rat 
UG BHF aly J) te po 08 BD RD S53 0 ll oe Bl C5 al BS 5 
৩৯০৪-(৪১/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... রাফি‘ ইবনু খাদীজ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 


ঠ% বলেছেন : কুকুরের মূল্য নিকৃষ্ট, ব্যভিচারিণীর ব্যভিচারের আয় নিকৃষ্ট এবং রক্ত মোক্ষণকারীর উপার্জন 
নিকৃষ্ট । (ই.ফা. ৩৮৬৭, ই.সে. ৩৮৬৬) 


ul © 3 be ai UBL 35 Se Gol GAD 2 GEL Es (/y-TA0 
+ he Ly Se 
৩৯০৫-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ইয়াহইয়া ইবনু কাসীর (রহঃ)-এর সূত্রে এ হাদীস 


0 Ss be lw Bi at Lay Gs FD Ss sy En, (oj 


FE ll 03) Uo pos 0 ED UES cy 0h SHY oo sll Ae LG ba RS 8 


Wwww.waytojannah.com 


Contents 


৮২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৩৯০৬-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... রাফি' ইবনু খাদীজ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি নাবী 
3% থেকে অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৮৬৯, ই.সে. ৩৮৬৮) 
U5 3 of be Uk ES ool 3 LAY BE ns to LL BS (Cowyoy-TAY 
+b ie BE RS Ob SIL ach gd te Vy 
৩৯০৭-(৪২/১৫৬৯) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... আবূ যুবায়র (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন : 
আমি জাবির (রাযিঃ)-এর নিকট কুকুর ও বিড়ালের মূল্য সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন: নাবী টু এ 
ব্যাপারে সাবধান করে দিয়েছেন। (ই.ফা. ৩৮৭০, ই.সে. ৩৮৬৯) 
ED Shika SY IE pad Cs AS Oy wD Jy Dll - Ne 
Ws 15 LL ‘yf 
১০, অধ্যায় : কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত 
পাহারা বা জীবজস্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশে ব্যতীত 
কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা 
UD Bf cb OF oF ogi Cp AL le BH I PG Oh SI BS (oven rd sh 
৩৯০৮-(৪৩/১৫৭০) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইযা (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3% কুকুর হত্যা করার জন্যে আদেশ করেছেন । (ই.ফা. ৩৮৭১, ই.সে. ৩৮৭০) 
OF oF pil be dl Se Ein A HES ds off G2 8 SH BS (geo-ra 
OG hl 8 3 LR Sh iy FE al J) Tal IU cas 
৩৯০৯-(৪৪/...) আৰৃ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন 
যে, রসূলুল্লাহ 3% কুকুর হত্যা করার নির্দেশ দিয়ে মাদীনার চারপাশে লোক পাঠালেন যাতে কুকুর হত্যা করা হয়। 


(ই.ফা. ৩৮৭২, ই.সে. ৩৮৭১) 

Ss EEO E52 - BEX RE Bee En SLL LD BL HS (lt). 
Lh 8 Cd HS Sis "Al BG 4 UL OS U5 call Xe be gil be — GAO A 
+E Hh nl ie HA Ck OH UY Co SUES YY Uk ES 0 Ll 
_ ৩৯১০-(৪৫/...) হুমায়দ ইবনু মাস'আদাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ্‌ ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি 
বলেন : রসূলুল্লাহ 3% কুকুর হত্যার নির্দেশ দিতেন । অতঃপর মাদীনার ভেতরে ও তার চারপাশের কুকুর ধাওয়া 


করা হত। আর কোন কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না । এমনকি বেদুঈনদের দুগ্ধবতী উদ্টরীর সাথে যে 
কুকুর থাকত (পাহারার জন্য) তাও আমরা হত্যা করতাম । (ই.ফা. ৩৮৭৩, ই.সে. ৩৮৭২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান | ৮৩ 


CE Of OF bn of se UF 35 5 HS UAL Sh cs BL (1ev১/৪5)-7 ৭) ) 
A UY 5 SN U8 AC ps Ck Ae Ck YY SG iy Al BE ah U0 
CIEL oN UE 8 8 pk 4% 
৩৯১১-(৪৬/১৫৭১) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
$8 কুকুর হত্যা করতে হুকুম দিয়েছেন। তবে শিকারী কুকুর, বকরী পাহারা দানের কুকুর অথবা অন্য জীবজন্তু 


পাহারা দেয়া কুকুর ব্যতীত । অতঃপর ইবনু 'উমারের নিকট বলা হলো যে, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) তো ক্ষেত 
পাহারার কুকুরের কথাও বলে থাকেন। ইবনু ‘উমার (রাযিঃ) বললেন : আবূ ছ্রাইরার ক্ষেত আছে।** 


(ই.ফা. ৩৮৭৪, ই.সে. ৩৮৭৩) 
ral bi BEM ALE 0 ES ili od oh LAT Ls LL Es (ovigewy-raly 
UA I all 26 cy Ge ee 8 DH i CH EG GE 9 Eo Co 
Uy UH 6 FE i oo Bb AE Ul lh oe HE A LY cS OEY Sis BE al I) 
DSS 2 bin G3 poh 29 Se 
৩৯১২-(৪৭/১৫৭২) মুহাম্মাদ ইবনু আহমাদ ইবনু আবূ খালাফ ও ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... জাবির 
ইবনু ‘আবদুল্লাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলতেন যে, রসূলুল্লাহ সন কুকুর হত্যা করার জন্য আমাদেরকে 
আদেশ দিয়েছেন। অতঃপর কোন বেদুঈন নারী কুকুরসহ আগমণ করলে আমরা তাও হত্যা করে ফেলতাম। পরে 
নাবী কুট তা হত্যা করতে নিষেধ করেন এবং বলেন: চোখের উপর সাদা দু' টিকা বিশিষ্ট ঘন কালো রঙের কুকুর 
তোমরা হত্যা কর, কেননা তা হলো শাইতান (অর্থাৎ অতি নিকৃষ্ট) । (ই.ফা, ৩৮৭৫, ই.সে. ৩৮৭৪) 
hh ~~ ae a ve te [Er ul [EC ae all Mie [ER (Meovr/ea) TAN 
Bt Dh OU pl Le U8 OG Sy BE 3 UL AO kh of oo A Xe 
+ pil A Sal Ck dd Ua) 
৩৯১৩-(৪৮/১৫৭৩) ‘উবাইদুল্লাহ্‌ ইবনু মু‘আয (রহঃ) ..... ইবনু মুগাফ্‌ফাল (রাধিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% কুকুর হত্যা করতে বলেন। পরে তিনি বলেছেন: এদের এবং কুকুরের কী অবস্থা! অতঃপর 
শিকারী কুকুর ও বকরীর পাল পাহারার ব্যাপারে তিনি অনুমতি প্রদান করেন। (ই.ফা. ৩৮৭৬, ই.সে. ৩৮৭৫) 
SE 08 Loe A C SON OH cy IE EBS uh 1) ST ESS, (ty) E 
AID © GEL i, C ba 5 LL ES ah UE AES TC wn GS BS 
ALY i As Lo AK cos Uy ES El ts LoL ic mi 


ET Aa pill Pk GS OAS ES OF SD BS CY 


* স্থমাম নাবাবী (রহঃ) বলেন, এ হাদীসে ‘আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর তো ক্ষেত আছে'- এ কথার দ্বারা ইবনু 'উমার (রাযিঃ) আবূ ছরাইরাহ্‌ 
(রাযিঃ)-কে অবজ্ঞা করা কিংবা হাদীসে সন্দেহ পোষণ উদ্দেশ্য নয়। বরং এর অর্থ হবে আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর ক্ষেত আছে বলে তিনি 
হাদীসধানা ভালভাবে হিফাযাত করেছেন। অধিকন্ত সাহাবীগণ সকলেই হাদীস বর্ণনার ক্ষেত্রে সেকাহ বিধায় কেবল আবু ছ্রাইরাহ্‌ (রাখিঃ) হতে 
হাদীসটি বর্ণিত হলেও তা গ্রহণযোগ্য । (সহীহ মুসলিম- শারহে ইমাম নাবন্ী, ২য় খণ্ড, ২০ পৃঃ) 


Wwww.waytojannah.com 


Contents 


৮৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৩৯১৪-(৪৯/...) ইয়াহইয়া ইবনু হাবীব, মুহাম্মাদ ইবনু হাতিম, মুহাম্মাদ ইবনু ওয়ালীদ, ইসহাক্‌ ইবনু 
ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) হতে উক্তরূপে বর্ণনা করেন। 

আর ইবনু হাতিম ইয়াহইয়া (রহঃ) হতে বর্ণিত হাদীসে বলেন : “এবং তিনি অনুমতি দিয়েছেন বকরীর পাল 
পাহারার, শিকারী এবং ক্ষেত পাহারার কুকুরের ক্ষেত্রে ।” (ই.ফা. ৩৮৭৭, ই.সে. ৩৮৭৬) 
U8 UG CE 0H 0p pil Uo ML ce AB UN PS UF 3 ES (rovsfoy-TaNe 

1 ODS 5K 2 bn Uk ga | KL CS SY Uk hl oa" BE OY J 

৩৯১৫-(৫০/১৫৭৪) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 

রসূলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি এমন কুকুর পালন করে যা গৃহপালিত জীব-জত্তু পাহারা দেয়ার জন্যেও নয় 


কিংবা শিকার করার জন্যেও নয়, তাহলে প্রতিদিন তার সাওয়াব থেকে দু'কীরাতত্রাস পেতে থাকবে। 
(ই.ফা. ৩৮৭৮, ই.সে, ৩৮৭৭) 


oo OER ES 1h 0 HS POA 9 LAS RE off S28 HH ES (efor ANN 
253) tn Lak Ble Ho Ck YY Ul 5 oa" U5 BE i oF af be cll be 
SOS p55 JS 
৩৯১৬-(৫১/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব ও ইবনু নুমায়র (রহঃ) ..... সালিম 
(রহঃ) তার পিতার হতে বর্ণিত। নাবী 3 বলেছেন: যে ব্যক্তি শিকারী কুকুর কিংবা গৃহপালিত পশুর পাহারার 


কুকুর ব্যতীত অন্য কুকুর পালন করবে, প্রতিদিন তার সাওয়াব থেকে দু'কীরাত করে কমতে থাকবে। 
(ই.ফা. ৩৮৭৯, ই.সে. ৩৮৭৮) 


CEG 0 3 U8 - 0 Ny AEE 8 CF PT PG OY PG BS (ee fon)- TAY 
EU Oo 0 5h Se be — DEG ON AG del Bo A YE Ul 
DG C5 6 Ale bon kb Ble Bln lS SY Us ot a" BE sd U0 UU YS 
৩৯১৭-(৫২/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজুর (রহঃ) ....: 
ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন, যে ব্যক্তি শিকারী কুকুর অথবা জীবজতু 


পাহারা দেয়ার কুকুর ছাড়া অন্য কুকুর পালন করবে প্রতিদিন তার ‘আমাল থেকে দু'কীরাত করে কমতে থাকবে। 
(ই.ফা. ৩৮৮০, ই.সে. ৩৮৭৯) 


UE GEL CS U8 2 Oy AEE 8 0 PG a3 0 3 BES (for) TAA 
td be Ah ae ch A te — A of OAS HS LP ply BS oA 
U0 bs fH Le bw Ook Sa kf Bal Cl SY Ul ol a" UN BRE sl J) 
CA Cf A UE, sb Se 
৩৯১৮-(৫৩/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ইয়াহ্‌ইয়া, আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজুর (রাযিঃ) ..... 
সালিম ইবনু ‘আবদুল্লাহ্‌ ভার পিতা হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 বলেছেন, যে ব্যক্তি জীবজস্তু পাহারার কুকুর বা 
শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালন করবে তার ‘আমাল থেকে প্রতিদিন এক কীরাত করে কমে যাবে। 


‘আবদুল্লাহ্‌ (রহঃ) বলেন, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেছেন, “কিংবা ক্ষেত পাহারার কুকুর ৷” 
(ই.ফা. ৩৮৮১, ই.সে. ৩৮৮০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৮৫ 


LF all ie OG of Lh LG BES LS, COAT Pall 2 GE EES (por) 
IDS 215 KALE ta Uk Ll Ln ks Sy Ck El oa UB HE all dD oe cool 
+ HA Pls US PA I OR Sf OE BC UN 
৩৯১৯-(৫৪/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সালিম (রহঃ) তীর পিতার সূত্রে রসূলুল্লাহ 38% থেকে 
বর্ণনা করেন যে, যে ব্যক্তি শিকারী কুকুর অথবা গৃহপালিত পশু পাহারার কুকুর ব্যতীত অন্য কুকুর পালন করবে, 
তার ‘আমাল থেকে প্রতিদিন দু*’কীরাত করে কমতে থাকবে। 


সালিম (রহঃ) বলেন, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলতেন- “কিংবা ক্ষেত পাহারার কুকুর।” আর তিনি ক্ষেত 
খামারের মালিক ছিলেন। (ই.ফা. ৩৮৮২, ই.সে. ৩৮৮১) 


2d Ae 0 FA 5 ae UOT AG C9 OT En A) 2 293 GS (afon)-T AY 
Cbs YY Ck 1 5 nf Cf BE sh UD UU U8 aso te od Se EG Se oj 
COBDS 23K pele te Uc a Cf Ll 
৩৯২০-(৫৫/...) দাউদ ইবনু রুশায়দ (রহঃ) ..... সালিম ইবনু ‘আবদুল্লাহ তার পিতা হতে বর্ণিত । তিনি 


বলেন যে, রসূলুল্লাহ %% বলেছেন, যে ঘরের মালিক জীব জত পাহারা বা শিকারের কুকুর ব্যতীত অন্য কুকুর 
পালন করবে প্রতিদিন তার ‘আমাল থেকে দু'কীরাত করে কমতে থাকবে। (ই.ফা. ৩৮৮৩, ই.সে. ৩৮৮২) 


0 EL UES YG — Gl oy Bil ~ Ls coh Lh Lt Gis (yoy-TAN) 
BO 09 9 Al i Lait Had oe ‘ff 6° CS Yy Uk 
৩৯২১-(৫৬/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । 


তিনি বলেন যে, নাবী {8 বলেছেন: যে ব্যক্তি ক্ষেত কিংবা বকরীর পাল পাহারার কুকুর অথবা শিকারী কুকুর 


ব্যতীত অন্য কুকুর রাখবে, প্রতিদিন তার সাওয়াব থেকে এক কীরাত করে কমতে থাকবে। 
(ই.ফা. ৩৮৮৪, ইসে, ৩৮৮৩) 


2s 


OH OF O43 FO icy U8 UE YG lea only Hf SESS (ovefev)j-TaNy 
He Cy OU CE oa" UN BE 3 J) Le dA of Cp ld of ss be St 
$5 K ODS sh on U2 SH 5 Vs EAL YS 

ef ru . {fe jr 

“uu YS All a SD dd OH 
৩৯২২-(৫৭/১৫৭৫) আবূ তাহির ও হারমালাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে রসূলুল্লাহ 3% হতে 
বর্ণিত । তিনি বলেছেন, শিকার কিংবা জীবজসু পাহারার প্রয়োজন ছাড়া যে ব্যক্তি কুকুর পালন করে, প্রতিদিন তার 

সাওয়াব থেকে দু'কীরাত করে কমতে থাকে। 


আর আবু তাহিরের বর্ণনায় “ক্ষেত পাহারার জন্যে” কথাটি নেই । (ই.ফা. ৩৮৮৫, ই.সে. ৩৮৮৪) 
১৫ 


Wwww.waytojannah.com 


Contents 
৮৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


of be LA op a CSL 0 EE ES HS Oe ES Cpen-TAUTN 
La 553 a3 BA Ck Sy Gs Ld ch FG a ILD UE GA of be A 
BS C5 Kohl bn 
ED ale USER Ut SG UBER of JH TE OS FY GAN 8 
৩৯২৩-(৫৮/...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন : 
রসূলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি জীবজতু পাহারার অথবা শিকারী অথবা ক্ষেত পাহারার কুকুর ছাড়া অন্য কুকুর 
রাখবে, তার সাওয়াব থেকে প্রতিদিন এক কীরাত করে কমে যাবে। 
যুহরী (রহঃ) বলেন: ইবনু ‘উমারের নিকট আবূ চ্রাইরার বক্তব্যটি উল্ুখ করা হলে তিনি বললেন : আল্লাহ 
আবু হুরাইরার প্রতি রহমত করুন! তিনি ছিলেন একজন কৃষক । (ই.ফা. ৩৮৮৬, ই.সে. ৩৮৮৫) 


Ee LAL ip BS AHO ULL] BE A 3 IAD ES (feo TANE 
CELI POA CE SY LOG f'5 S Le 
৩৯২৪-(৫৯/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন : 


রসূলুল্লাহ 3% বলেছেন, যে ব্যক্তি কুকুর রাখবে তার ‘আমাল থেকে প্রতিদিন এক কীরাত করে কমতে থাকবে, 
তবে ক্ষেত পাহারার কিংবা জীবজস্তু পাহারার কুকুর ব্যতীত । (ই.ফা. ৩৮৮৭, ই.সে. ৩৮৮৬) 


Sd he LATIN BS GO Us CUE ald th GEM BSS (.g-TAN0 
Sie HE A ILO be EIA A AES GAD He BLL HAS AS 
৩৯২৫-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) .....আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ 3% থেকে 
উক্ত রূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৮৮৮, ই.সে. ৩৮৮৭) 


+ She LY Se 
৩৯২৬-(../..) আহমাদ ইবনু মুনযির (রহঃ) ..... ইয়াহইয়া ইবনু আবূ কাসীর-এর সূত্রে উক্ত রূপ বর্ণনা 


করেন। (ই.ফা, ৩৮৮৯, ই.সে. ৩৮৮৮) 
SS Ue te - 5G oS - Ah te Be aw Lh TES ES (pj-TAYY 
Ho ky Ah Ui 553 oa BE 4 U2) OU U6 BOA Ul CAs U5 wo HS ite 
rb C3 KE tn AB pe YY; 
৩৯২৭-(৬০/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, 


রসূলুল্লাহ 3% বলেছেন : যে ব্যক্তি এমন কুকুর রাখবে যা শিকারী অথবা বকরীর পাল পাহারা দেয়ার উদ্দেশ্য 
ব্যতীত তাহলে প্রতিদিন তার ‘আমাল থেকে এক কীরাত.করে কমতে থাকবে । (ই.ফা. ৩৮৯০, ই.সে. ৩৮৮৯) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৮৭ 


SILL ALS oh 5 Le HL le AR UE Ss Lh GS ES ovfuy-TANA 
- HE sh J El to Fe hd ln UXO RY ~ RS of CF Oe os A ET 5 0 
19 US Le tn Uk Ln Vy ET Re GY UK CE ofa 5% BEE ll UD cian Uh 
aad ti Us 5) OU BEE 2h U0 tre Tih Cia CH UG LV 
৩৯২৮-(৬১/১৫৭৬) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... সুফ্‌ইয়ান ইবনু যুহায়র (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি ছিলেন শানূআহ গোত্রের লোক রসূলুল্লাহ 3%-এর সাহাবী । তিনি বলেন : আমি রসূলুল্লাহ $%-কে বলতে 
শুনেছি যে, যে ব্যক্তি এমন কুকুর পালন করবে যা তার ক্ষেতের বা জীবজস্তু পাহারার কাজে ব্যতীত হয়, তবে 
প্রতিদিন তার নেক ‘আমাল থেকে এক কীরাত পরিমাণ কমতে থাকে। রাবী বললেন : আপনি কি এ কথা 
রসূলুল্লাহ 3-এর থেকে শুনেছেন? তিনি বললেন, হ্যা, এ মাসজিদের প্রভুর শপথ । (ই.ফা. ৩৮৯১, ই.সে. ৩৮৯০) 
10h HB be bell ES 1 A Oy AEE, Cl Lh 33 BS (pgrrANA 
HE ll J) U5 JH Gt A) off Os Ue poe Hy 5 ys 05 CY AUS Has 


হতে বর্ণিত যে, তাদের নিকট একবার সুফ্ইয়ান ইবনু আবূ যুহায়র আশৃ-শানায়্যিযু প্রতিনিধি হয়ে আগমন করেন। 
অতঃপর তিনি বলেন যে, রসূলুল্লাহ 3% বলেছেন : উপরের অনুরূপ । (ই.ফা. ৩৮৯২, ই.সে. ৩৮৯১) 
Lai El 2 GL - NN 
১১. অধ্যায় : শিঙ্গা লাগিয়ে মজুরী নেয়া হালাল 
— ell BS 15 A £5 les ee 0 TE Co 3 a EES (owparj-rar. 
HE sl U4 Gl JH GDh LE ie A ts Od Ue I ch te — DS ON bos 
GL Uy 235 on LE LES Al LK Lb tn cela BALL LSS 
EI Kl ta AS LE ss IS 
৩৯৩০-(৬২/১৫৭৭) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ‘আলী ইবনু হুজৃর (রহঃ) ..... হুমায়দ (রহঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আনাস ইবনু মালিক (রাযিঃ)-এর নিকট শিঙ্গা দিয়ে উপার্জন করা সম্পর্কে জিজ্ঞেস করা 
হলে তিনি বলেন, রসূলুল্লাহ 3% শিঙ্গা (নিজ শরীরে) লাগিয়েছেন। আবূ তাইবাহ্‌ তাকে শিঙ্গা দিয়েছে। তিনি- 
তাকে দু’সা' খাদ্য বস্তু দেয়ার নির্দেশ দেন এবং তার মুনিবের সাথে আলোচনা করেন। এতে তারা তার উপর 


ধার্যকৃত কর কমিয়ে দেয়। তিনি আরো বলেন : তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও শিঙ্গা তার মধ্যে একটি 
উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) এটা তোমাদের গুঁষধের মধ্যে অধিক ফলদায়ক । (ই.ফা. ৩৮৯৩, ই.সে. ৩৮৯২) 


Wwww.waytojannah.com 


Contents 


৮৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


Ld te 8 AL te - GIO a - a ES CE AES (nn-rar) 
LS Ys Goad Hl Gah a ES Ce Ld 2 U6 Se has KG ih AE te 
Fl is 
৩৯৩১-(৬৩/...) ইবনু আবু ‘উমার (রহঃ) ..... হুমায়দ (রহঃ)-এর সূত্রে বর্ণিত । তিনি বলেন, আনাস 
(রাযিঃ)-এর নিকট শিঙ্গা দিয়ে মজুরী গ্রহণ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। অতঃপর তিনি এরূপ বর্ণনা করেন। 
তাছাড়া তিনি বলেন, তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও শিঙ্গা লাগানো এবং ‘কুসতুল বাহরী (চন্দন কাঠ) 
ব্যবহার তার মধ্যে অতি উত্তম ব্যবস্থা । অতএব তোমরা তোমাদের শিশুদের কণ্ঠনালী চেপে বসিয়ে দিয়ে কষ্ট দিও 
না। (ই.ফা. ৩৮৯৪, ই.সে. ৩৮৯৩) 
CE ্ SE EY ue EEA ES LL ES AD [5 ol = ] Ys) Ee ER (.. A-YA Tা 


Fl 


UF Sd a3 PS, ce Ss * Els: Al Sd LES Ui LSE HE Lo ES JL 
৩৯৩২-(৬৪/...) আহমাদ ইবনু হাসান ইবনু খিরাশ (রহঃ) ..... হুমায়দ (রহঃ)-এর হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, নাবী 3 আমাদের শিঙ্গা লাগিয়ে থাকে এমন বালককে 
ডেকে পাঠান। সে তার শরীরে শিঙ্গা লাগায়। অতঃপর তিনি তাকে এক সা অথবা এক মুদ বা দু’ মুদ পরিমাণ 
পরিশোধ করতে আদেশ করেন এবং তার সম্পর্কে আলোচনা করেন। এতে তার উপর থেকে কর ত্রাস করে দেয়া 
হয়। (ই,ফা, ৩৮৯৫, ই.সে. ৩৮৯৪) 
JD Uf cle of oF cl te one OF ES hls te LASS ins Ul ml 
« BS EU BES holy LAE BE al 
৩৯৩৩-(৬৫/১২০২) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ইবনু ‘আব্বাস 
(রাখিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% শিঙ্গা লাগিয়েছেন এবং শিঙ্গা প্রয়োগকারীকে তার মজুরী দিয়েছেন এবং 
তিনি নাকে ওঁষধ ঢেলে ব্যবহার করেছেন। (ই.ফা. ৩৮৯৬, ই.সে. ৩৮৯৫) 
4 UST Yi - 3d his — ALS LO TE, PAI LS SEL Bs (nyorars 
La oY Le HE 0 DS UE Ae ol oF < Ud oF pol be a COB Gj 
+ BEE Sy HEL 6 hs fm be Lo UG HG Ll BE ‘a cl 
৩৯৩৪-(৬৬/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, বানু বায়াযাহ্‌-এর একটি গোলাম নাবী 3-কে শিঙ্গা লাগায়। নাবী ৪ তাকে মজুরী প্রদান 


করেন এবং তার মালিকের সাথে আলোচনা করেন। এতে সে তার উপর থেকে ধার্যকৃত দৈনিক মজুরীর হার 
কমিয়ে দেয়। যদি তা হারাম হতো তা হলে নাবী 3% তাকে দিতেন না। (ই.ফা. ৩৮৯৭, ই.সে. ৩৮৯৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান | ৮৯ 


aA el 233 GY - NY 
১২. অধ্যায় : মদ বিক্রি করা হারাম 

la 3 Yl Ae 0 ce Le GG dtl TE Lh al Le Bo (VevafAv)- YANO 
bs BRE AM JA cds Uh GIS me ol be GL ef 0 LAM a Bo 
Gis Iie UK Ld Vl Vd Jie A ls Sally ald iS ah ty A UG U6 Lcd, 
Cd Tash A cS dt 8 al U6 SS Toms YY ES CSU 3 ly SB Ls 
Gh df Wie Bip UE Cy Ll SELL U6 0 EY LOE Et Vie Fie No A 
E ELS Aish 
৩৯৩৫-(৬৭/১৫৭৮) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার কাওয়ারীরী (রহঃ) ..... আবূ সা'ঈদ খুদরী (রাঘিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 38%-কে মাদীনায় খুত্বা দিতে শুনেছি। তিনি বলেছেন: হে লোক সকল! 
আল্লাহ তা'আলা মদের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। হয়তো এ ব্যাপারে তিনি শীঘ্রই কোন সুস্পষ্ট নির্দেশ দান 
করবেন। সুতরাং কারো নিকট এর কিছু থাকলে সে যেন তা বিক্রি করে দেয় এবং কাজে লাগায় । রাবী বলেন, 
অল্প কয়েক দিন পরেই নাবী 3% বললেন : আল্লাহ তা'আলা মদ হারাম করে দিয়েছেন। সুতরাং যার নিকট এ 
আয়াত পৌছবে এবং তার নিকট এর কিছু অবশিষ্ট থাকে, তবে সে যেন তা পান না করে এবং বিক্রি না করে। 

রাবী বলেন, তখন যাদের নিকট তা ছিল, তা নিয়ে তারা মাদীনার রাস্তায় নেমে আসলো এবং ঢেলে দিলো। 
(ই.ফা. ৩৮৯৮, ই.সে, ৩৮৯৭) 

Ae be A 0 AD be aie 03 UA BES ams 0 Hf EES (vovapaj-rars 
billy - nll ff Bn: C ke 05 A Se 0 - Lae Bl tn UN Ls ch a 
ey 52 GAD Ae be abl 0 A be PIES od ts WL ey OF Us 4 
40 UY oe 0 UE ipl Ce Lad Ce le C3 A SE Uf - ne Al ta — Csi 
YO ES Sh ce Uk BG AULD SOG LS) BE sh JA sal 
RS ES GU U8 a SA OB oC i FE a UL HO ed 
G3 CURDS CR ES EA U6." Us 
৩৯৩৬-(৬৮/১৫৭৯) সুওয়াইদ ইবনু সাঈদ ওআবূ তাহির (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবন ওয়ালাতা আস 
সাবাঈ মিসূরী (রহঃ)-এর সূত্রে বর্ণিত যে, তিনি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর নিকট আদঙ্গুরের রস 
সম্পর্কে জিজ্ঞেস করেন। ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেন, এক ব্যক্তি রসূলুল্লাহ 38%-এর নিকট এক মশক মদ 
উপহার স্বরূপ নিয়ে আসে। রসূলুল্লাহ 3% তাকে বললেন : তুমি কি জান না যে, আল্লাহ সেটা হারাম করে 
দিয়েছেন? সে বলল, না। অতঃপর সে এক ব্যক্তির সাথে কানাকানি করল । রসূলুল্লাহ 3% সে ব্যক্তিকে জিজ্ঞেস 
করলেন, তুমি তাকে গোপনে কী বললে? সে বলল, আমি তাকে এটা বিক্রি করার পরামর্শ দিয়েছি। এরপর তিনি 


বললেন, যিনি (আল্লাহ্‌) এটা পান করা হারাম করেছেন তিনি এর বিক্রিও হারাম করে দিয়েছেন। রাবী বলেন, 
এরপর সে মশৃকের মুখ খুলে দিলো এবং তার মধ্যে যা কিছু ছিল সব পড়ে গেল । (ই.ফা. ৩৮৯৯, ই.সে, ৩৮৯৮) 


www.waytojannah.com 


Contents 


৯&০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


) ~~ ue yt 9 als a uy nl ws Al i Ec (Cfo) TATY 
+ He BE A J) LF we ch Se dey 0 AA Sc Cc Men 
৩৯৩৭-(.../...) আবূ তাহির (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ 38 
অনুরূপ বর্ণনা করেন । (ই.ফা. ৩৯০০, ই.সে. ৩৮৯৯) 
GEL OR ES 2) I PA Sh GELS ms Cs TAY BS (onpay-rATA 
EE 33% GF 8B ll ce ্া HE A J) ER TEN Fe 
৩৯৩৮-(৬৯/১৫৮০) যুহায়র ইবনু হার্ৃব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 


বর্ণিত । তিনি বলেন, সূরা আল-বাক্বারাহ-এর শেষের আয়াতগুলো লোকদের পড়ে শোনান। এরপর মদের 
বেচাকেনা নিষিদ্ধ ঘোষণা করেন। (ই.ফা. ৩৯০১, ই.সে. ৩৯০০) 


< EE ily, - a2 0 SOY SX Hs dG ss Gs (.pw)j-rAr 
be iyma UF plus Le ESL of dls a [EA AY UN, EFA UE] J - 
Ad od BE ULES i U9 GH Tog pa te CO cll CS i Le ie 


EE sn i 
৩৯৩৯-(৭০/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, EEE Gs 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন সূরা আল-বাক্ারাহ-র সুদ সম্পর্কীয় শেষের আয়াতগুলো 
নাযিল হলো তখন রসূলুল্লাহ বু মাসজিদের দিকে বের হয়ে আসেন এবং মদের বেচাকেনা নিষিদ্ধ ঘোষণা 
করেন । (ই.ফা. ৩৯০২, ই.সে. ৩৯০১) 
ALAS AIENy lg Sal es is Gl - NY 
১৩. অধ্যায় : মদ মৃত্যু শুক ও মুক বিজ করা হরর 
wl of she Le > dl 5 3 be Gn nw Lh TEES ES (ompy-TAE 
LAS dh ty Ky A CE Uk FE sl UL EY a 5 55 2 Ce CUD 
Sl Gs ols © Hah LCT th I UO py Day Hy Sa) eh 
th 6 sb Se HE sh UD CHS AY IE A Ue ily hb es CAS 
AL kG 20 hal Gat ee LAC So Fed Se 
৩৯৪০-(৭১/১৫৮১) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, 


তিনি রসূলুল্লাহ 3ু%-কে মাক্কাহ্‌ বিজয়ের বছরে মাক্কায় অবস্থানকালে বলতে শুনেছেন, আল্লাহ ও তীর রসূল হারাম 
ঘোষণা করেছেন মদ, মৃতজস্তু, শুকর ও মূর্তি বিক্রয় করা। তখন জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রসূল! মৃতজস্তুর 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৯১ 


চর্বি সম্পর্কে আপনি কী বলেন? কেননা এটা নৌকায় লাগান হয়, চামড়ায় মালিশ করা হয় এবং মানুষ এর দ্বারা 
আগুন জ্বালায় । তখন রসূলুল্লাহ 3 বললেন : না, তা হারাম । অতঃপর রসূলুল্লাহ 3% বলেন, আল্লাহ ইয়াহুদী 
জাতিকে তখনই ধ্বংস করেছেন, যখন আল্লাহ তাদের মৃতের চর্বি হারাম করেন আর তারা তা গলিয়ে বিক্রি 
করেছে এবং তার মূল্য খেয়েছে। (ই.ফা. ৩৯০৩, ই.সে. ৩৯০২) 
0 all xe te AL Hf Gs YU a Ls AES L8H GBs (pyr 
oC pl fo BE Al J CLA UB GH CF ple LF mss of OF 5 be Sh 
Ll iS UU oa off OF 8 ED a Ae Le pole Ul a WL Es cE ts Le 
Ee es 


ভারি হয় 'পাৰদ্যাহ, (যার!) হতে বিড় ছিনি বলের, bi EULER 
লাইসের হাদীসের অনুরূপ বলতে শুনেছি। (ই.ফা. ৩৯০৪, ই.সে. ৩৯০৩) 
a bil, AD ERE “n> 0 ASS LS “ ed Ee FLEA (eavfyr)y-TAEY 
ES AU Se Es Ob code 9 oo lh bo uae be ie ts Ok Go 1 
LA he CUA Se Ah CS U5 HE Ah UL Hibs AL Ls Ah BG UB Vas 
+ Ugo Us sl 
৩৯৪২-(৭২/১৫৮২) আবূ বাক্র ইবনু আৰৃ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) 
is ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, ‘উমার (রাযিঃ)-এর নিকট এ খবর এলো যে, সামুরা 
(রাযিঃ) মদ বিক্রি করেছেন। তখন তিনি বললেন, আল্লাহ সামুরার ধ্বংস করুন। সে-কি জানে না যে, রসূলুল্লাহ 
3% বলেছেন : আল্লাহ ইয়াহুদী জাতির উপর অভিশাপ দিয়েছেন। তাদের উপর চর্বি হারাম করা হয়েছিল। 
এরপর তারা তা গলিয়ে বিক্রি করে। (ই.ফা. ৩৯০৫, ই.সে. ৩৯০৪) 
GF - er) (8) oT E30 Be 6 0h Be bs BB Cyn TA 
+ He ALY i by of se 
৩৯৪৩-(.../...) উমাইয়্যাহ্‌ ইবনু বিসৃতাম (রহঃ) ..... ‘আম্র ইবনু দীনার (রহঃ) হতে উক্ত সানাদে 
উল্লিখিত রূপ বর্ণিত । (ই.ফা. ৩৯০৬, ই.সে. ৩৯০৫) 
AR OB BS GE 2 ED UST cdo wR LS EE GE (earfvr)-TAEE 
thy O56 OU FE Ahn JD 5A Ho 09 an bo et 3 aa 
‘ EE 1k, GEG La Lee Ah 2 Sg 
৩৯৪৪-(৭৩/১৫৮৩) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে রসূলুল্লাহ 3% হতে 


বর্ণিত । তিনি বলেন : আল্লাহ ইয়াহ্ণ্দীদের ধ্বংস করে দিন! তিনি তাদের উপর চর্বি হারাম করেছেন, তারপর 
তারা তা বিক্রি করে মূল্য ভক্ষণ করেছে। (ই.ফা. ৩৯০৭, ই.সে. ৩৯০৬) 


Wwww.waytojannah.com 


Contents 


৯২ . সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


bp ant 09 0 O53 GOA hy OUST Ss Or > FS (nse 
EE il belo FA S58 A HE BEE 30 J) UG IE SA of CF LLY 0 3 


PARES f 
৩৯৪৫-(৭৪/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


রসূলুল্লাহ 3% বলেছেন: আল্লাহ ইয়াহ্দী জাতিকে ধ্বংস করুন। তাদের উপর চর্বি হারাম করা হয়েছে, তারপর 
তারা তা বিক্রি করে তার মূল্য ভক্ষণ করেছে। (ই.ফা. ৩৯০৮, ই.সে. ৩৯০৭) 


WA el -1t 
১৪. অধ্যায় : সুদ 
USE 2 of UF cg3b LP MI co Sh UN 3 OF 3 BES (vonipvey-Tain 
Lb J 2 le Ua 1 Vy dias Sia YY CRY LAD 16 3 UU BE sh U0 
Rl UE Wie 155 9 8 cle Wa LAE YS di Die SY G5 Go 
৩৯৪৬-(৭৫/১৫৮৪) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ সাঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 38% বলেছেন : তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান না হলে বিক্রি করো না, সেটার এক অংশ 


অন্য অংশ অপেক্ষা বেশী করো না। আর রূপার বিনিময় রূপা সমান সমান না হলে বিক্রি করো না এবং সেটার 
এক অংশ অপর অংশ অপেক্ষা বেশী করো না। আর সেটার কোনটিকেই নগদের বিনিময়ে বাকীতে বিক্রি করো 


না । (ই.ফা. ৩৯০৯, ই.সে. ৩৯০৮) 
be ih GET pi) CLA By Ce SH EES cls 0 HGS EES (..fva)-T EY 
EE 00 od FE J C2 BGS Bee TU a in BOHN Sb SH 
sk RS GB GN Le Ul sl Se CAL GG US a) OF SSS bo Ss ly ad Se AS 
Sey Gy G9 gh be 0 HE Ah UOT SS GOH SY EGS aoe 3 fl) 
< UG ah, Se LL a az as ie S| ANAS FUE hs 
১) Gb GM 5 VY A CA 15 3" 05% BEE ll UL GON coy Ge 
LEY Re Ge UE ETS oad fe Ca EY Sas 
৩৯৪৭-(৭৬/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুমৃহ (রহঃ) ..... নাফি' (রহঃ)-এর সূত্রে বৰ্ণিত 
যে, লায়স গোত্রের এক ব্যক্তি ইবনু ‘উমার (রাযিঃ)-কে বলল যে, আবু সা‘ঈদ খুদ্রী (রাযিঃ) রসূলুল্লাহ 3% থেকে 
এটা বর্ণনা করেছেন : কুতাইবাহ্র বর্ণনা রয়েছে এটা শুনে ‘আবদুল্লাহ নাফি‘ (রহঃ)-কে সঙ্গে নিয়ে চলে গেলেন। 
আর ইবনু রুম্‌হ (রহঃ)-এর বর্ণনা মতে নাফি‘ (রহঃ) বলেন, এরপর ‘আবদুল্লাহ (রহঃ) চলে গেলেন; আমিও 


লায়সী গোত্রের লোকটি আমাকে জানিয়েছে যে, আপনি এ কথা প্রচার করছেন- রসূলুল্লাহ 3% রূপার বিনিময়ে 
রূপা সমান পরিমাণ ব্যতীত বিক্রি করতে নিষেধ করেছেন, তদ্ৰূপ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ পরিমাণের সমান ব্যতীত 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৯৩ 


বিক্রি করতে নিষেধ করেছেন। তখন আবূ সা'ঈদ (রাযিঃ) আপন অঙ্গুলি দ্বারা তার দু'চোখ ও দু'কানের দিকে 
ইঙ্গিত করে বললেন, আমার চক্ষুদ্বয় দেখেছে ও কর্ণদবয় শুনেছে রসূলুল্লাহ স-কে এ কথা বলতে যে, তোমরা 
স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করো না এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য বিক্রি করো না, সমান সমান পরিমাণ ব্যতীত । 
আর তোমরা সেটার এক অংশকে অন্য অংশ অপেক্ষা বেশী করো না এবং হাতে হাতে ব্যতীত নগদের বিনিময়ে 
বাকীতে বিক্রি করো না। (ই.ফা. ৩৯১০, ই.সে. ৩৯০৯) 


ih ts SOs Bi, E IS OF od nh BES ES 3 UES BS (Joy TAEA 


sls He Bap Bie 05 Us YY Shy 

৩৯৪৯-(৭৭/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবৃ সা‘ঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ 

3% বলেছেন : তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে রৌপ্য ওজন ও পরিমাণ সমান সমান হওয়া 
ব্যতিরেকে বিক্রি করো না। (ই.ফা. ৩৯১২, ই.সে. ৩৯১১) 


CO ES 1G se LE LN aes 2 DIRS aly 3 GS (enevay-TA0. 
S53 Da off 0 UE A YY Uk UG CB Cs Cie UF ind be SIA 
“GEA RIN YY GORY Tin 18S " U6 BEE sh UU OE SUE te 


1 GG A ily iLal Gly ~vo 
১৫. অধ্যায় : স্বর্ণের বদলে রৌপ্য ও রৌপ্যের বদলে স্বর্ণ নগদ বেচাকেনা 

2 cS Ul py bh Lat Ey Cf EG ws 0 HE Es (rompay- rao) 
A 05 Alb UB arn kay te UH CH U6 43 OED 0 3 0 AL Le leh OH 
SE bh ts EU ty hs CS i 1 Uh 2 AS Gf Sh oss RT 
SA 0 0 NY GD chy Gh" U6 BE al UL LH AS A A A Led a, 

CLG Hh YY Uo Sy Ay cy sh YD etl relly a sh Yu 
১৬ 


Wwww.waytojannah.com 


Contents 


৯৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৩৯৫১-(৭৯/১৫৮৬) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও ইবনু রুম্হ (রহঃ) ..... মালিক ইবনু আওস ইবনু হাদাসান 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি এ কথা বলতে বলতে আগালাম যে, দিরহাম বিনিময় করতে পারে এমন 
কে আছে? তখন তালহাহ্‌ ইবনু ‘উবাইদুল্লাহ (রাযিঃ) ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর নিকটেই ছিলেন- তিনি 
বললেন, তোমার স্বর্ণ আমাদেরকে দেখাও এবং তুমি পরে এসো । আমাদের গোলাম যখন আসবে তখন তোমার 
রৌপ্য দিয়ে দিব। তখন ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বললেন : কখনো নয়; আল্লাহর শৃপথ! হয় তুমি তার 
দিরহাম এখনই প্রদান করো, অন্যথায় তার স্বর্ণ তাকে ফিরিয়ে দাও। কারণ, রসূলুল্লাহ 3% বলেছেন: স্বর্ণের 
বিনিময়ে স্বর্ণ নগদ নগদ বিক্রি না হলে সুদ হবে, গমের বিনিময়ে গম নগদ নগদ এবং হাতে হাতে বিক্রি না হলে 
সুদ হবে, যবের বিনিময়ে যব নগদ নগদ না হলে সুদ হবে এবং খেজুরের বিনিময়ে খেজুর নগদ বিক্রি না হলে 
তাও সুদে পরিণত হবে। (ই.ফা. ৩৯১৪, ই.সে. ৩৯১৩) 
0p HEE Of oR GEMS ia 0 IRS AS of OF 8H ESS (deg rier 

+ SEY Se cs A 

৩৯৫২-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ (রহঃ) ..... যুহ্রী (রহঃ) 
হতে উক্ত রূপ বর্ণিত হয়েছে। (ই.ফা. ৩৯১৫, ই.সে. ৩৯১৪) 
of be nd te 5 bh MS Eo dg nosh aE Lh all EE ES (vompasy-vaor 
Saat sf ean of 1 U6 each A Od UG ts A Us HE 3 PLE CS UN KS 
El Ke li ces UE USE SU mala oj BE Cs UA ee 5 CH 
LD EIS Sel BE UD Le DU Eas be LT Ea D3 UG EOS pe 
ANY CAD 9 be 5 BE YD U0 Se 0 UB GE sala BE EG 
54 iy Ge ply BH SY pally Gly Sadly Sy pail pails ‘Hy Sy Lay Rl 
LES JE) CY UB Gps FEL SS Ell C 5 3 BIS El Es 
Koh SEG wall 5 OE be es ph He La, Bg US 4 CE BE aly ds be 
Ay a L-U BEE HL EE Us HE A J) x Was ww os I; ডি 

AI oa 
: 25535 1 SED JU 

৩৯৫৩-(৮০/১৫৮৭) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার কাওয়ারীরী (রহঃ) ..... আবূ কিলাবাহ্‌ (রহঃ) হতে বর্ণিত 
তিনি বলেন, আমি সিরিয়ায় এক মাজলিসে উপস্থিত ছিলাম। তথায় মুসলিম ইবনু ইয়াসারও ছিলেন। এমন সময় 
আবুল আশ‘আসের আগমন হলো । তারা বলল, আবুল আশ'‘আস, আমিও বললাম, আবুল আশ'‘আস (এসেছেন) 
অতঃপর. তিনি বসলেন। আমি তাকে বললাম, আমাদের ভাইদের কাছে ‘উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ)-এর 
হাদীসটি শোনান। তিনি বললেন, আচ্ছা আমরা একবার এক যুদ্ধে অবতীর্ণ হই । মু‘আবিয়াহ্‌ (রাযিঃ) ছিলেন 
সেনাপতি ৷ প্রচুর পরিমাণ গনীমাত আমাদের হাতে । আমাদের এ গনীমাতের মধ্যে রূপার একটা পাত্রও ছিল 


মু‘আবিয়াহ্‌ (রাযিঃ) সেটা লোকদের বেতন-ভাতার বিনিময়ে বিক্রি করার জন্যে একজনকে আদেশ দান করেন 
লোকেরা সবাই এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করল । ‘উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ)-এর নিকট এ সংবাদ পৌছলে 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৯৫ 


তিনি দণ্ডায়মান হন এবং বলেন, আমি রসূলুল্লাহ 3%%-কে নিষেধ করতে শুনেছি- স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের 
বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর ও লবণের বিনিময়ে লবণ 
বিক্রি করতে, পরিমাণে সমান সমান ও নগদ নগদ ছাড়া। যে অতিরিক্ত দিবে বা অতিরিক্ত গ্রহণ করবে সে সুদের 
কাজ-কারবার করল । এরপর লোকজন যা কিছু নিয়েছিল তা ফেরত দিলো এবং মু'আবিয়াহ্‌ (রাযিঃ)-এর নিকট 

সংবাদ পৌছে দিলো। তিনি ভাষণ দিতে দাড়িয়ে গেলেন এবং বললেন, মানুষের একী অবস্থা হলো, তারা 
রসূলুল্লাহ 3% থেকে এমন বহু হাদীস বর্ণনা করেন যা আমরা তার থেকে শুনিনি অথচ আমরা তীর নিকট উপস্থিত 
থাকতাম এবং তারই নৈকট্য পেতাম । এরপর ‘উবাদাহ্‌ (রাযিঃ) দীড়ালেন এবং বর্ণনার পুনরাবৃত্তি করে বললেন, 
আমরা রসূলুল্লাহ 3% থেকে যা কিছু শুনেছি তা অবশ্যই বর্ণনা করব, যদিও মু'আবিয়াহ্‌ (রাযিঃ) তা অপছন্দ 
করেন অথবা বলেছেন যে, যদিও মু‘আবিয়াহ্‌ তাতে দুঃখিত হন। এতে আমার কিছু আসে যায় না, তীর বাহিনীতে 
এক কালো রাত্র না থাকি। 

হাম্মাদ (রহঃ) বলেন, তিনি এ কথাই বলেছেন কিংবা এর অনুরূপ কিছু। হে.ফা. ৩৯১৬, ই.সে. ৩৯১৫) 


be a [er Me ur by AL ) rs ml 9 sa [EE (./---)" Yok 
SS yl Ee iG 
৩৯৫৪-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আইয়ূব (রহঃ) হতে অনুরূপ 
বর্ণনা করেন। (ই.ফা. ৩৯১৭, ই.সে. ৩৯১৬) é 


al [5D bil, ~ ll tb SY CL ES) Elbe Ee (. AF Y৭০০ 

be LD df te sh ast be BU HL &) ES AY IE, Ll sy Jb -Ls 

is Xs, lr, A Ua BE 2 J UG U6 ala 0 HEE ie Yl “4 

5 dis) Ss 1% sls Hn has bE cb Eh BX ay, ll; Lil i 
Bp 1S OS 3 PS CES 1k lth) 


৩৯৫৫-(৮১/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আন্‌ নাকিদ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... 
'উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন: স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের 
বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ 
সমান সমান পরিমাণ ও হাতে হাতে (নগদ) হবে। অবশ্য এ দ্রব্যগুলো যদি একটি অপরটির ব্যতিক্রম হয় 
(অর্থাৎ- পণ্য এক জাতীয় না হয়) তোমরা যেরূপ ইচ্ছা বিক্রি করতে পার যদি হাতে হাতে (নগদে) হয়। 

(ই.ফা, ৩৯১৮, ই.সে. ৩৯১৭) 
[Enc Gl Le ts dele [ES & LE OE SHE OE HES as Y৭০৭ 


Et lr, Al Tain BE all J UF UN Gosh; Mn 0 be al JS 3 
id SH 5 bd 2 15 as Sa play Elly J FA sail pails "Hb ‘iy 
BH 23 hes BY) 

৩৯৫৬-(৮২/১৫৮৪) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ সা‘ঈদ খুদ্রী (রাষিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের 


Wwww.waytojannah.com 


Contents 


৯৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর ও লবণের বিনিময়ে লবণ সমান সমান ও নগদ নগদ হতে হবে। এরপর 
কেউ যদি বাড়তি কিছু প্রদান করে বা অতিরিক্ত গ্রহণ করে তবে তা সুদ হয়ে যাবে। খরহণকারী ও প্রদানকারী এতে 
একই রকম হবে। (ই.ফা. ৩৯১৯, ই.সে. ৩৯১৮) 


A Be Lal Hal GOA os ty by SU se Bi EE 
“Ss ia Sis cA Lad" BG ab UD UB J6 goa Mn ff be al KA 
৩৯৫৭-(../...) “‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... আবূ সা'ঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন বয়ে, 


রসূলুল্লাহ হু বলেছেন: স্বর্ণের বিনিময় স্বর্ণ সমান সমান হতে হবে। অতঃপর উপরের অনুরূপ বর্ণনা করেন। 
(ই.ফা. ৩৯২০, ই.সে. ৩৯১৯) 
Je 5 ae a a ie 5 ly ca S 4 one dl UAE 


TE ads) TE ls 

৩৯৫৮-(৮৩/১৫৮৮) আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল ‘আলা (রাযিঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ বন বলেছেন: খেজুরের বিনিময়ে খেজুর, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব 
ও লবণের বিনিময়ে লবণ সম পরিমাণ ও হাতে হাতে হতে হবে। কেউ যদি বেশী দেয় বা বেশী নেয় তবে সুদ 
হবে। তবে যদি এর শ্রেণী পরিবর্তন হয়। (তবে কম-বেশী জায়িয হবে) । (ই.ফা. ৩৯২১, ই.সে. ৩৯২০) 


Ho ABLY gs CVSS Of Jd te ces JA EES ch aon HH AES (fa) A0A 
৩৯৫৯-(../...) আবু সা'ঈদ আশাজ্জ (রহঃ) ..... ফুযায়ল ইবনু গায্ওয়ান (রহঃ) হতে এ সানাদে বর্ণিত। 


তবে তিনি “হাতে হাতে" কথাটি উল্লেখ করেননি । (ই.ফা. ৩৯২২, ই.সে. ৩৯২১) 
OF oF al Co cad Lx BSS YU kdl Ae Lh daly iS HESS (paso. 
Lal Lally dhs Sie 055 U5 cA GAY ul d RG Su i dy ye ৬ i uw 


৩৯৬০-(৮৪/...) আৰু কুরায়ব ও ওয়াসিল ইবনু বিছা জা (রহঃ) sis SFE a ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ $3 বলেছেন: স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য পরিমাপে সমান 
সমান ও রকমে একই প্রকার করতে হবে। যে অতিরিক্ত দিবে বা অতিরিক্ত গ্রহণ করবে, তা সুদ হবে। 

(ই,ফা, ৩৯২৩, ই.সে. ৩৯২২) 


0 ge UP Dl CH hs OL ie Cdl LLL LY all SE ES (..pn)-TtnN 
UE Sd Y Dy DS U5 BE All JL UGA of UP 3 Oh mn OF pi 
UGE LY AG pa, 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৯৭ 


৩৯৬১-(৮৫/...) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ কা‘নাবী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। 
রসূলুল্লাহ 3% বলেছেন: দীনারের (স্বর্ণ মুদ্রা) বিনিময়ে দীনার, উভয়ের মধ্যে কোনটি বেশী হতে পারবে না এবং 
দিরহামের বিনিময়ে দিরহাম উভয়ের মধ্যে কোনটি বেশী হতে পারবে না। (ই.ফা. ৩৯২৪, ই.সে. ৩৯২৩) 

SET Ge wn ids Jb iy 2 A Se Ul nly Hl 8S (./j-TAMN 
$ he Ey) ৯s md of 0 ge ES 

৩৯৬২-(../...) আবূ তাহির (রহঃ) ..... মূসা ইবনু আবূ তামীম (রহঃ)-এর সানাদে উল্লিখিত হাদীস 

অনুরূপ বর্ণিত হয়েছে। (ই.ফা. ৩৯২৫, ই.সে. ৩৯২৪) 


Es AU BH eh CP ge EG -11 
১৬. অধ্যায় : স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকীতে বিক্রয় নিষিদ্ধ 

ul OP ge Lo AE Ly DULL EG OSE OF HE LY LOL ES oaqay-YA 
YA Ch SG UY 0d ES dd pid df Ro bs df Ss EG US Jd 
BE 2 OG AC oe C3 a El fe ob GA ns SU I 
OD Hy OD 0 Bos OS Ci sy lS i 1 6 Cr UB eh ii od Lai Lach 
+ ES ia UG ACG 255 ei BS Hol 0 
৩৯৬৩-(৮৬/১৫৮৯) মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মাইমূন (রহঃ) ..... ‘আবুল মিনহাল (রহঃ)-এর সূত্রে 
বর্ণিত । তিনি বলেন, আমার এক শরীক মৌসুম পর্যন্ত বা হাজ্জ পর্যন্ত কিছু রূপা বাকীতে বিক্রি করে। অতঃপর সে 
আমার কাছে আসে এবং আমাকে জানায় । আমি বললাম, এ কাজটি ঠিক হয়নি। সে বলল, আমি এটা বাজারে 
বিক্রি করেছি কিন্তু কেউ তো আমাকে এ থেকে বারণ করেনি। এরপর আমি বারা ইবনু ‘আযিব (রাধিঃ)-এর 
নিকট এসে তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, নাবী $% যখন মাদীনায় আগমন করেন, তখন 
আমরা এ জাতীয় ক্রয়-বিক্রয় করতাম । তিনি বললেন, যদি নগদ নগদ হয় তাহলে কোন আপত্তি নেই, আর যদি 
বাকীতে হয় তবে সুদ হবে। তুমি যায়দ ইবনু আরকাম (রাযিঃ)-এর নিকট যাও, যেহেতু তিনি আমার চেয়ে বড় 
ব্যবসায়ী । অতঃপর আমি তাঁর নিকট এসে জিজ্ঞেস করলাম। তিনিও অনুরূপ বললেন ।(ই.ফা, ৩৯২৬, ই.সে. ৩৯২৫) 
JB 05) SL Gl 4 BY OF Le 08 cfd oo sje ts HS Ik dh 
LU AM GN ps be BE A UL i IGS sb Bi LL 
৩৯৬৪-(৮৭/...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আম্বারী (রহঃ) আবুল মিনহাল (রহঃ) হতে বর্ণিত। তিনি 


জিজ্ঞেস করো। কেননা তিনি অধিক বিজ্ঞ ব্যক্তি। এরপর উভয়ে বললেন, রসূলুল্লাহ 3% স্বর্ণের বিনিময়ে রৌপ্য 
বাকীতে বিক্রি করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৩৯২৭, ই.সে. ৩৯২৬) 


Wwww.waytojannah.com 


Contents 


৯৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


SEY al eS Gal a th Be URS Sl Dl Hf BES (vea.paa)-T ne 
AL CAV ashy Hath oo HE 0 JD ce J sl bk BOS off OS GAD Se GS 
Cs 6 is ak Haihy CA GA lis I Ay Loh GAS Hf UA pl He SY 
+ Clas Ties IE 5 1 IG I 
৩৯৬৫-(৮৮/১৫৯০) আবূ রাবী“ ‘আতাকী (রহঃ) ..... আবূ বাক্র (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 38% রৌপ্যের বিনিময়ে রৌপ্য ও স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান না হলে বিনিময় করতে নিষেধ 
করেছেন এবং সর্ণের বিনিময়ে রৌপ্য ক্রয় বরার অনুমতি দিয়াছেন, যেভাবে আমরা চাই এবং রৌপ্যের বিনিময়ে 
শরণ ক্রয় করতে যেরূপে আমরা ইচ্ছা করি। অতঃপর এক ব্যড়ি তাঁকে জিজ্ঞেস করল । তিনি বললেন, হাতে হাতে 

(নগদ) লোকটি বলল, এরূপই আমি শুনেছি। (ই.ফা. ৩৯২৮, ই.সে. ৩৯২৭) 

uss be dbl BS pla ts 3 COT Of OF GEL GED (fe) T AN 

UB UES SALES df Ga YG df Ss 2 - ote 


৩৯৬৬-(../...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... আবূ বাক্র (রাযিঃ) হতে স্মিত I তিনি: বলেন, রসূলুল্লাহ 
3% নিষেধ করেছেন, অতঃপর উক্তরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৯২৯, ই.সে. ৩৯২৮) 
Cxiy TA US FOU es GU NV 
১৭. অধ্যায় : পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয় 
EC লী hy ul Cx 0 se 0 ul only EE (AE YAN 
SUE J GAM; Xe SIS SL IH COG ie 8 yh ish 
i sl Al HE A JD lh ts Ur Ea a5, 2 2; 5: ডঃ ES টু: A 
“0s ৬5 AL Gx BE a JD ARSE Et to 3h 


৩৯৬৭-(৮৯/১৫৯১) আবূ তাহির, আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সারৃহ্‌ (রহঃ) ..... ফুযালাহ্‌ ইবনু ‘উবাদাহ্‌ 
আনসারী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু খাইবারে অবস্থানকালে তাঁর নিকট গনীমাতের একটি 
হার উপস্থিত করা হয়। তাতে পুতি ও স্বর্ণ লাগান ছিল। হারটি বিক্রি হচ্ছিল । রসুলুল্লাহ 3% হারের সাথে যুক্ত 
স্বর্ণের ব্যাপারে আদেশ দান করেন। অতঃপর কেবল সেটাকেই স্বর্ণ) আলাদা করা হয়। এরপর রসূলুল্লাহ 3% 
তাদেরকে বললেন, স্বর্ণের বদলে স্বর্ণ সমান ওজনে বিক্রি করতে হবে। (ই.ফা. ৩৯৩০, ই.সে. ৩৯২৯) 


of 035 be 38 0 a GO off LF CES cps 5 DE BS JA) TUM 
G3 Vs ie LBL EOS LS LG CH UN HE of DUS ie Cll) SS te UL 
EEG I BE 0 SKS Ys TEE Ll oo Sl 8 CEB Uo "5 CSS 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ৯৯ 


৩৯৬৮-(৯০/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ফুযালাহ্‌ ইবনু ‘উবায়দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আমি খাইবারের যুদ্ধের দিনে বার দীনার এর বিনিময়ে একটি হার ক্রয় করি। তাতে ব্রণ ও পুতি ছিল। 
এরপর আমি তা আলাদা করলাম এবং বার দীনারের চেয়ে অধিক পেলাম । রসূলুল্লাহ 38-এর নিকটে বিষয়টি 
আমি উল্লেখ করলাম । তিনি বললেন, আলাদা না করে বিক্রি করা যাবে না। (ই.ফা. ৩৯৩১, ই.সে. ৩৯৩০) 


350 eh bP ON Cl ES YE LS Hs LES ts 58 5 Gs Cp.) a1 
- + ESS SEY ie 
৩৯৬৯-(../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... সা'ঈদ ইবনু ইয়াযধীদ (রহঃ) 
হতে উক্ত রূপ বর্ণিত । (ই.ফা. ৩৯৩২, ই.সে. ৩৯৩১) 
Ah UY Lh GE SS Es Ht UXO Ee lS Ub Ge gs Dd be aia Lo 
“053 EG YY AG CA 5 BE ad J UB Sr ce 
৩৯৭০-(৯১/...) কুতাইবাহ্‌ (রহঃ) ..... ফুযালাহ্‌ ইবনু ‘উবায়দ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা 
খাইবার দিবসে রসূলুল্লাহ 3-এর সঙ্গে ছিলাম । ইয়াহনদীদের সাথে এক উক্িয়া স্বর্ণ দু’ বা তিন দীনারের বিনিময়ে 


ক্রয়-বিক্রয় করতাম । অতঃপর রসূলুল্লাহ 3 বললেন: স্বর্ণের সমান সমান ওজন ব্যতিরেকে বিক্রি করোনা। 
(ই.ফা, ৩৯৩৩, ই.সে, ৩৯৩২) 


X83 LALA AST AE CHE 5 cok OH CAT onlin sf HS (../9-TAV) 
of 8 5 Cd Ee LS EA a Lo AAT Col CS Es ne Uf Cosh sel ss 
Fe 0 Bd ld Goal 1 cl hs Go LAS U3 FS MRLs 1 Li pe 
tI) Shae CB Sg Bie SY CRE Y Bis a AS en His 0 Sb GAS 5 I 

ey Die YY OSL SG sn pry dy tng Ok ch U9 BE 

৩৯৭১-(৯২/...) আবূ তাহির (রহঃ) ..... হানাশ (রহঃ)-এর সূত্রে বর্ণিত । তিনি বলেন, আমরা কোন এক 

সুদে সুযালাহ্‌ ইবনু ‘উবায়দের সঙ্গে ছিলাম। আমার ও আমার সাথীদের অংশে একটি হার আসে যার মধ্যে সণ, 
রৌপ্য ও জাওহার খচিত ছিল। আমি সেটা খরিদ করে রাখতে ইচ্ছা করলাম। তাই ফুযালাহ্‌ ইবনু 'উবায়দবে, 
জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এর স্বর্ণ আলাদা করে এক পাল্লায় রাখ আর তোমার স্বর্ণ অন্য পাল্লায় রাখ এবং 
পরিমাপে সমান সমান না হলে ্রহণ করো না। কারণ, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি: যে ব্যক্তি আল্লাহ 
ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন সমান সমান না হলে গ্রহণ না করে। (ই.ফা. ৩৯৩৪, ই.সে. ৩৯৩৩) 

as Sia ally ei Ob — A 

১৮. অধ্যায় : খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় 

DG C Se SIS kG Ln ah Se Gs se 0 LUA BS (oaxfarj-TAVY 


be BE Bt 0 As ah UH Oh oh ie be ci Ba LT ml sf 


Wwww.waytojannah.com 


Contents 


১০০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 

bla Sl Sh x ts BB UH wd play LE LT Bo se 5 a 

J OSE Yo 5 Shs Sb HID ed UJ Uy ER VE le CH pL at BD 

Hg aks Ey U6 nia Sia platy pl U3 BE 4 U2 Ed CS A dhs Die 
to OGG A 05 hes UB ES U3. ill 


৩৯৭২-(৯৩/১৫৯২) হারুন ইবনু মারুফ ও আবূ তাহির (রহঃ) ..... মামার ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ). হতে 
বর্ণিত । তিনি এক সা গমসহ তার গোলামকে পাঠিয়ে দেন এবং বলে দেন যে, এটা বিক্রি করে তা দিয়ে যব 
কিনে আনো। গোলাম চলে যায় এবং এক সা' ও সা'য়ের কিছু অতিরিক্ত গহণ করে। যখন সে মা'মারের নিকট 
উপস্থিত হলো এবং যখন তাঁকে এ বিষয়ে অবহিত করল মামার (রহঃ) তাকে বলল, তুমি এরূপ কেন করেছ? 
পুনরায় যাও ও তাকে ফেরত দাও, সমপরিমাণ ব্যতীত কিছুতেই গ্রহণ করবে না। কারণ, আমি রসূলুল্লাহ $ে-কে 
বলতে শুনেছি : খাদ্যের বিনিময়ে খাদ্য সমান সমান হতে হবে। আর এ সময়ে যব ছিল আমাদের খাদ্য । তাকে 


জিজ্ঞেস করা হলো এটা তো সেটার অনুরূপ নয়। তিনি বললেন, অনুরূপ হওয়ার আশংকা আমি বোধ করছি। 
(ই.ফা. ৩৯৩৫, ই.সে. ৩৯৩৪) 


Me Ce - nt ES - AA [ES id LLL 5s ad 4 (Nerf) -Y AVY 
Hs se Uf SHAY LEG 8h © Be ee © ALD A 0 te OF nai 
sh 208 U8 oso Sly Pl SE oe HLL GCA pe oh S| Si HE Als Io 
Ju Eh be gta El GRY sh UFO Ua Y ub Ek 5 58 bo 
Ca SE 15 te Sb 1 FY tik aa 5 Bas ie LST Lb Y BE al Ju) 


৩৯৭৩-(৯৪/১৫৯৩) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা'নাব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাষিঃ) ও আবূ 
সা'ঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত । তারা উভয়ে বর্ণনা করেন যে, আনসারদের ‘আদী গোত্রের এক ব্যক্তিকে 


রসূলুল্লাহ সু খাইবারে আমির নিযুক্ত করেন। সে জানীব জাতীয় (উন্নত মানের) খেজুর নিয়ে আসে। রসূলুল্লাহ 
3% তাকে জিজ্ঞেস করলেন, খাইবারের সমস্ত খেজুরই কি এ রকম? সে বলল, না; আল্লাহর কসম, হে আল্লাহ্‌র 
রসূল! আমরা মিশ্রিত খেজুরের দু' সা‘-এর বিনিময়ে এক সা' ক্রয় করি । রসূলুল্লাহ 3% বললেন: এরূপ করো না 
বরং সমান সমানভাবে করো অথবা একটি বিক্রি করে তার মূল্য দিয়ে অন্যটি খরিদ করিও, অনুরূপভাবে ওজনের 
ক্ষেত্রেও । (ই.ফা. ৩৯৩৬, ই.সে. ৩৯৩৫) 

Se OF de 0 mal Se be AL ce SH US SS 0 AS ES (teyoravt 
HE all 0 0 GTA of 83 GS me of C2 EA Se Cp HF Sg 
As y J i G5 55 Kl BE JON UB sh Si BUS TS cle SE) Ta 
2 Jb Di" PE al Jo iy eta get ii tt SEY dh IG 


. "Ge AI i BS AIL 
৩৯৭৪-(৯৫/...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবু সা'ঈদ খুদ্রী ও আবূ হূরাইরাহ্‌ (রাখিঃ) হতে 
বর্ণিত । রসূলুল্লাহ 3% এক ব্যক্তিকে খায়বরের আমির নিযুক্ত করেন। সে জানীব শ্রেণীর খেজুর নিয়ে তীর নিকট 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ১০১ 


আগমন করে। রসূলুল্লাহ 3% তাকে জিজ্ঞেস করলেন : খাইবারের সব খেজুর কি এ শ্রেণীর? সে বলল, হে 
আল্লাহ্‌র রসূল! আল্লাহর কসম! এরূপ নয়। আমরা এ শ্রেণীর এক সা দু’ সা'র বদলে এবং দু’ সা' তিন সা'র 
বদলে খরিদ করে থাকি । রসূলুল্লাহ 3 বললেন : এরূপ করো না। মিশ্রিত খেজুর দিরহামের বিনিময়ে বিক্রি 
ATR ৩৯৩৭, ইসে. Mattes 


ste Le - Lj Li UE SS dat 0s le es 
OE CT “AS af AS ss SOS - DL EH A - AE 
0k CH ee 2° HE 0 UD UB GS Sg Dy HE U6 cme UCL Uk A so 
"lh ie all Jy J BE Lh ld play iol te Ch Lp Ui U6 5 Uy U8 
3 ABT oi Bd LNG AS YS SW ES, LEY GN te 

be Sd den OH KS 

৩৯৭৫-(৯৬/১৫৯৪) ইসহাক্‌ ইবনু মানসূর, মুহাম্মাদ ইবনু সাহল তামীমী ও ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর 
রহমান দারিমী (রহঃ) ..... জা লাহ (ঘামি) হাত. ব্িত। তিনি বলেন, বাণী জাতীয় খের নিট বিলাল 
(রাযিঃ) আগমন করলেন। রসূলুল্লাহ 3% তাঁকে জিজ্ঞেস করলেন, এ কোথেকে এনেছ? বিলাল (রাযিঃ) বলল, 
আমাদের নিকট নিম্ন শ্রেণীর খেজুর ছিল আমি তা থেকে দু’ সা* এক সা'-এর বিনিময়ে বিক্রি করেছি, নাবী 38 - 
কে খাওয়ানোর জন্যে । রসূলুল্লাহ 3% তখন বললেন : হায় আফসোস! এতো সাক্ষাত সুদ, এরূপ করো না, বরং 


" যখন তুমি খেজুর ক্রয় করতে চাও, তখন এটাকে বিক্রি করবে, তারপর এর মূল্য দ্বারা ক্রয় করবে। 
ইবনু সাহ্‌ল (রহঃ) তাঁর বর্ণনায় ‘তখন!’ শব্দটি উল্লেখ করেননি । (ই.ফা. ৩৯৩৮, ই.সে, ৩৯৩৭) 


AL “i ve Us Es cil th IAA LL gt 0 LL Bs ( JAY)" Y৭V৭ 
GS tab U8 Sa FE Al UD i ON we of Ce dT of 2 a 
E25 G0 Vin BE ah I OU. 1S ba pls Sele 34 By sd IY A I 
+ 1k oe BAY US 1g 
৩৯৭৬-(৯৭/...) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... আবূ সা'ঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ $%-এর নিকট কিছু খেজুর আনা হয়। তিনি বললেন, আমাদের খেজুর অপেক্ষা এ খেজুর তো খুবই 
উত্তম । লোকটি বলল, হে আল্লাহ্‌র রসূল! আমাদের দু’ সা খেজুর এক সা'র বিনিময়ে বিক্রি করেছি। রসূলুল্লাহ 
3% বললেন : এ তো সুদ। এটা ফেরত দাও, তারপর আমাদের খেজুর বিক্রি কর এবং এ জাতীয় খেজুর 
আমাদের জন্যে ক্রয় করো । (ই.ফা. ৩৯৩৯, ই.সে. ৩৯৩৮) 


cs LE OLE te ing [A Mie ES oro ts GE EE (১2৭০/৭A)- YTAVvV 
TD oy Bll A BE ah ID ie le Cll TS GT US UN ms ff be Ls ff C2 
tis es lo Vo fle 55 lA" JG HE al Usui) Sh ES pls PLS i UG 


EADS AY 
১৭ ji i 


Wwww.waytojannah.com 


Contents 


১০২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৩৯৭৭-(৯৮/১৫৯৫) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... আবূ সাঈদ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসুলুল্লাহ 38-এর আমলে মিশ্রিত খেজুর আমাদের দেয়া হত আর তা হচ্ছে মিশ্রিত খেজুর। আমরা এর দু' সা' 
এক সা'র বিনিময়ে বিক্রি করে দিতাম। এ সংবাদ রসূলুল্লাহ 38-এর নিকট পৌছল। তিনি বললেন, দু' সা' 
খেজুর এক সা'র বিনিময়ে, দু' সা* গম এক সা'র বিনিময়ে এবং দু’ দিরহাম এক দিরহামের বিনিময়ে বিক্রি করা 
চলবে না। (ই.ফা. ৩৯৪০, ই.সে, ৩৯৩৯) 

i be LAO re be AD) Ch den UES JD She ES Oortfaay-TAVA 

Ll a MEAL 0 Ob SEO 5 CH 5 1 UR rfl of oe Ol Ts 

Lh CEC by ah IE UE a OL IE Ck 5 OH rah oo oe SH ls 5 

5 bw Of Sx HE UE EG Sy BE sh JD OS Ua 0 5 BV UB 2S DU 

FU oaks E355 RCL sl Ds Oh UE BI - Gaff SSO UN bj 
2 tm bh GH KB Lh LS SS on YY WR LEY cf cil 

৩৯৭৮-(৯৯/১৫৯৪) ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... আবু নায্রাহ্‌ (রহঃ)-এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, 
. আমি ইবনু ‘আব্বাস (রাযিঃ)-কে সার্ফ (স্বর্ণ-রৌপ্যের বিনিময়) সম্পর্কে জিজ্ঞেস করি৷ তিনি বললেন, সেটা কি 
নগদ নগদ? আমি বললাম, হ্যা । তিনি বললেন, এতে কোন আপত্তি নেই। অতঃপর আমি সা'ঈদকে জানালাম 
এবং বললাম, আমি ইবনু ‘আব্বাসের নিকট সার্ফ সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন, সেটা কি নগদ 
নগদ? আমি বলেছি, হ্যা । তিনি বলেছেন, কোন ক্ষতি নেই। আবূ সাঈদ (রাযিঃ) বললেন, আমি শীত্রই তাকে 
লিখে দিচ্ছি । অতঃপর তিনি আর তোমাদেরকে এ ফাতাওয়া দিবেন.না। তিনি বলেন, আল্লাহর কসম! কতিপয় 
যুবক রসূলুল্লাহ 3%-এর নিকট কিছু খেজুর নিয়ে আসে । সে বলল, এটা আমাদের দেশের খেজুরের মধ্যে অথবা 
আমাদের এ বছরের খেজুরের মধ্যে কিছুটা খারাপ ছিল। অতঃপর আমি এটা গ্রহণ করি এবং কিছুটা বৃদ্ধি করি। 
তিনি বললেন, বেশী দিয়েছ তো সুদ প্রদান করেছ, এর কাছেও যেয়ো না। যখন তোমার খেজুরের মধ্যে কোন 
খেজুর খারাপ দেখবে তখন তা বিক্রি করে দিও, পরে যে খেজুর পছন্দ করো তা ক্রয় করো। 

: _ {ই.ফা. ৩৯৪১, ই.সে. ৩৯৪০) 

Ub Eh of be IS GOT kl Se USL PAID OF GED BS Caprecj-TAVA 
so ALL SY ae of Se Sl SB Ul 4 CGH ial Sp ie Cy FE 0 
IE HE Ah JL tn Ci Ue SY HG Y UE LTH AS 7S U5 HG CN i 
06 in dh A BE Al OB Ch Vik BEG TSO Ab iin pla SS Cole 
a JA UE NE Tn as 1 GAA ob a am EC Tih sy CYA cola cil 
bs bl aol Fa Bl 5 oh Sh SG dy” BE 

Hy A Ss a 09 CHL UE Raf Loh ff UD C589 Hf GAT Sa 2 es 5 Ub 
GIS Re Ae OULD pla sf RSS US -Ale OI wl 

৩৯৭৯-(১০০/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ নাযরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে বর্ণিত । তিনি বলেন, 
আমি ইবনু ‘উমার ও ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর নিকট বায়- এ সার্ফ ব্বর্ণ-রৌপ্যের বিনিময়) সম্পর্কে জিজ্ঞেস 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ১০৩ 


করি। তারা এতে কোন দোষ মনে করেননি। পরবর্তীকালে একবার আমি আবূ সা'ঈদ খুদ্রী (রাযিঃ)-এর নিকট 
বসা ছিলাম । তার নিকট সারৃফ বিষয়ে জানতে চাইলাম তিনি বললেন, যা বাড়তি হবে তা সুদ। কিন্তু তাদের 
দু'জনের মতের কারণে আমি এর প্রতিবাদ করলাম । এরপর তিনি বললেন, আমি রসূলুল্লাহ 3% থেকে যা শুনেছি 
তাই তোমার কাছে বর্ণনা. করছি। একদা তীর নিকট খেজুরের বাগানের এক মালিক এক সা' ভাল মানের খেজুর 
নিয়ে আসে। আর নাবী 3-এর খেজুরও এ শ্রেণীরই ছিল। নাবী 3% তাকে জিজ্ঞেস করলেন : এ তুমি কোথায় 
পেলেঃ সে বলল, আমি দু’ সা‘ খেজুর নিয়ে বাজারে যাই এবং তার বদলে এ এক সা' ক্রয় করি। কেননা বাজারে 
এটির মূল্য এতো এবং ওটির মূল্য এতো ৷ রসূলুল্লাহ 3% বললেন : আফসোস তোমার প্রতি, তুমি সুদের কাজ 
করেছ। যখন তুমি এরূপ চাও, তখন তোমার খেজুর কোন বস্তুর বিনিময়ে বিক্রি করে দিবে। পরে তোমার বস্তুর 
বিনিময়ে যে প্রকার খেজুর চাও কিনবে। 

আবু সা'ঈদ (রাযিঃ) বলেন, সুতরাং খেজুরের বিনিময়ে খেজুর সুদ হওয়ার অধিক যোগ্য নাকি রৌপ্যের 
বিনিময়ে অতিরিক্ত রৌপ্য সুদ হওয়ার বেশী যোগ্য । রাবী বলেন, পরবর্তীকালে আমি ইবনু ‘উমার (রাযিঃ)-এর 
নিকট এসেছি এবং তিনি আমাকে নিষেধ করেছেন। আর আমি ইবনু ‘আব্বাসের কাছে যাইনি। রাবী বলেন, 
আবুস সাহ্‌বা (রহঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, তিনি এ ব্যাপারে ইবনু ‘আব্বাসের কাছে মাক্কায় জিজ্ঞেস 
করেছিলেন, তখন তিনি তা পছন্দ করেননি। (ই.ফা. ৩৯৪২, ই.সে. ৩৯৪১) 


wn OUR to bh cb i Oy p50 02 Loy Al 0 LOL SES (Soaxfi 0) AA. 
GS am Uf CLs Ub pla of 0 css be GE Uc U6 te oxy bil, Le 
5 le ETE HES EES) 3 5 ie das Sie oA AL LAY nL in Us 
1 FE sd JA be a Hl U8 GH CE li te ty C8 VU ln “5 
eS U8 Ah lis ES ily BEE sb UL te GAH OU 2 dh lis 0 Ly 
Ll BUN U8 BE al 0 5 ts a 
৩৯৮০-(১০১/১৫৯৬) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ, মুহাম্মাদ ইবনু হাতিম ও ইবনু আবৃ উমার (রহঃ) ..... আবু 
সা'ঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, দীনারের বিনিময়ে দীনার ও দিরহামের বিনিময়ে দিরহাম সমান 
সমান হওয়া চাই। যে বেশি দিবে বা বেশি নিবে সে সুদের কারবার করল। আমি তাকে বললাম, ইবনু ‘আব্বাস 
(রাযিঃ) তো অন্য কিছু বলে থাকেন। তিনি বলেন, আমি ইবনু ‘আব্বাসের সাথে সাক্ষাৎ করেছি এবং জিজ্ঞেস 
করেছি যে, আপনি এটা যা বলছেন, তা-কি রসুলুল্লাহ থেকে শুনেছেন, না-কি আল্লাহর কিতাবে পেয়েছেন? 
তিনি বললেন, আমি রসূলুল্লাহ 3% থেকে এটা শুনিনি এবং আল্লাহর কিতাবেও পাইনি বরং উসামাহ্‌ ইবনু যায়দ 
(রাযিঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, নাবী 38% বলেছেন: বাকী বিক্রয়ের ক্ষেত্রে সুদ হয়। 


(ই.ফা. ৩৯৪৩, ই.সে, ৩৯৪২) 

CE ol CH eal © GEMS HM SLE Es ef 5 8 Hf Bs (pyri 
35 ff 0 2 Ae toe Ae ts DL BS oA OE, Url SEY UU - ya bil, — 
oh EU U8 FE a a Bd OAT I tte GH 


Wwww.waytojannah.com 


Contents 


১০৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৩৯৮১-(১০২/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আমূর আন্‌ নাকিদ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু 
আৰৃ ‘উমার (রাযিঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমাকে উসাযাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) 
জানিয়েছে যে, নাবী 38% বলেছেন: সুদ কেবল বাকীতে হয়। (ই.ফা. ৩৯৪৪; ই.সে. ৩৯৪৩) 


JG cjg EE 0 Lh Loe An C le BS i 0 IRD BS VAR YH) —-TAAY 
+ U5 HE Sh U2 5 A Sh AL te cole 0 oF col Ce apo OF ES ih BS 
SOS LS UY 
৩৯৮২-(১০৩/...) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... উসামাহ্‌ ইবনু যায়দ (রাষিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ টু বলেছেন: নগদ বিক্রয়ের ক্ষেত্রে সুদ হয় না। (ই.ফা. ৩৯৪৫, ই.সে. ৩৯৪৪) 
“ৰং “le oi A od ‘| [Eee : 1 9 5 iY ol ge q YAAT 
MERE £0 5 sh 0 UY SE ote tp UB 5 2 A is Ce sl Bi 
Hl SUCH Sf U8 FE 3 U0 HAD Sd ES LS LL Sb aly Gis Ul 
৩৯৮৩-(১০৪/...) হাকাম ইবনু মূসা (রহঃ) ..... ‘আতা ইবনু আবূ রাবাহ্‌ (রহঃ) হতে বর্ণিত যে, আবু 
সাঈদ খুদরী (রাযিঃ) ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করেন, ‘সারফ্‌’ সম্পর্কে আপনার 
যে বক্তব্য, তার কিছু কি আপনি রসূলুল্লাহ 3% থেকে শুনেছেন, না-কি আল্লাহর কিতাবে কিছু পেয়েছেন? ইবনু 
MALLE al A: কোনটিই আমি বলছি না। আর রসূলুল্লাহ 38 সম্পর্কে তো আপনারা অধিক জানেন 


বং আল্লাহর কিতাবেও তা আমি জানি না। বরং উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, 
3% বলেছেন: সুদ কেবল বাকীর ক্ষেত্রেই হয়। (ই.ফা. ৩৯৪৬, ই.সে. ৩৯৪৫) 


gag GO UST cd nl - NA 
১৯, অধ্যায় : : দর এবং দাতা ভরের জন্য অভিশাপ 
GE Lb bil, PI 0 GES ES of 0 ULE LES (oavfi.o)y-TAAE 
OU sh Xe toe lie ioe God pay WS Us I Ge be ns ES LCE UH Ul 
+ as Cy CASS UY U6 ACE, LHC, ci UN Als UN UST BRE all U0 CA 


৩৯৮৪-(১০৫/১৫৯৭) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সর্ট অভিশাপ দিয়েছেন সুদখোরের প্রতি ও সুদদাতার প্রতি । রাবী 
বলেন, আমি বললাম : এর লেখকের প্রতি ও সাক্ষী দু'জনের প্রতিও । তিনি বললেন, আমরা কেবল তাই বর্ণনা 
করি যা আমরা শুনেছি । (ই.ফা. ৩৯৪৭, ই.সে. ৩৯৪৬) 


POD 


ie EE her শুং ) ae > Y ays ee x aa Cree (eA 1) —Y AAS 
J, SALE ABE As as UN UST PE A Ju Ed ‘x uF J ELE Bee 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ১০৫ 


৩৯৮৫-(১০৬/১৫৯৮) মুহাম্মাদ ইবনু সাব্বাহ, যুহায়র ইবনু হার্ব ও ‘উসমান ইবনু আবূ শাইবা (রহঃ) ..... 
জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 8% লা‘নাত করেছেন সুদখোরের উপর, সুদদাতার উপর, 
এর লেখকের উপর ও তার সাক্ষী দু'জনের উপর এবং বলেছেন এরা সবাই সমান। (ই.ফা. ৩৯৪৮, ই.সে. ৩৯৪৭) 


AD IHS DED BLL -1. 
TTT TRU 

cp SUS Ee “i [Ee Cag I So Ah Se tp Bal (Y০৭৭/\. oi —Y AAT 
BE all Jr ei 5 Rs I Ox 0h Ad of a 
ER uh 5 A oe DIS Cy SY CLE Cs DG HS HY DF DS SES HE 
ER Ul Ly cad IS 25 As AA ds oll Sst as ee Hn a 
Lh Eke Eka dk Sh dt TIES Al hp SS aie DE Ho SY 
Cli xs Sls Lh Ld Ed 1, As 
৩৯৮৬-(১০৭/১৫৯৯) মুহাম্থাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র হামদানী (রহঃ) ..... নু‘মান ইবনু বাশীর 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি শুনেছি : অর্থাৎ- বলেন, আমি রসূলুল্লাহ %-কে বলতে শুনেছি, রাবী 
বলেন: (এ সময় নু‘মান তার আঙ্গুল দু'টি দ্বারা কানের দিকে ইশারা করেন, নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারামও 
স্পষ্ট, আর এ উভয়ের মাঝে রয়েছে সন্দেহজনক বিষয়, অনেক লোকই সেগুলো জানে না। যে ব্যক্তি এসব 
সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে সে তার দ্বীন ও মর্যাদাকে নিরাপদে রাখে, আর যে লোক সন্দেহজনক বিষয়ে 
পতিত হবে সে হারামের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। যেমন কোন রাখাল সংরক্ষিত চারণভূমির পাশে পশু চরায়, 
আশংকা রয়েছে সে পশু তার ভেতরে গিয়ে ঘাস খাবে। সাবধান! প্রত্যেক রাজারই সংরক্ষিত এলাকা থাকে, 
সাবধান! আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তার হারামকৃত বিষয়গুলো। জেনে, রেখো, দেহের মধ্যে এক টুক্রা 


গোশ্ত আছে। যখন তা সুস্থ থাকে তখন সমস্ত দেহই সুস্থ থাকে । আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত দেহই 
নষ্ট হয়ে যায়। স্মরণ রেখো, A! ৩৯৪৯, ই.সে. ৩৯৪৮) 


ee] a Al LE 


EGA Al 2 GE Bc Ss Bo > At GS 3 BES, (/e)-TAAY 
+ is ALY ig GUE UES JG Od 02 ce 


৩৯৮৭-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... যাকারীয়্যা (রহঃ)- 
এর সূত্রে উক্ত সানাদে এরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৯৫০, ই.সে. ৩৯৪৯) 


ঞ as 5958 “ls ie Le n> Wal lB Gs ws, (.l---) YT AAA 
Ae cr Os of cr - GE AN AE OH bd — dngiy BS dws tf US BS 
Es Lf Ue Sah ii Sd MLM 


SENE 


Wwww.waytojannah.com 


Contents 


১০৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৩৯৮৮-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও কুতাইবাহ্‌ (রহঃ) ..... নু“মান ইবনু বাশীর (রাযিঃ) নাবী 3% 
ত হব কেন অমলা হুড) নদি ঘর ছায়াত রে গলত কয সজা 
পরিচিত । (ই.ফা. ৩৯৫১, ই.সে. ৩৯৫০) 


Ee 2 Ue ul Ee hs 0 SL Ch ld 2h Lh ie 2 (./1.A)-TAAA 

0 OU eae 2 Cl Dak Lk asl Ae 0h C5 C2 Ds of Gh Se FS S50 SE 

FE ll JL) cals 9% Ay Uatiny AL bs) Ay BE A ILD nla hls 0 wl 
CBSE OE 0 od dl oe OSD Ps Bias KS 0 Lb HONS Lf DO I 
৩৯৮৯-(১০৮/...) ‘আবদুল মালিক ইবনু শু'আয়ব ইবনু লায়স ইবনু সা'দ (রহঃ) ..... নু“মান ইবনু বাশীর 

ইবনু সা'দ (রাযিঃ) হতে বর্ণিত- যিনি ছিলেন রসূলুল্লাহ সুট-এর একজন সঙ্গী । তিনি হিম্‌সে লোকদের উদ্দেশে 

বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বলছিলেন, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, হালাল সুস্পষ্ট এবং হারামও 


সুস্পষ্ট । অতঃপর তিনি শা'বী (রহঃ) হতে যাকারিয়্যা (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন তার উক্তি : 
“আশঙ্কা রয়েছে সেটার ভেতরে চলে যাওয়ার” পর্যন্ত । (ই.ফা. ৩৯৫২, ই.সে. ৩৯৫১) 


B35 pS a os El - Y) 
২১. অধ্যায় : উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা 


POE 


> nl Le US BS il BS is Eh) Ae Lh LL GED (viofv.9)-T AA. 
a C3 HE ih col OY GS 4 LE le aed OS Baal Ae tH 
dle cot ys Ry Hn Ee rE SY Ol ys UG Abe wd SV IOS LSS 
HSL AA" U5 GA 0 CA Copy BA RE Tah 28 CG Ch Al ch eh 
৩৯৯০-(১০৯/৭১৫) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি তার ক্লান্ত উটের উপর আরোহী হয়ে ভ্রমণ করছিলেন। তিনি উটটি ছেড়ে দেয়ার ইচ্ছা করেন। 
তিনি বলেন, এরপর আমার সাথে নাবী 3-এর সাক্ষাৎ হয়। তিনি আমার জন্য দুআ করেন এবং উটটিকে 
আঘাত করেন। এরপর উট এমনভাবে চলতে থাকে যে, যেমন আর কখনও চলেনি। তিনি বলেন, এটি আমার 
নিকট এক উকিয়ার বিনিময়ে বিক্রি করো। আমি বললাম, না। তিনি আবারও বললেন, আমার নিকট এটিকে 
বিক্রি করে দাও। অতঃপর এক উকিয়ার বিনিময়ে তা বিক্রি করে দিলাম এবং আমার বাড়ী পর্যন্ত তাতে আরোহী 
হওয়ার শর্ত করলাম । যখন আমি পৌছলাম তখন তার নিকট উট নিয়ে আসলাম । তিনি আমাকে তার মূল্য 
পরিশোধ করলেন। পরে ফিরে গেলাম । তিনি আমার পেছনে ডাকতে পাঠালেন এবং বললেন, আমি কি তোমার 

উট নেয়ার জন্য মূল্য কম বলেছিলাম? তোমার উট নিয়ে যাও এবং তোমার দিরহামও তুমি নিয়ে যাও । 

(ই.ফা. ৩৯৫৩, ইসে. ৩৯৫২) 

‘xe Lr eS) Le ERC Ol x Wal TE Uh ES (----)" ৭৭) 
DS Of SD Bas all 3e 0H SS 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ১০৭ 


৩৯৯১-(../..) ‘আলী ইবনু খাশ্রাম (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে ইবনু নুমায়রের 
হাদীসের মতই বর্ণনা করেন। (ই.ফা. ৩৯৫৪, ই.সে. ৩৯৫৩) 


wl sn U8 cl bil, I EE AEs ft ULE BS (pry-TAAY 
AD Ee SE UN os Xe 0 DE CF CP OF de bp nh BS ke UO, 
U5 Ue kf U6 WH Ce TE os GY US A Eset iy 1 CS FE 
SH Ak od TE UN m3 US JY SS U8 ITS SES ER HE sh I ii - 
SEL od ILO GS kh 0 Ld oe I LO oe BY Ah 
ad Cale Uw ISG eh oo ALG IE ah Cl so Li sd ol CL dU 
Hol 06 Hf SC Cee EL Cm of UF BE al UD ON Hy UL 44 il 
Tp GAG A AULD GA lh GeSty wieSt 1, CE Ne UN 0b 
Og 18 UF CER ge 298 Vy CESS DS tke bed ELA 0 Sal ie EVA 
ke By RS alo el 2) Se All BE All I ol Cl U6 ty 
৩৯৯২-(১১০/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, আমি একবার রসূলুল্লাহ 38-এর সঙ্গে জিহাদে যাই । আমি একটি 
ধীরগতির উটের পিঠে চলছিলাম, তিনি আমাকে বললেন : তোমার উটের কী হয়েছে? আমি বললাম, অসুখ 
হয়েছে। অতঃপর রসূলুল্লাহ 3% পশ্চাতে গেলেন এবং উটকে ধমক দিলেন ও দু'আ করলেন। এরপর তা সকল 
উটের আগে আগে চলতে থাকে তিনি বললেন, এখন তোমার উটের অবস্থা কী? আমি বললাম, ভালই; আপনার 
বারাকাতের পরশ লেগেছে। তিনি বললেন, এটি আমার নিকট বেচে দিবে কি? আমি লজ্জিত হলাম । কারণ এটা 
ছাড়া আমাদের অন্য কোন পানি বহনকারী উট ছিল না। অবশেষে বললাম, হ্যা । সুতরাং নাবী $ুটু-এর নিকট 
এটা এ শর্তে বিক্রি করলাম যে, মাদীনাহ্‌ পর্যন্ত তার উপর আরোহণ করা আমার অধিকারে থাকবে । তিনি 
বললেন, এরপর আমি আরয করলাম : হে আল্লাহর রসূল! আমি সদ্য বিবাহিত । তাই আমি তার নিকট অনুমতি 
চাইলাম (তাড়াতাড়ি চলে আসার), তিনি আমাকে অনুমতি দিলেন। সুতরাং অন্যান্য লোকের আগেই আফ্ি 
মাদীনার দিকে রওয়ানা হলাম । যখন শেষ সীমায় পৌছলাম তখন আমার মামার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি আমার 
কাছে উটের অবস্থা জিজ্ঞেস করলেন। আমি তাকে সে সব কথা জানালাম যা এ ব্যাপারে আমি করেছি। তিনি 
এজন্যে আমাকে তিরস্কার করলেন। জাবির (রাযিঃ) বললেন, আমি যখন রসূলুল্লাহ 38-এর নিকট অনুমতি প্রার্থনা 
করি তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি কুমারী মেয়ে বিবাহ করেছো, না পূর্ব বিবাহিতাকে? বললাম, 
আমি পূর্ব বিবাহিতা নারীকে বিবাহ করেছি। তিনি বললেন, কেন কুমারী বিবাহ করোনি? যার সাথে তুমি আমোদ- 
প্রমোদ করতে আর সেও তোমার সাথে আমোদ-প্রমোদ করত। আমি বললাম, হে আল্লাহর রসূল! আমার 


কয়েকজন ছোট ছোট বোন রেখে আমার পিতা মারা যান অথবা (বলেন) শাহাদাত বরণ করেন। তাই আমি পছন্দ 
করিনি তাদের নিকট তাদেরই মত আর একজনকে বিবাহ করে আনতে যে তাদের সুশিক্ষা দিতে ও দায়িত্ব গ্রহণ 


WwwwW.waytojannah.com 


Contents 


১০৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


করতে পারবে না। এ কারণে আমি পূর্ব বিবাহিতা নারীকে বিবাহ করেছি, যাতে সে তাদের দেখাশুনা করতে পারে 
ও সুশিক্ষা দিতে পারে। জাবির (রাযিঃ) বলেন, যখন রসূলুল্লাহ 3% মাদীনায় পৌছলেন, আমি ভোরে উটসহ তার 
নিকট হাযির হলাম । তিনি তার মূল্য আমাকে প্রদান করেন এবং উটও ফেরত দেন। (ই.ফা. ৩৯৫৫, ই.সে. ৩৯৫৪) 
ah off OG pL be LEN oo Cn Bo As of OF UE BS A) TTAAY 
Edy Sk Soh GA oh SPU BE sl JD Ee Bcd LC i i 6 C2 
UDG AA GY HU apy J AA GY BIG ik ELS am 0d JN 
od Se EE ST Se U5 0 Ch AS LIE OG SH UG ody GY IE 
Bl UU 0 855 EAS on 259d shel" DU FE Al I UU Lh Cook CO 0 Lic 
of O38 8 USS U8 BE 2 ILD BU IES Y Cl J UG Ay AS bn 3 
FAY 3 pon Af 2 

৩৯৯৩-(১১১/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমরা একবার রসূলুল্লাহ সু -এর সাথে মাক্ধাহ্‌ থেকে মাদীনায় আগমন করি। অতঃপর আমার উট অসুস্থ হয়ে 
পড়ে, অতঃপর পূর্ণ ঘটনাসহ তিনি হাদীস বর্ণনা করেন। আর এ বর্ণনায় আছে যে, তিনি আমাকে বললেন, আমার 
নিকট তোমার এ উট বিক্রি করো। আমি বললাম, না, বরং এটা আপনারই । তিনি বললেন, না, বরং আমার নিকট 
বিক্রি করো। আমি বললাম, না, বরং এটা তো আপনারই হে আল্লাহর রসূল! তিনি বললেন না, বরং এটা আমার 
নিকট বিক্রি কর। আমি বললাম, তাহলে আমার উপর এক ব্যক্তির এক উকীয়্যাহ্‌ স্বর্ণ পাওনা আছে তার বিনিময়ে 
এটা আপনার । তিনি বললেন, আমি এটা নিয়ে এলাম। তুমি এতে আরোহী হয়ে মাদীনাহ্‌ পর্যন্ত যেতে পারবে। 
জাবির (রাযিঃ) বললেন, যখন আমি মাদীনায় পৌছলাম তখন রসূলুল্লাহ 3% বিলালকে বললেন, একে এক 
উকীয়্যাহ্‌ স্বর্ণ দাও এবং কিছু বাড়তি দাও। অতঃপর তিনি আমাকে এক উকীয়্যাহ্‌ স্বর্ণ দিলেন এবং এক কীরাত 
বাড়তি দিলেন।. 

জাবির (রাযিঃ) বলেন, আমি (মনে মনে) বললাম : রসূলুল্লাহ $-এর এ বাড়তি বস্তু কখনও আমার থেকে 
আলাদা হবে না। রাবী বলেন, অতঃপর তা আমার নিকট একটি থলির মধ্যে থাকত । সিরিয়াবাসীরা হার্রা দিবসে 
তা ছিনিয়ে নিয়ে যায়। (ই.ফা. ৩৯৫৬, ই.সে. ৩৯৫৫) 
ul be LIA ES 35 0 A Le BS oS ls sl Gs C..py-vaat 
25 JE, Seah Gs HAE Ld RHE ll Ee Ob ll Se 5 
DG Ay" Uy 5s UV CH JS CAH 0 a LL US) ONE HE a IO LSS 

৩৯৯৪-(১১২/...) আৰু কামিল জাহদারী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমরা এক সফরে নাবী সঈু-এর সাথে ছিলাম । আমার উট পিছনে থেকে যায়, অতঃপর হাদীসটি পূর্ণ 
বর্ণনা করেন। আর তাতে বলেন : অতঃপর রসূলুল্লাহ 3% উটটিকে খৌচা দিলেন। তারপর সর্বদা আমাকে বেশি 
দিতে থাকেন এবং বলতে থাকে, আল্লাহ তোমাকে মাফ করুন। (ই.ফা. ৩৯৫৭, ই.সে. ৩৯৫৬) 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচেয় বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ১০৯ 


EE le AO IN 
HE lan cel he dl Cd dis il 


AALS AA Eh Sy AG UTS ALES I Go Ul, 


sh - J BN OLE Lis bd a SH 
BRE A as RH Ad CL Eh Ub Lh SEES, IS Ld Ik A 

৬৩৯৯৫-(১১৩/...) আৰু রাবী" ‘আতাকী (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, যখন আমার 
নিকট নাবী 3% আসলেন তখন ‘আমার উট ক্লান্ত হয়ে পড়েছিল তারপর তিমি উটটিকে খৌচা দিলেন। এতে গে 
দৌড়াতে শুরু কয়ল । পরে আমি এটার লাগাগ টেনে ধরি নাবী সু%-এর কথা শোনার জন্যে, কিন্তু তা আমি পেরে 
উঠলাম না। অবশেষে নাবী 3 আমার সাথে একত্রিত হন এবং বলেন, আমার নিকট একে বিক্রি করো। সুতরাং 
পাচ উকিয়্যার বিনিময়ে আমি বিক্রি করি। জাবির (রাযিঃ) বলেন, আমি এ শর্ত করলাম যে, মাদীনাহ্‌ পর্যন্ত আমি 
এতে সওয়ার হয়ে যাব। তিনি বলেন, মাদীনাহ্‌ পর্যন্ত তুগি সওয়ার হতে পারবে: জাধির (রাযিঃ) বলেন, যখন 
আমি মাদীনায় পৌছলাম তখন উটসহ আমি তাঁর নিকট গেলাম । তিনি আমাকে আরো এক উকিয়্যাহ বাড়তি দেন 
এবং পরে নাবী 38% উটটিও আম্যকে প্রদান করে দেন! (ই.ফা. ৩৯৫৮, ই.সে, ৩৯৫৭) 


. EN) 
Cte gut 


ur A 00 GE EO Ee (0 NEP Ere el as > Ka (op) TAA 
EAD - A EAE 2 $s ্‌ Sth ‘ fe 
J5 bl so A FE A ILD Le CAL IH all Ao A Le LA Kd 
SH SSL, a dh I ad Cl CES AE GY UN as 5 Cal airy Lj 
A bs Lp 
৩৯৯৬-(১১৪/...) 'উক্বাহ ইবনু মুকরাম 'আশ্দী (রহঃ) ..... জাবির ইবনু “আবদুল্লাহ (রাখিঃ) হতে বর্ণিত 
তিনি বলেন, আগি রদূলুল্লাহ 3%-এর সঙ্গে কোন এক সফরে সঙ্গী থাকি। রাবী বলেন, হয়ত তিনি যুদ্ধে সফরের 
কথা বলেছেন এবং পূর্ণ হাদীস বর্ণনা করেন! তাতে আরও বাড়তি আছে যে, তিনি বললেন : হে জাবির! আমি কি 
মূল্য পরিশোধ করেছি? আমি বললাম, হ্যা! তিনি বললেন, মূল্য তোমার, উটও তোমার, মূল্য তোমার, উটও 
তোমার । (ই.ফা. ৩৯৫৯, ইসে. ৩৯৫৮) 
EL ee Lo hes Gs i BS bs Lh ss Gl SE BS (p)-Taa 
PS Cd U3 CFA 9 GRIEG DEES Vs BEE A ILD cn SAD Ik nll ie 
EEE Os ER Mae EL CARLES amt ES od mB AEL sd re EET ES NE HE 
U3 RS) oS ial a Oo Lal G35 Cle Voie 15 ৯ 5 Are 
Ce pad ox 
৩৯৯৭-(১১৫/...) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আঁয ‘আহম্বারী (রহঃ) :.... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে 
বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ ৪র্ট আমার থেকে একটি উট দু’ উকিয়্যাহ ও এক দিরহাম বা দু’ দিরহামের 
বিনিময়ে ক্রয় করেন। যখন তিনি সিরার নামক স্থানে পৌছেন, তখন একটি গাভী যাবাহ করার জন্যে আমারে 
a * | 


Wwww.waytojannah.com 


Contents 


১১০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


আদেশ দেন। তারা সকলেই তা খেলেন। যখন তিনি মাদীনায় পৌছেন তখন আমাকে মাসজিদে আসার ও 


দু'রাক'আত আদায়ের হুকুম করেন। তিনি আমাকে উটের মূল্য ওজন করে দেন এবং কিছু বেশী দেন। 
(ই.ফা. ৩৯৬০, ই.সে, ৩৯৫৯) 


Gal As Bn 0 2 IE LAAN HS Ls GES SED (YTTAAA 
KS Hy ELS Sk Cie AL UE SE Loh oie HE GE LF oh be Se 
EN ENE EE A ECA EEE 
ES LS BS SOAS FOE al JE AON AON x ll 
৩৯৯৮-(১১৬/...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব হারিসী (রহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে নাবী র-এর এ ঘটনা 
বর্ণনা করেন। এতে তিনি আরও বলেন যে, তিনি (টু) যে দাম বলেন আমার থেকে সে দামে তা ক্রয় করেন। 


তিনি দু' উকীয়্যাই্‌ ও এক দিরহাম এবং দু’ দিরহামের কথা উল্লেখ করেননি । আর তিনি গাভী যাবাহ করার কথা 
বলেন। সুতরাং তা নহর করা হয় ও পরে গোশৃত বণ্টন করা হয়। (ই.ফা. ৩৯৬১, ই.সে. ৩৯৬০) 


ve she ur orB ol ue SY i ol Ere fie “4 wy Be si ECE (DY) TAA 
Ah Eh Sy 35 El She cl 5h 4d U6 BG a Ul Ep 
৩৯৯৯-(১১৭/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 58 

তাকে বলেন, আমি চার দীনার মূল্যে তোমার উট নিলাম, আর এর পিঠে চড়ে তুমি মাদীনায় যেতে পারবে। 
(ই.ফা. ৩৯৬২, ই.সে. ৩৯৬১) 

"GUD LAT LOLA 9 Ria THE Ah Et ALLE 0 i ~YY 
২২. অধ্যায় : কোন কিছু ধার নেয়া এবং তার চেয়ে উৎকৃষ্ট কিছু ছারা ধার পরিশোধ করা উত্তম 

Af ch AL oe ss HU Cn 90 3 SA nly Hf BS (parts 
El 1G JO be LE BE all ILO gD of br p03 oh rll bo GL SA br 
Yl Gs Sl A OB a) AD ALS A ek 0 BD Gl La JY be Ye 
USE LST KE LY ail" JB Ce) 
৪০০০-(১১৮/...) আবূ তাহির আহ্‌মাদ ইবনু ‘আমর ইবনু সারহ্‌ (রহঃ) ..... আবূ রাফি' (রাযিঃ) হতে 
বর্ণিত ৷ রসূলুল্লাহ 3% এক ব্যক্তির থেকে একটি উটের বাচ্চা ধার নেন। এরপর তাঁর নিকট সদাকাহ্র উট আসে। 
তিনি আবু রাফি'কে সে ব্যক্তির উটের ধার শোধ করার আদেশ দান করেন। আবু রাফি* রসূলুল্লাহ 3%-এর নিকট 


ফিরে এসে জানালেন যে, সদাকাহ্‌্র উটের মধ্যে আমি সেরূপ দেখছি না, তার চেয়ে উৎকৃষ্ট উট আছে। রসূলুল্লাহ 
% বললেন : ওটাই তাকে দাও । সে ব্যক্তিই উত্তম যে ধার পরিশোধে উত্তম । (ই.ফা, ৩৯৬৩, ই.সে. ৩৯৬২) 


AL OH Cea ks 0h Les te dice 2 IEE 5 HEE (pays) 
Sa 1G BE 0 ILD GLE JE BE A ILD se ID ol Ce os ts ts Uys 
EUS DALAT af ale Hs li UG 43 Se 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ১১১ 


৪০০১-(১১৯/...) আবু কুরায়ব (রহঃ) ..... রসূলুল্লাহ 3%-এর আযাদকৃত গোলাম আবু রাফি (রাযিঃ) হতে 
বর্ণিত ৷ তিনি বলেন, রসূলুল্লাহ 3% উটের একটি বাচ্চা ধার নেন, এরপর উক্তরূপ বর্ণনা করেন। তবে এতে তিনি 
বলেন যে, আল্লাহর বান্দাদের মধ্যে সে ব্যক্তি ভাল যে দেনা পরিশোধে উত্তম । (ই.ফা. ৩৯৬৪, ই.সে. ৩৯৬৩) 


At EG Ok Lh Hot ES dosh ULE 0 UE 3 Eos ES (1. AAS 20 * 
GH Bg a io vo RY DEM Eh oh 2 He ad eS oh Ll 


Shel bs 4 2-H BYE SY ala PUR 
CEE CLES oe CH DY Ebel 5 AS UN TEA SY y EF, 
n sah tl 


৪০০২-(১২০/১৬০১) মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3%-এর উপর এক ব্যক্তির ঝণ ছিল। সে তার সাথে কঠোর ব্যবহার করে। এতে নাবী -এর 
সাহাবীগণ তাকে (শাসন করতে) উদ্যত হন। নাবী 3% বললেন : পাওনাদারের কিছু বলার অধিকার আছে। 
তারপর তিনি সাহাবীদেরকে বললেন : তোমরা তার জন্যে একটি উট খরিদ করো এবং তাকে সেটি দিয়ে দাও । 
তারা বললেন, আমরা যে উট পাই তা তার উটের চেয়ে উত্তম ৷ নাবী 3% বলেন: ওটা খরিদ করো ও তাকে দিয়ে 
দাও। কারণ তোমাদের বা তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে দেনা পরিশোধ করার ব্যাপারে উত্তম । 

(ই.ফা, ৩৯৬৫, ই.সে. ৩৯৬৪) 
wl be URS oh LL i Oe 5 LF 5 BS ois 3 BS (fret 

MEd LEAs LE Uy Ah be holies BE 4h U2 aed OH LA de ks 

৪০০৩-(১২১/...) আবু কুরায়ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
$%% একটি উট খণ করে আনেন। অতঃপর এর থেকে বড় একটি উট তাকে দিয়ে বলেন, তোমাদের মধ্যে সে 
ব্যক্তি উত্তম, যে উত্তমভাবে ঝ্চণ শোধ করে। (ই.ফা. ৩৯৬৬, ই.সে. ৩৯৬৫) 


BS of Le OUR ES ah ES SS of A se LG SOL ES Capt £ 
TH bs Lhe 5 Low BB 0S Uy Al D5 2 LER of is Sed te 
£) "HU Lf 05 IE, 2 
৪০০৪-(১২২/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, এক ব্যক্তি রসূলুল্লাহ 38-এর নিকট এসে ধার নেয়া উট দাবী করতে থাকে তিনি (8%) বললেন, 
তার উটের চেয়ে উৎকৃষ্ট উট তাকে দাও এবং বলেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি, যে ধার পরিশোধের ক্ষেত্রে 
উত্তম । (ই.ফা. ৩৯৬৭, ই.সে. ৩৯৬৬) 
Salis a3 bn GAL GAY os I GL - YY 
২৩. অধ্যায় : একই শ্রেণীর পশু কম-বেশী করে বিনিময় করা বৈধ 
A HSC i LOST YG psy os « Caml G3 0h GS BS (vpn) 
EE EE EI BE Tse 


Wwww.waytojannah.com 


Contents 


১১২ সহীহ্‌ মুসলিম (চতুৰ্থ মণ্ড) 


LG oS BGT AG BE SG Soe SAL. "a * RE 4 UG ib Be td Lo 
A ! “sl | 
B০৭৫-(১২৩/১৬০২) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহুইয়া তামীষী, ইবনু রুম্‌হ ও কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... 
জাবির (রাযিঃ) হতে বর্ণিত । ভিনি বলেন, একদা এক্কজন গোলাম এসে নাবী 3-এর নিকট হিজরাতের উপর 
বাই‘আত করেন। নাবী 3 বুঝতে পারেননি যে, সে লোকটি গোলাম ! অতঃপর তার মনিব তাকে নিয়ে যাওয়ার 
জন্যে চলে আসেন নাবী 3% তাকে বলেন: আমার কাছে একে বিক্রি করে দাও । তারপর তিনি দু'জন কালো রং 
বিশিষ্ট গোলামের বিনিময়ে একে খরিদ কারেন। এরপর থেকে ডিনি বাই'আাত নিতেন না যতক্ষণ না জিজ্ঞেস 
করতেন যে, সে গোলাম কি-না? (টু.ফা, ৩৯৬৮, ই.সে. ৩৯৬৭) 
Xl et dP ORAM Art 
২৪. অধ্যায়; প্রবাসে ও আবাসে বন্ধক রাখা বৈধ 
kr ue AD 3 sh FOE SE শ্ব 
A By ~e50d 0 Lads Ls oh Ob KS Hs ins LY 3 BS (mrp 
AE Lo SIN oe cml Le cael se ki HES TAS NS, Ul Ss IN 
OH Ep El Lite UE [53580 bn BE A ID SE ol 
৪০০৬-(১২৪/১৬০৩) ইয়াহইয়া ইবনু ইয়াহুইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহু ও মুহাম্মাদ ইবনু 'আলা 
(রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ রর এক ইয়াহুদীর থেকে বাকীতে কিছু খাদ্য 
বন্তু ক্রয় করেন। অতঃপর তাঁর বর্মটি বন্ধক হিসেবে তাকে প্রদান করেন। (ই.ফা, ৩৯৬৯, ই,সে. ৩৯৬৮) 
UL (358 te BE A JD SH El LUE Le SL Se ATH Le EYL Se 
ABE es En AL 
৪০০৭-(১২৫/,..) ইসহাক্‌ ইবনু ইব্রাহীন ও “আলী ইবনু খাশরাম হানযালী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাঘিঃ) 
হতে রর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% জনৈক ইয়াহ্‌দী থেকে কিছু খাদ্য সামগ্রী খরিদ করেন এবং তীর লৌহ 
বর্মটি তার কাছে বন্ধক রাখেন (ই.ফা. ৩৯৭০, ই.লে, ৩৮৬৯) 
PED 0 mln Ke UES asad Ul leh ald Cs ; GE Bs Art 
HU Le be S54 0 ILS ES I LAS AVL Sie all SCAN US US tel sk 
A be 4 Et ARDS nl od UU 238 ns 0 BE a I) 
৪০০৮-(১২৬/,..) ইসহাক্‌ ইবনু ইব্রাহীয় হানযালী (রহঃ) ..... 'আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ 


ফট একদা এক ইয়াহুদীর কাছ থেকে নির্ধারিত সময়ের শর্তে কিছু খাদ্য সামন্রী খরিদ করেন এবং স্বীয় লৌহ বর্ম 
তার কাছে বঙ্ধক রাখেন ৷ (ই.ফা, ৩৯৭১, ই.সে. ৩৯৭০) 


ID) OF EYL oo SUE Lh al UES AS ol 2 08 SH BEES (fagctee 
AD be SS Hy be BEE Ll ce ALI Ue AS oS U8 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ১১৩ 


৪০০৯-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাষিঃ) সূত্রে নাবী 3% থেকে হুবহু 
বর্ণনা করেন । তবে তাতে লোহার ব্যাপারে উল্লেখ নেই । (ই.ফা. ৩৯৭২, ই.সে. ৩৯৭১) 


alll ob Ye 
২৫. অধ্যায় : সালাম (অগ্রিম) ক্রয়-বিক্রয় প্রসঙ্গে 

I, Ec SE Jb Be bir, -L IE us ~~ Ere (fv) 
Ale 0 oF Teal of OF AE on ll AE ie ES fl OF op Lie 0h UML US -S 
A SS A Ll ior J SEL Ll CS CALS AG Ch BE GD pod J 
pala Bl 0 pbc 0559 pols I 
" ৪০১০-(১২৭/১৬০৪) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ,.... ‘আব্বাস (রাযিঃ) হতে 
বৰ্ণিত । তিনি বলেন, নাবী 3% যখন মাদীনায় আগমন করেন তখন মাদীনাবাসীরা এক বা দু' বছর মেয়াদে বিভিন্ন 


ধরনের ফল অগ্রিম ক্রয় করত । অতঃপর তিনি বলেন, যে কেউ খেজুর অগ্রিম ক্রয় করবে, সে যেন নির্ধারিত 
পরিমাপে এবং নির্ধারিত ওজনে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সময়ের জন্য ক্রয় করে। (ই.ফা. ৩৯৭৩, ই.সে. ৩৯৭২) 


8) 


al te চে এ Of oF sll SE EES ES 0 OU BS AYA)T te 0) 
AID al IB CAG As FE A IAD PIE iE of ok eal ol LP St 
. "osha 0599 plc TS BN BIH OL ia bc 
৪০১১-(১২৮/...) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... ইবনু 'আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


রসূলুল্লাহ 3% আগমন করেন আর সে সময়ে মাদীনার লোকজন খেজুর অগ্রিম ক্রয় করত ৷ রসূলুল্লাহ ৪ 


তাদেয়ফে বললেন : যে অগ্রিম ক্রেয় করতে চায়, সে যেন নির্ধারিত পরিমাপ ও নির্ধারিত ওজনে ক্রয় করে। 
(ই,ফা. ৩৯৭৪, ই,সে, ৩৯৭৩) 


So be pl th delay HS al © 8 Hy DI OY Ss BS (pt 
poi nl lS ER ELE LD ha Lyle or “l SO op dle 
৪০১২-(.../..) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসমাঈল ইবনু সালিম (রহঃ) 


সকলেই ইবনু ‘উয়াইনাহ্‌র সূত্রে ইবনু আবূ নাজীহ্‌ (রহঃ) হতে উপরোক্ত সানাদে ‘আবদুল ওয়ারিস (রহঃ)-এর 
বর্ণিত হাদীসের মতো হাদীস বর্ণনা করেন। তবে ইবনু 'উয়াইনাহ্‌ (রহঃ) নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেননি । 


(ই.ফা, ৩৯৭৫, ই.সে, ৩৯৭৪) 

Ln OLE 0 Lok nye os BS YG pk af So ik HES (pager 
"8805S LEE OM Eh Be RAE pad off OF OF CELL te TASS die 0h A IE 
held 


Wwww.waytojannah.com 


Contents 


১১৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৪০১৩-(../...) আবু কুরায়ব ও ইবনু আবূ উমার (রহঃ) ..... সুফ্ইয়ানের সূত্রে ইবনু আবূ নাজীহ্‌ (রহঃ) 
হতে আপন সানাদে ইবনু 'উয়াইনাহ্র হাদীসের অনুরূপ বর্ণনা করেন এবং সুফ্‌ইয়ান (রহঃ) এতে নির্ধারিত 
সময়ের কথা উল্লেখ করেছেন। (ই.ফা. ৩৯৭৬, ই.সে. ৩৯৭৫) 


AGN 5 JEG) ps ol -YN 
২৬. অধ্যায় : খাদ্য-দ্ব্য গুদামজাত করা হারাম হওয়া 
ve DL (CAE a Se i 2 EG ad LE BS Ovoprayte)t 
ca BE sh UA U8 UG ice BLESS SE Sets UE UN eFC 
OS Eyal Lx CAS OE gH VL 0 Sms U8 USS OB ed UB 0 ULE YB KS 
' ৪০১৪-(১২৯/১৬০৫) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা'নাব (রাযিঃ) ..... মা'মায় (রহঃ) হতে বৰ্ণিত ৷ 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : গুদামজাতকারী ব্যক্তি পাপাচারী। অতঃপর সা'ঈদকে বলা হলো, আপনি 


তো গুদামজাত করেন। সাঈদ (রহঃ) বললেন যে, মা'মার এ হাদীস বর্ণনা করছেন- তিনিও গুদামজাত করে 
থাকেন । (ই.ফা, ৩৯৭৭, ই.সে, ৩৯৭৬) 


he 0 Lon Up cell 0 HE BS goth pe Ls be BS Arpt) 
"U8 FRE hl J Ce od Ae 0 ice OP tril SY ai UP cle 0 ae Oh he 
PE YES Y 
৪০১৫-(১৩০/...) সাঈদ ইবনু ‘আমূর আশ'‘আসী (রহঃ) ..... মা'মার ইবনু ‘আবদুল্লাহ (রাষিঃ) হতে 
বর্ণিত । রসূলুল্লাহ 3% বলেছেন: পাপাচারী লোক ব্যতীত কেউ গুদামজাত করে না। (ই.ফা. ৩৯৭৮, ই.সে. ৩৯৭৭) 
LIE UA fe 0 se be BOL OG GES Hl UE L3H US (heey tN 
2 Da of 0 chia be nd OS ante Ce ca AS OF US Oh 358 Do sie 
833 be Dl of ULL Ms Bay KS A U4 J J LS 4 ge AL 
৪০১৬-(../...) ইমাম মুসলিম ৰলেন : আমাদের জনৈক সাথী ‘আম্র ইবনু আওনের সুত্রে i 'আদী ইবনু 


কাব গোত্রের জনৈক মামার ইবনু আবূ মামার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ টু বলেছেন: 
অতঃপর ইয়াহইয়া থেকে সুলাইমান ইবনু বিলাল (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ উল্লেখ করেন। 


(ই.ফা. ৩৯৭৯, ই.সে, ৩৯৭৮) 
El $ ila) [ed vl 2৬ -!V 
২৭. অধ্যায় : বেচাকেনায় কসম খাওয়ার প্রতি নিষেধাজ্ঞা 
A ia | Eh pe 5 5 SR 0 ae i bb -£e)V 


2 


Bi 3 Be ah J 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ১১৫ 


৪০১৭-(১৩১/১৬০৬) যুহায়র ইবনু হার্ব, আবূ তাহিয় ও হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ 
হরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসুলুল্লাহ 3ুর-কে বলতে শুনেছি যে, কসমে পণ্য-দ্রব্যের 
কাটতি হয়, তবে তা লাভ ধ্বংসকারী ৷ (ই.ফা. ৩৯৮০, ই.সে. ৩৯৭৯) 

SY Lily - Gall Ch SEM OS hy AS of 03 8 HE Onevpirnj- tei 
Sh Al bP RS 0 Ah oF dL ff ES AVL UN, Ul SEL J - Ms i 
en Sl dd Ml 5, 5 "J HE I Hf ds La 5 wl be a SS 

৪০১৮-(১৩২/১৬০৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... 
আবূ কাতাদাহ্‌ আনসারী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি রসূলুল্লাহ সুঁটু-কে বলতে শুনেছেন যে, তোমরা বিরত থাকো 


ব্যবসায়ের মধ্যে অধিক কসম খাওয়া থেকে । কেননা সেটা পণ্য বিক্রয়ে সহায়তা করে কিন্তু বারাকাত বিনষ্ট করে 
করে দেয়৷ (ই.ফা. ৩৯৮১, ই.সে. ৩৯৮০) 


ll GU -YA 
২৮. অধ্যায় : শুফ্‌‘আহ্‌ (শরীক ব্যক্তি ক্রয়ের বেশী হকদার) 
Ca CE fh be oH BE CAD En od 3 Lf Es (rayne 
A US ih FE a J I I CF HM a be EL Hf UA SG Sh 
EGS BD BSE OY GS EH TAL SSG dds 
৪০১৯-(১৩৩/১৬০৮) আহমাদ ইবনু ইউনুস ও ইয়াহ্‌ইয়া ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: জমি অথবা বাগানে যদি কারও কোন শরীক থাকে, 
তবে এঁ শরীকের অনুমতি না নিয়ে সে তা বিক্রি করতে পারবে না। সে চাইলে গ্রহণ করবে আর না চাইলে ছেড়ে 
দিবে। (ই.ফা. ৩৯৮২, ই.সে. ৩৯৮১) 
~ Pld 0 GEL 5 oh 4 Le Ls LOL HES A SG HES (prg-tete 
be ph CF ES 0 Ohad Le BG AS Uy Gl GOL U5 0 3 bil 
PY B35 1 BD LES SE 5 8 lal BEE sl UL dh Ub be oH 
HB BY EG HAG Cs BL iG oH esd 
8৪০২০-(১৩৪/...) আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও ইসহাক্‌ ইবনু 
ইব্রাহীম (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 সেসব শরিকী বিষয়ে শুফ্‌'আর 
পক্ষে হুকুম দিয়েছেন যা বিভক্ত করা যায় না- জমি হোক বা বাগান। আপন শরীককে না জানিয়ে তা বিক্রি করা 


বৈধ নয়। সে ইচ্ছে করলে রাখবে আর ইচ্ছে করলে ছেড়ে দিবে। যদি সে বিক্রি করে এবং শরীককে অবগত না 
করে তাহলে সে শরীকই তা পাওয়ার অধিকতর হকদার । (ই.ফা. ৩৯৮৩, ই.সে. ৩৯৮২) 


Wwww.waytojannah.com 


Contents 


১১৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


A rl on dH go of oe cos 8 Us nll fh ES (pray te) 
{ Lt GL ete td a Ste ae ENE al SE 2 Ls 
§ hi 0 od 8 SEK db Ginn FE A ILD I U5 DD SE Oo ES 


fy x Sl KO A BESS SG SE ch Las 3 sd Cs 
৪০২১-(১৩৫/...) আবূ তাহির (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঘিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন: প্রতিটি শারীকি বিষয়ে শুফ্‌'আর অধিকার আছে- জমি হোক বা বাড়ী অথবা প্রাচীর । 
বিক্রি করা তার পক্ষে বৈধ হবে না শরীকের নিকট পেশ করা ব্যতীত। অতঃপর হয়ত সে গ্রহণ করবে অথবা 
পরিত্যাগ করবে। যদি সে না বলে তবে তার শরীকই সেটার বেশী অধিকারী যতদিন তাকে খবর দেয়া না হবে। 


(ই.ফা. ৩৯৮৪, ই.সে. ৩৯৮৩) 
I 3 db AB JE GL-T 
২৯. অধ্যায় : প্রতিবেশীর প্রাচীরের গায়ে কাঠ স্থাপন করা 

be EY of let Sf of ML ck LH I 3 Lh 3 BD (prc 
ode REE DS UTR ST RG Yr UG BE a UDO SA 

Ll He GN Ys nme Ce SY A COR HIKE 
৪০২২-(১৩৬/১৬০৯) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ 
3% বলেছেন: তোমাদের কেউ তার প্রাচীরের গায়ে কাঠ স্থাপন করতে যেন আপন প্রতিবেশীকে বারণ না করে। 


এরপর আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, কী ব্যাপার! আমি তোমাদেরকে এ ব্যাপারে অমনোযোগী দেখতে 
পাচ্ছি। আল্লাহর কসম! আমি অবশ্যই তা দিয়ে তোমাদের ঘাড়ে ছুঁড়ে মারবো । (ই.ফা. ৩৯৮৫, ই.সে. ৩৯৮৪) 


th as nll Hf Ens C Ae LY UBL ES cna TAD ES (ddr tet 
Ce CT 5 ce UIST GS th Se BC O58 GIA i OF HIS VU os 
ES BEY gy GA oF 4s 
৪০২৩-(../..) যুহায়র ইবনু হার্ব, আবূ তাহির, হারমালাহ্‌ ইবনু ইয়াহ্ইয়া ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) 
a যুহরী (রহঃ) সূত্রে এ সানাদে হুবহু হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৩৯৮৬, ই.সে. ৩৯৮৫) 


BEY 4) cbs pl ps lt. 

৩০. অধ্যায় : যুল্ম করে জায়গা-জমি এবং অন্যান্য কিছু জোরপূর্বক দখল করা হারাম 
et Eo 1 RS 0 es ae GES df SS PI EES (pry trt 
095 0 Bae bo geld Be 0 ee SF Ae Uo ASD A SOY Oo A HR 
a Hh L939 A yb Cie a8 on 5 LEH oa" US BE a0 J UE 3 


ঞ ef 
© el Ee 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ১১৭ 


৪০২৪-(১৩৭/১৬১০) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব ও কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ ও ‘আলী ইবনু হুজূর (রহঃ) ..... 
“'ঈদ ইবনু যায়দ ইবনু ‘আমূর ইবনু নুফায়ল (রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি কারও 
এক বিঘত (অর্ধহাত) জমি জোর দখল করবে কিয়ামাতের দিন আল্লাহ তার গলায় সাত স্তর যমীন বেড়িক্পে 
পরিয়ে দেবেন। (ই.ফা. ৩৯৮৭, ই.সে. ৩৯৮৬) 
HO od 0 TE ED cy 03 A EE UA ts GALA AS (pate 
Ch CB BU GES Js a dB LAE I Uk of re O55 OH Ae 
Uh GE Ls wel Ee He HES i ONY a VE Bl ta" U6 BE ah U9 
US ad WH aly La bl LAG ils 
Ea J od od oh CH AS 0H Ae F383 Ll J Td Lal se VG 
IE IG UB CG JU 8 ck 
৪০২৫-(১৩৮/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... সা‘ঈদ ইবনু যায়দ ইবনু ‘আমর ইবনু নুফায়ল 
(রাযিঃ) হতে বর্ণিত । ‘আরওয়া’ নামক এক মহিলা বাড়ীর কিছু অংশ নিয়ে তার সাথে ঝগড়া বাধায়। তিনি 
বললেন, তোমরা ওকে বলতে দাও এবং তার দাবিকৃত জমি ছেড়ে দাও। কারণ, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে 
শুনেছি: যে কেউ অন্যায়ভাবে এক বিঘত জমি জবর দখল করবে কিয়ামাতের দিন তাকে সাত স্তর জমিনের বেড়ি 
(তার গলায়) পরিয়ে দেয়া হবে। হে আল্লাহ! ‘আরওয়া যদি মিথ্যাবাদিনী হয় তবে তার চোখ অন্ধ করে দিন এবং 
তার ঘরেই তার কবর করুন। 
রাবী বলেন, পরবর্তীকালে আমি ‘আরওয়াকে অন্ধ অবস্থায় দেখেছি, প্রাচীরে প্রাচীরে সে আঘাত খেয়ে খেয়ে 
চলত । সে বলতো, সা‘ঈদ ইবনু যায়দের বদ্দুআ আমার লেগেছে। একদিন সে বাড়ীর মধ্যে চলাচল করছিল। 
বাড়ীর মধ্যে এক কুয়ার কাছ দিয়ে যাওয়ার সময় সে তাতে পড়ে যায়, কুয়াই তার কবর হয়। 
(ই.ফা, ৩৯৮৮, ই.সে. ৩৯৮৭) 
Uf al be SGP oh pls UP 3) OF ED Uo LoS AD SH BS (pratt 
IB GO SUT od ELAS oa ton Ut SSS Sm ce CoS il Cis 
A JD on Chas Uy U8 BEE sl J ba Cha GH Sy LE ra om ET Ck Uf Sa 
8 on Coal ge od phe Cl as oe Ve Bl Le Uk BE sl IUD Ce UV SG 
oat od Glin, Wad id U5 IS 0 Hl J Nik ss LS AY rn 
IGE A CHT Y ald fb pS ih EG BSG TAS SS CHL Ub I 
৪০২৬-(১৩৯/...) আবূ রাবী* 'আতাকী (রহঃ) ..... ‘উরওয়াহ্‌ (রহঃ) হতে বর্ণিত । আরওয়া বিনতু 
উওয়ায়স. সাঈদ ইবনু যায়দ (রাযিঃ)-এর উপর দাবী করেন যে, তিনি আরওয়ার জমির কিছু অংশ জবর দখল 
করেছেন। সে মারওয়ান ইবনু হাকামের (উমাইয়াহ্‌ শাসক) নিকট এর বিচার দাবি করে। সা'ঈদ বললেন : আমি 
কী রসূলুল্লাহ. 38%-এর থেকে এ কথা শোনার পরে তার জমির কিছু অংশ জবর দখল করতে কেমন করে পারি? 
১৯ 


Wwww.waytojannah.com 


Contents 
১১৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


তিনি বললেন, আপনি রসূলুল্লাহ সু থেকে কী কথা শুনেছেন? তিনি বললেন, আমি রসূতুপ্লাহ সুঁটু-কে বলতে 
শুনেছি : যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি জোরপূর্বক দখল করবে তাকে সাত স্তর পর্যন্ত জমির বেড়ি (তার 
গলায়) পরিয়ে দেয়া হবে। মারওয়ান বললেন, এরপর আপনার নিকট আর প্রমাণের কথা জিজ্ঞেস করব না। 
এরপর সাঈদ বললেন, হে আল্লাহ! আরওয়া যদি মিথ্যাবাদিনী হয় তবে তার দু' চক্ষু অন্ধ করে দিন এবং তার' 
জমিতে তাকে মৃত্যু দান করুন। 
বর্ণনাকারী বলেন, এরপর সে অন্ধ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করেনি। পরে তার জমিতে চলার সময় হঠাৎ 
এক গর্তে পড়ে মারা যায়। (ই.ফা. ৩৯৮৯, ই.সে. ৩৯৮৮) 
te ps te SE HT Gh 3 BS dE dS SH ES (ney YY 
2 5s A Cl oa on TH El ie U9 BE a Che UN 0 5 ae be ot 
ed go be 
৪০২৭-(১৪০/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সা'ঈদ ইবনু যায়দ (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি নাবী 3ু%-কে বলতে শুনেছি : যে ব্যক্তি জোরপূর্বক এক বিঘত পরিমাণ জমি দখল করবে, 
কিয়ামাতের দিন তাকে সাত স্তর জমির বেড়ি পরিয়ে দেয়া হবে। (ই.ফা. ৩৯৯০, ই.সে. ৩৯৮৯) 
SA “ be “ br diem LF CR Ee a YI Ef (pO) tA 
25 md ge od 4b SY Le Si oA bn Ti BTS SY + FEE sh U0 OH 
৪০২৮-(১৪১/১৬১১) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন: কেউ যদি এক বিঘত জমি না-হকভাবে জবর দখল করে কিয়ামাতের দিন আল্লাহ তাকে 
সাত স্তর যমীনের বেড়ি পরিয়ে দিবেন। (ই.ফা. ৩৯৯১, ই.সে. ৩৯৯০) 


Soares 


oS LE OH oS ial Ee BS ISD AD OC Lal Be (Cuperctsta 
As AL UE PAI] 0h Lok UP HE 0 OF 3 3 Ee 3s I As a BL 
il LL ff GER 5 Sh KS Le cb SS Hy id ff hss 5 aah CHS SY OE 
+ bead gi bn Sb 4 2 53 Gb a" U8 FEE sl ID OB A 
৪০২৯-(১৪২/১৬১২) আহ্‌মাদ ইবনু ইব্রাহীম দাওরাকী (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু ইব্রাহীম (রহঃ) হতে 
বর্ণিত । আবূ সালামাহ্‌ (রাযিঃ) তাঁর কাছে বর্ণনা করেছেন। তার ও.তার গোত্রের মাঝে একটি জমি নিয়ে ঝগড়া 
হয়েছিল। তিনি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর কাছে গমন করেন এবং তাকে সে বিষয়ে বলেন। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
বলেন, হে আবূ সালামাহ্‌! জমি থেকে বেঁচে থাকো। কেননা রসূলুল্লাহ 3 বলেছেন : যে ব্যক্তি এক বিঘত 
পরিমাণ জমি যুল্ম করে নিবে তাকে সাত স্তর জমির বেড়ি পরানো হবে । (ই.ফা. ৩৯৯২, ই.সে. ৩৯৯১) 
Hs Be EH CS De 3 OE UST oa GEL ESS Cd Te 
AB KS Lise le USS cf kG LL UFO ES coal ie 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৩) মুসাকাহ্‌ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান ১১৯ 


৪০৩০-(.../...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু ইব্রাহীম (রহঃ) হতে বর্ণিত। আবূ 
সালামাহ্‌ (রাযিঃ) তাকে বলেছেন যে, তিনি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর নিকট উপস্থিত হন। অতঃপর উক্ত রূপ বর্ণনা 
করেন। (ই ফা. ৩৯৯৩, ই.সে, ৩৯৯২) 


045 194651 13 bl SH LG rN 
৩১. অধ্যায় : মতবিরোধ দেখা দিলে রাপ্তার পরিমাণ কী হবে? 
sd wn E52 Se EL GI om en I sues i Er (Curperjy tt) 
EA Te U8 BE LO EOLA oo OF of be ll Se Ch gh bP BLY HS UG 
CEA Ee Lae G5 Bohl 
৪০৩১-(১৪৩/১৬১৩) আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন জাহদারী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 


বর্ণিত । নাবী বলেছেন: যখন তোমরা রাস্তার ব্যাপারে মতবিরোধ করবে তখন তা সাত হাত প্রশস্ত করতে হবে। 
(ই.ফা. ৩৯৯৪, ই.সে. ৩৯৯৩) 


WwwwW.waytojannah.com 


Contents 


all Gls - vt 
পর্ব (২৪) ফারায়িয (উত্তরাধিকার বণ্টনের বিধান) 


Biv, pm ts GEL Le od bh 8 ly 3 bh Fs Bo Onepy-tart 
I Up DES i Ge UF GAT of Ae Lf BES OAT UN, USL 53 UU - 3 
BL Sh Ss Vy HEH LL SY U6 BE Ll Lf 5 oh LU te Ce os 
৪০৩২-(১/১৬১৪) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইবরাহীম ' 
(রহঃ) ..... উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) হতে বর্ণিত । নাবী 3 বলেছেন: মুসলিম ব্যক্তি কাফিরের ওয়ারিস হবে 
না এবং কাফিরও কোন মুসলিমের ওয়ারিস হবে না। (ই.ফা. ৫ম খণ্ড-৩৯৯৫, ই.সে. ৩৯৯৪) 
AS U8 LS ok Ub AL ali 1a LG -) 
১. অধ্যায় : অংশীদারদের নির্ধারিত অংশ তাদেরকে দিয়ে দাও, তারপর যা থাকবে 
তা নিকটতম পুরুষদের (আসাবা) 
be wb Of of dA’, 2 - ol Ay - 36D tL SEY IL GL (uepry-EtetY 
CS IRD TN G8 GR US GAL Dili 1k FE al I UB UE te of oF oof 
৪০৩৩-(২/১৬১৫) ‘আবদুল আ‘লা ইবনু হাম্মাদ নারসী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । 


তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: অংশীদারদের নির্ধারিত প্রাপ্য অংশ দিয়ে দাও। অতঃপর যা অবশিষ্ট থাকে 
তা (আসাবা হিসেবে) নিকটতম পুরুষ লোকের প্রাপ্য । (ই.ফা. ৩৯৯৬, ই.সে. ৩৯৯৫) 


Ae LF pall ED BS 5 09 hs BS dot es 2 HA EB Cmte 
EES UF GAL Omi 1a U5 BE 2h J Lo cs of Ck ad te coh ch ah 
SS I Tb Gali 


Wwww.waytojannah.com 


Contents 


১২২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৪০৩৪-(৩/...) উমাইয়াহ্‌ ইবনু বিসতাম আল-আইশী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। 
রসূলুল্লাহ 3 বলেছেন: অংসীদারদের নির্ধারিত অংশ দান কর। তারপর যে অংশ অবশিষ্ট থাকবে তা নিকটতম 
Ua duller Lae ৩৯৯৭, ই.সে, ৩৯৯৬) 


UN od) (50) bil, AS 2 Le 22 80 0 Sas GAS TY EB (.. {tte ‘0 


ol ur “! ur wb of oF cas Ul 5M Ye Us OAS J, [Ec sl 
La 5 Uk ad is Le Jad A C8 Uh 1d © BEE UD JG IG ne 
RR 


৪০৩৫-(৪/...) ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ বুট বলেছেন: সম্পদ অংশীদারদের মধ্যে আল্লাহর কিতাবের ফায়সালা অনুযায়ী বষ্টন কর! তারপর যে 
MES nse Sgn SOU YT) ৩৯৯৮, ই.সে. ৩৯৯৭) 
5 us Up LL LB BS COL 5s 3h p50 5 Loe 5 Ce )" tel 
ph 0 CSS Ss SS IS. Ly ig sb Bo Ly 
৪০৩৬-(.../...) মুহাম্মাদ ইবনুল ‘আলা আবু কুরায়ব হামদানী (রহঃ) ..... ইবনু তাউস (রহঃ)-এর সূত্রে 
উপযুক্ত হাদীস, ওয়াহায়ব ও রাওহ্‌ ইবনু কাসিমের হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৩৯৯৯, ই.সে. ৩৯৯৮) 
INE Sim Gl -Y 
২. অধ্যায় : কালালার*” উত্তরাধিকার সংক্রান্ত 
0h da Lk AE by UU BS i 6 0 Lad Ly SX BS (uye)-t ery 
lh le 33 8 5s BEE I i etna UB 4 He Ut gi bate PES 
Eee Y3 1 A 0 ell UK dl U0 G SH CH sf bn ie a Blo he 
ABE ES A HALAL Sind YL 
৪০৩৭-(৫/১৬১৬) ‘আম্র ইবনু মুহাম্মাদ ইবনু বুকায়র নাকিদ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমি একবার অসুস্থ হয়ে পড়ি। রসূলুল্লাহ সু ও আবু বাক্র (রাযিঃ) পায়ে হেঁটে 
আমাকে দেখতে আসেন। আমি অজ্ঞান হয়ে পড়ি । রসূলুল্লাহ 3 ওযু করেন এবং ওযু র অবশিষ্ট পানি আমার 
উপর ছিটিয়ে দেন। আমি জ্ঞান ফিরে পেলাম, আর বললাম, হে আল্লাহর রসূল! আমি আমার সম্পদ কিরূপে বষ্টন 
করবো? তিনি আমাকে কোন উত্তর দেননি, মীরাস সংক্রান্ত আয়াত (অর্থাৎ “লোকে আপনার নিকট ব্যবস্থা জানতে 


চায়, বলুন, পিতামাতাহীন নিঃসস্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ্‌ জানাচ্ছেন....."- (সূরা আন্‌ নিসা ৪: ১৭৬) 
নাযিল হওয়ার পূর্ব পর্যন্ত । (ই.ফা. ৪০০০, ই.সে. ৩৯৯৯) 


২০ সন্তান ও পিতৃমাতুহীন অবস্থায় মারা গেলে তাকে 'কালালাহ্‌' বলা হয়। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৪) ফায়ায়িয (উত্তরাধিকার বণ্টনের বিধান) ১২৩ 

UN pi OF Bn Ao 0 ELS BS code 0 GS C3 LOL BSD (ny tT 
ats LL 8 0 D8 Sy BEE a oe Ul al Ae oh A CP nL al 
CL as JAD Ud df El UK ch cil ie A BE Cs CS lS Rh 
AE bs be KU dh ise) 
৪০৩৮-(৬/...) মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মাইমূন (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, নাবী সুন ও আবৃ বাক্র (রাযিঃ) পায়ে হেঁটে বানু সালামায় আমাকে দেখতে আসেন। তাঁরা 
আমাকে অজ্ঞান অবস্থায় পান৷ রসুলুল্লাহ 3 পানি আনতে বলেন। এরপর তিনি ওযু রূরেন, তারপর তা থেকে 
কিছু পানি আমার উপর ছিটিয়ে দেন। আমি জ্ঞান ফিরে পেলাম, আর বললাম, হে আল্লাহর রসূল! আমি আমার 
সম্পদ কিভাবে বণ্টন করবো? তখন এ আয়াত নাযিল হয়- “আল্লাহ তোমাদের সন্তানাদি সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন; 

এক পুত্রের অংশ দু' কন্যার অংশের সমান....."- (সূরা আন্‌ নিসা ৪: ১১)! (ই.ফা. ৪০০১, ই.সে. ৪০০০) 


Bn - Gee OF 7 AA Se BS dg nll ae Chall YE BS Cmy-tert 
Ui BE sd J oe 3k cdl Ae CH Che Ul KL ts Lh Cals I 
Six) bn ik La BBE sh JL Cah ke lS Rh GAL DE 3 ty bats 
fy BE UE Yh aL El Uk sl JA GC BG ab U3 1h ili 
| ES 
৪০৩৯-(৭/...) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার কাওয়ারীরী (রহঃ) ...... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে 
বর্ণিত তিনি বলেন, আমাকে রসূলুল্লাহ 3 দেখতে আসেন। আমি রোগাক্রান্ত ছিলাম । তাঁর সঙ্গে ছিলেন আবূ 
বাক্র (রাযিঃ)। তারা উডয়েই পায়ে হেঁটে আসেন। তিনি এসে আমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর 
রসূলুল্লাহ 3্ঠ ওযু করেন এবং অবশিষ্ট পানির কিছু আমার উপর ছিটিয়ে দেন। আমি জ্ঞান ফিরে পেয়ে রসূলুগ্লাহ 
ন-কে দেখতে পেলাম । আমি বললাম, হে আল্লাহর রসূল 3! আমি আমার সম্পদ কিভাবে বণ্টন করবো? 

আমাকে তিনি কোন উত্তর দিলেন না, যতক্ষণ না মীরাসের আয়াত নাযিল হয়। (ই.ফা. ৪০০২, ই.সে. ৪০০১) 

Ub SLD Lh LoL GAA dt Bn 50 Be gE 0 Lo BS (atte 
be ie 1d Ca ol Y asa Uy BE ah A) ile USS U9 all Xe Cy He Ch 
8৪০৪০-(৮/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হুতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ ন্ট আমার কাছে আগমন করেন। আমি তখন রোগে জ্ঞানহারা হয়ে পড়ি। তারপর তিনি ওযু 


করেন। তাঁর ওযূর পানির কিছু অংশ লোকেরা আমার উপর ছিটিয়ে দেন। আমি জ্ঞান ফিরে পেয়ে বললাম, হে 
আল্লাহর রসূল! কালালাহ্‌ অবস্থায় আমার মীরাস যষ্টন হবে। অতঃপর মীরাসের আয়াত অবতীর্ণ হয়। 


Wwww.waytojannah.com 


Contents 


১২৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


এমনটিই অবতীর্ণ হয়েছে। (ই.ফা. ৪০০৩, ই.সে. ৪০০২) 
Ee, c sil Ba 3 at ts pad Wal DY 0 ys SE EE (/-)" ££) 
A oh of RY SD 28) iy AES bp HS nh Ur CRY BS ttl ts Loe 
SY MAE Uh ee As oh 4 IA rly Sail wp 59 - oii 
) 
৪০8১-(../...) ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) নায্র ইবনু শুমায়ল ও আবূ ‘আমির ‘আকাদী (রহঃ) হতে 
এবং মুহাম্মাদ ইবনু মুসার (রহঃ) ওয়াহ্ব ইবনু জারীর (রহঃ) হতে এবং তারা সকলেই শু'বাহ্‌ (রহঃ) হতে উক্ত 
হাদীস বর্ণনা করেন। 
ওয়াহ্ব ইবনু জারীর-এর হাদীস আছে “ফারায়িয’-এর. আয়াত নাযিল. হলো। আর নায্র ও ‘আকীদার 
বর্ণনায় আছে.‘ফার্য-এর আয়াত নাযিল হলো’ ৷ কিন্তু তাদের কারও বর্ণনায় এ কথা নেই যে, শু‘বাহ্‌ ইবনু 
NA TR ই.সে. ৪০০৩) 
Jy b-bd oy bil, — skal 0 Ey ceed KG fl 0 Lo BS avast Ey 
JEL dos i sd d Ge BI gy Go swt i 
Al bs os EY od UN § 26 0 U5 BEE sl Lp KS 3 CS ll 0 Se 
Lt of dB Cy BE 3 EAD Ce Hit 8 BE A UD SE LIDS on gor 
Ts A 3 Hilal YJ Ss YEG UF, gio od ih Gb LH 0 bl 
Gs ts A is oh es oh Bk U3 kf ol Yo sl 
৪০৪২-(৯/১৬১৭) মুহাম্মাদ ইবনু বাক্র মুকাদ্দামী ও মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... সা‘দান ইবনু 
তালহাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । ‘উমার বিন খাত্তাব (রাযিঃ) এক জুমু'আর দিনে খুত্বাহ্‌ প্রদান করেন। তিনি নাবী 
¥্ট্‌ ও আবু বাক্র (রাযিঃ)-এর কথা বললেন। তারপর তিনি বললেন, আমি আমার পরে এমন কোন বিষয় রেখে 
যাব না, যা আমার নিকট ‘কালালা'র চেয়ে বেশী জটিল । আমি রসূলুল্লাহ 3%-এর নিকট বারবার কোন বিষয় নিয়ে 
জিজ্ঞেস করিনি, যেমনটি বারবার জিজ্ঞেস করেছি ‘কালালাহ্‌’ সম্পর্কে । আর তিনিও অন্য কোন বিষয়ে এমন 
কঠোরতা আমাকে দেখাননি যেরূপ কঠোরতা দেখিয়েছেন এ বিষয়ে । এমনকি তিনি তার আঙ্গুল আমার বুকের 
উপর চেপে ধরে বলেছেন, হে ‘উমার! গ্রীষ্মকালে অবতীর্ণ সূরা নিসার শেষের আয়াত কি তোমার জন্যে যথেষ্ট 
নয়? আর আমি যদি জীবিত থাকি তবে এ ব্যাপারে এমন ফায়সালা করবো যা দেখে কুরআন পাঠকারী আর যে 
কুরআন পড়ে না উভয়েই ফায়সালা করবে। (ই.ফা. ৪০০৫, ই.সে. ৪০০৪) 


Lr df Sm be BE Jed Bo i a Gs 3 BE, (fey te EY 
be CAMS des te fg of UL be ID CFS AY C8 SEs AP br AS Bo TC 
থা any [Et SIL 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৪) ফারায়িয (উত্তরাধিকার বন্টনের বিধান) ১২৫ 


৪০৪৩-(../...) আবূ বাক্র ইবনু শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ও ইবনু রাফি 

(রহঃ) ...... কাতাদার সূত্রে এ সানাদে অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা, ৪০০৬, ই.সে. ৪০০৫) 
FES যর a Yi Al হেড -া 
৩. অধ্যায়ঃ কালালাহ্‌ সম্পর্কিত আয়াতই সৰ্বশেষ নাযিলকৃত আয়াত 
ue HEE “ ve As gl nl ue ES Lyall po ) i Es (Mua) 
(DS SL il HS i) Tk oe dH HAT UN ot 

8০88-(১০/১৬১৮) ‘আলী ইবনু খাশরাম (রহঃ) ..... বারা (রাষিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, কুরআনের 
সর্বশেষ যে আয়াত নাযিল হয় তা হলো: 1১) 8 5.5 40 ( ৩: 1১,১ তারা আপনার কাছে জানতে চায়, 
আপনি বলুন, আল্লাহ তা'আলা কালালার ব্যাপারে সমাধান দিচ্ছেন। (ই.ফা. ৪০০৭, ই.সে, ৪০০৬) 
ie At US bs ty Lok Ei YG 3G 5s kh ty LOL ES (prt to 

BY IH Fo DATs ADS AG LH 2 DAT U8 mie Ch A Cals J GEL 

8০8৫-(১১/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ...... আবু ইসহাক্‌ (রহঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমি বারা ইবনু ‘আযিব (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, সর্বশেষ নাযিলকৃত আয়াত ‘কালালা'র 
আয়াত এবং সর্বশেষ নাযিলকৃত সূরা বারাআত । (ই.ফা. ৪০০৮, ই.সে. ৪০০৭) 
Es - oss td CAG = thus ual “dbo AD Ee [Eo (SEELEY 
AN AU DA Lf LE CL OU oD oo GEL of be BEAK 


৪০৪৬-(১২/...) ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... বারা (রহঃ) হতে বর্ণিত যে, সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ 
সূরা, সূরা তাওবাহ্‌ আর সর্বশেষ অবতীর্ণ আয়াত ‘কালালাহ্‌’ আয়াত । bMS 8০০৯, ই.সে. ৪০০৮) 


EOE IRE Ke ASAE A I Sede 
8০৪৭-(../...) আবু কুরায়ব (রহঃ) ...... বারা (রাধিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন । তবে অতিরিক্ত এ 
কথাটি বলেন যে, ‘সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা’ । (ই.ফা. ৪০১০, ই.সে. ৪০০৯) 
Rl dl Se de th ML ES Ls LA HEE SO Sie ES (pnt tA 
EELS A AG Ll I st oo 
৪০৪৮-(১৩/...) ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ...... বারা (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, সর্বশেষ অবতীর্ণ 
আয়াত এ $০ 5] । (ই.ফা. ৪০১১, ই.সে. ৪০১০) 
২০ 


Wwww.waytojannah.com 


Contents 


১২৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


SUE YU UG in Gl -t 
8. অধ্যায় : যে ব্যক্তি সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিসগণ পাবে 

TU O53 CB dps Uke Hf ES A 0 URS ASS Onna 
et 08 OF O53 AIST chy ty ll LE LUST ON - 5 bil, - 5S GA BSS 
Ci le A JAG 2 OK BRE all ID Bf GA ff CF CAD AE on LL lt 
ial cb la" JG SY, ae cla Uy TA CS Ob or Uk te GTS ke SL 
Us ICE Ld LD Ales ES Cd hemi tn Caasaly lh Ul UU Es ale 4 Cl 
Es YC 
৪০৪৯-(১৪/১৬১৯) যুহায়র ইবনু হার্ব ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3-এর নিকট যদি এমনও মৃত দেহ (জানাযার জন্যে) আসতো যার উপর ঝণ 
থাকতো, তবে তিনি জিজ্ঞেস করতেন, সে কি তার রণ পরিশোধের জন্যে এ পরিমাণ সম্পদ রেখে গেছে, যা দ্বারা 
খাণ পরিশোধ হতে পারে? যদি জানান হতো যে, সে ঝণ পূর্ণ করার পরিমাণ সম্পদ রেখে গেছে, তবে তিনি তার 
জানাযাহ পড়তেন। অন্যথায় বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাযাহ্‌ পড়ো। যখন আল্লাহ তীর জন্য 
সম্পদের সমৃদ্ধির পথ খুলে দেন, তখন তিনি বলেন যে, আমি মু'মিনদের জন্যে তাদের নিজেদের অপেক্ষাও বেশি 


নিকটবর্তী । সুতরাং যে ব্যক্তি ঝণগ্রস্ত অবস্থায় মারা যাবে, তার সে ঝণ পরিশোধের দায়িত্‌ আমার উপর । আর যে 
লোক সম্পদ রেখে যাবে, তা তার উত্তরাধিকারীদের প্রাপ্য । (ই.ফা. ৪০১২, ই.সে. ৪০১১) 


$ 3 - a i | ER MAY Pe 


8৪০৫০-(../...) ‘আবদুল মালিক ইবনু শু‘আয়ব ইবনু লায়স, যুহায়র ইবনু হার্ব ও ইবনু নুমায়র (রহঃ) 
iit যুহরী (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে হাদীসটি বর্ণনা করেন। (ই.ফা. ৪০১৩, ই.সে, ৪০১২) 


Cp Al A be EE, ae UN ALS HS Dw LS 2 (..p0)y-t0) 
UY conse tn on ce 0] od Ae ls GAY" U8 BE LAD CF SIA fl be gl 
OE te Hoh A YL ES Ne Gb EE Gn OF Cl as A 
৪০৫১-(১৫/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... ইবনু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী $ থেকে বর্ণনা 
করেন। তিনি বলেন, এঁ সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ! পৃথিবীর উপর এমন কোন মু'মিন নেই, যার 
সবচেয়ে নিকটতম (অধিকতর আপন) লোক আমি নই । সুতরাং যে লোক ঝণ অথবা সন্তান রেখে যাবে, আমি 


হবো তার অভিভাবক । আর তোমাদের কেউ যদি সম্পদ রেখে যায় তবে সে মাল পাবে তার নিকটজনেরা; সে 
যেই হোক না কেন। (ই.ফা. ৪০১৪, ই.সে. ৪০১৩) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৪) ফারায়িয (উত্তরাধিকার বণ্টনের বিধান) ১২৭ 


[4 UG EA (8 ri vr axa Eg ON Er) Ere CB) (a PE 5S C. 1 ‘০! 
ol Td 0 


HE all Ju UE, Wie Casal KS BH All Js) be EI sh ES Lb 
Bh ye CN Ly Ub GAN La U5 CHS Io Te sh ols pt sel 
OE is HE AL 
৪০৫২-(১৬/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ...... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ)-এর সূত্রে বর্ণিত । তিনি 
বলেন, এগুলো আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3% থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন। অতঃপর তিনি 
কতগুলো হাদীস বর্ণনা করেন। তার মধ্যে একটি এই যে, রসূলুল্লাহ 38% বলেছেন, আল্লাহর কিতাব মুতাবিক অন্য 
সব লোক অপেক্ষা আমি মু'মিনদের সবচেয়ে নিকটবর্তী । সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি ঝণ অথবা নিঃসম্বল 
পরিজন রেখে যায়, তখন আমাকে ডাকিও, আমি তার অভিভাবক । আর তোমাদের মধ্যে যে সম্পদ রেখে যায়, 
তার লম্গের অধিকারী হবে তার মমি আতীয় যেই খাহুক হা, ৪০১৫, ই.সে. ৪০১৪) 


Uf ian Hf igo be ds Es we BE bh Me ty A SL Gs Cnv-tor 
Ui SE rf Las HIM YL YC ia U8 5 HE oF SA of be 


৪০৫৩-(১৭/...) উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আম্বারী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
নাবী 3% বলেছেন, যে ব্যক্তি সম্পদ ছেড়ে যায়, তা তার উত্তরাধিকারীদের প্রাপ্য। আর যে নিঃসম্বল পরিজন 
রেখে যায়, তার দায়িত্ব আমাদের । (ই.ফা. ৪০১৬, ই.সে. ৪০১৫) 


tiie Ex “> & 6") er ce ৬&৯ ং ed EE ES, ( cde) tot 

Ns wy es" Ee TE Le yl es ds Bs Yi - GA Ul EE) & 

EES 

৪০৫৪-(../...) আবূ বাক্র ইবনু নাফি‘ (রহঃ) গুনদার থেকে এবং যুহায়র ইবনু হার্ব (রহঃ) ‘আবদুর 

রহমান ইবনু মাহদী (রহঃ) হতে উভয়ে শু'বাহ (রহঃ) হতে উপরক্ত সানাদে বর্ণনা করেন। অবশ্য গুনদার বর্ণিত 
হাদীসে আছে, আর যে ব্যক্তি নিঃসম্বল পরিজন রেখে যায়, আমি তাদের অভিভাবক হবো। 


(ই.ফা. ৪০১৭, ই.সে. ৪০১৬) 


Wwww.waytojannah.com 


Contents 


hs 


alg) Gs -ve 
পর্ব (২৫) হিবাত (দান) 


He GLa es 4g Bas Le UY pl DAL GL -) 
১. অধ্যায় : কাউকে কিছু দান করার পর সে বস্তুটি তার কাছ থেকে ক্রয় করা মাকরূহ 
bs Ll 03 5 be cod ty UN ES od cf LLL Lh hl Le BS (v.00 
LG A CE Late Cl ll fe 0B GE oh ube Cs Ub lh 50 YS od 


৪০৫৫-(১/১৬২০) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... ‘উমার ইবনু খাত্তাব (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি একটি উত্তম ঘোড়া আল্লাহর পথে দান করে। কিন্তু সে ব্যক্তি (যাকে দেয়া হয়েছিল) 
ঘোড়াটির সঠিক দেখাশুনা না করে ঘোড়াটিকে দুর্বল করে ফেলে। আমার ধারণা হলো, সে তা সস্তা দামে বিক্রি 
করে দিবে। আমি এ ব্যাপারে রসূলুল্লাহ 3%-এর নিকট জিজ্ঞেস করলাম । তিনি বললেন, তুমি তা খরিদ করবে না 
এবং তোমার দানকে ফিরিয়ে আনবে না। কেননা যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের মতো, 
যেটি বমি করে আবার তা খায়। (ই.ফা. ৪০১৮, ই.সে. ৪০১৭) 


OF AL bo dee OH FT CANN Le BES i Lh DR Ss (pejctn0n 
ky ASU LY AEH Y HTS SEY ie of 
৪০৫৬-(.../...) যুহায়র ইবনু হার্ব ও ‘আবদুর রহমান ইবনু মাহদী (রহঃ) ..... মালিক ইবনু আনাস 


(রাধিঃ) থেকে উক্ত সানাদে বর্ণনা করেন। তবে এতে তিনি অতিরিক্ত বলেছেন যে, তুমি তা ক্ৰয় করতে যাবে না, 
যদিও এক দিরহামের বিনিময়ে সে তোমাকে তা দিয়ে দেয় । (ই.ফা. ৪০১৯, ই.সে. 80১৮) 


Wwww.waytojannah.com 


Contents 


১৩০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


GNI = BAER = GLEE 2 BD HEEL coi sen Bef ae oe 

A Asc C310 ES - I A FS cy BS ols 0 Al ES (70 
Sale Se E24 Al Be dP ce TS XE Le afl C2 GH 5D Ce — pol 
Abel Lf o 205 YU 4 es 8 BE All UD ol EG tf SE JO IH OS aL 
AR 8 S53 CAE SES AKL 8 SUN Ha LN 
৪০৫৭-(২/...) উমাইয়াহ্‌ ইবনু বিসতাম (রহঃ) ..... ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি 
একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন । পরে তিনি তার মালিকের নিকট ঘোড়াটি দেখতে পান যে, সে তাকে 
নষ্ট করে ফেলেছে। সে লোকটি ছিল গরীব । তাই তিনি তা কিনে নেয়ার ইচ্ছা করেন। তখন তিনি রসূলুল্লাহ 3% - 


এর নিকট গিয়ে এ বিষয়টি তাকে বললেন। তিনি বললেন, এক দিরহামের বিনিময়ে দিলেও তুমি তা খরিদ করবে 


না। কেননা, যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের ন্যায়, যে নিজে বমি করে আবার তা খায়। 
(ই.ফা. ৪০২০, ই.সে. ৪০১৯) 


AS Ue ALY igs ll of AD be UL ES Ce of Ll HESS (fee) tion 
Hl sl C2) 
৪০৫৮-(../...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... যায়দ ইবনু আসলাম (রহঃ)-এর সূত্রে উক্ত হাদীস বর্ণনা 
করেন। তবে মালিক ও রাওহ (রহঃ)-এর হাদীস পরিপূর্ণ ও বেশী নির্ভরযোগ্য । (ই.ফা. ৪০২১, ই.সে. ৪০২০) 
re UE 5H cp pi be ML ce OG IG Ss 1 3 BS Onn £0 
"8 wh ie BE al ID CG EG of THEY EG A he ff Ah ce LS sj 
Le SBS Y SY 
৪০৫৯-(৩/১৬২১) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, “উমার ইবনু 
খাত্তাব (রাযিঃ) আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করেন। পরে তিনি দেখলেন তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি 
তা ক্রয় করতে চাইলেন এবং রসূলুল্লাহ 3%-এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করলেন । রসূলুল্লাহ 3% বললেন, তুমি 
তা ক্রয় করো না এবং তোমার সদাকাহ্‌ করা জিনিসকে ফিরিয়ে নিও না। (ই.ফা. ৪০২২, ই.সে. ৪০২১) 
Cd Bo C hs OF PE oF Uh a Ly cds C5 TE ESS (eft 
of 8 Hf En Cc off BS 3 03 ES C UE A iS ES YU Ly 
PD ds FEL oe JE 0 oF 5G be TASS ahh AE oe pels dC HG Ae 
He 
৪০৬০-(.../...) কুতাইবাহ্‌ ও ইবনু রুমৃহ (রহঃ) লায়স ইবনু সা‘দ (রহঃ) হতে এবং মুকাদ্দামী, মুহাম্মাদ 
ইবনু মুসান্না, ইবনু নুমায়র, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ‘উবাইদুল্লাহ (রহঃ) হতে, উভয়ে বর্ণনা করেন 


নাফি' সূত্রে ইবনু ‘উমার (রাযিঃ) থেকে, তিনি নাবী 3% থেকে উক্ত হাদীসটি মালিক (রহঃ)-এর হাদীসের অনুরূপ 
বৰ্ণনা করেন। (ই.ফা. ৪০২৩, ই.সে. ৪০২২) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৫) হিবাত (দান) ১৩১ 
IN EE UAT 6 - Aa lily, - ad th BE CLE lB ES Cyt) 
UD SA LL de TS xt OF OF pL be LA oe a Ul 
8 Ge SY + BE A U0 HE Sd is ol hi Ed 
৪০৬১-(৪/...) ইবনু আবৃ ‘উমার ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, 
‘উমার (রাযিঃ) একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। এরপর তিনি দেখলেন যে, তা বিক্রি করা হচ্ছে। তখন 


তিনি তা ক্রয় করার ইচ্ছা করেন এবং নাবী ইঁটু-এর নিকটে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। রসূলুল্লাহ 3% 
বললেন, হে ‘উমার! তোমার সদাকাহ্‌ করা বস্তুকে ফিরিয়ে নিও না। (ই.ফা. ৪0২৪, ই.সে. ৪০২৩) 


UL 09 23g AAG Ce SY ak ns Lgl da od ESA dai Ul + 
২. অধ্যায় : দান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সম্ভান-সম্ভতিকে দিলে 
তা ফিরিয়ে নেয়া হারাম নয় 
E ccise UOT YU ml © GEL ds5N cig OF BAL ES (xno) t any 
BE ih 0 AE G5 po ll 5 G2 i Gh LS AS of Ok den Ge Udy 
৪০৬২-(৫/১৬২২) ইবরাহীম ইবনু মূসা রাযী ও ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) 


হতে বর্ণিত যে, নাবী টু বলেছেন, যে ব্যক্তি দান করে তা আবার ফিরিয়ে নেয়, তার উদাহরণ ওঁ কুকুরের ন্যায়, ; 
যে বমি করে এবং পুনরায় তার বমি সে খেয়ে ফেলে। (ই.ফা. ৪০২৫, ই.সে, ৪০২৪) 


U8 Col oe Ld Ey GAT p50 1s tot ES HES, (pyr 
৪০৬৩-(.../...) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... আওযা'ঈ (রহঃ)-এর সূত্রে বর্ণিত । তিনি 
বলেন, আমি মুহাম্মাদ ইবনু ‘আলী ইবনু হুসায়ন (রহঃ)-কে উক্ত সানাদে এরূপ বলতে শুনেছি । 
(ই.ফা. ৪০২৬, ই.সে. ৪০২৫) 
ie SS WE sh I wip LU Loe Hf fe Gs Ga Se ds - dt 
PE sly 
8০৬৪-(../...) হাজ্জাজ ইবনু শা'ইর (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু “আম্র (রহঃ)-এর সূত্রে বর্ণিত যে, 
মুহাম্মাদ ইবনু ফাতিমাহ্‌ বিনতু রসূলুল্লাহ 3% উক্ত সানাদে হাদীসটি তাদের অনুরূপ বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৪০২৭, ই.সে. ৪০২৬) 
Al BE df MEE LE i aes “Y EEE প্‌ 
irl hy wl BS YE we LL, col A 2 UII SBS (fT i0 
58 AE OH Chis U8 nl SS Be Eee BE te — Ol AS - ne 


www.waytojannah.com 


Contents 


১৩২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


Lh ch Sok ce 8 559 fs cay GEL 5 oe UY U9 FE 3 UD Cis 

I; 

৪০৬৫-(৬/...) হারুন ইবনু সাঈদ আইলী এবং আহমাদ ইবনু ‘ঈসা (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) 

হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি যে, নিশ্চয় এটাই এ ব্যক্তির উদাহরণ, যে দান 
করে তা ফিরিয়ে আনে, তাহলো সেই কুকুরের মতো, যে বমি করে পরে তার বমি খেয়ে ফেলে! 

(ই.ফা, ৪০২৮, ই.সে. ৪০২৭) 

Se 8 Sl UU BE LD oF OH oe El 0 me Le EADY EI Chas 

৪০৬৬-(৭/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে 

বর্ণিত যে, নাবী ৪% বলেছেন: স্বীয় দান প্রত্যর্পণকারী নিজ বমি পুনরায় ভক্ষণকারীর ন্যায়। 


(ই.ফা. ৪০২৯, ইসে. ৪০২৮) 
Ale yl ie EEE be Ms ur vgs il vl & wi ~ La EE (de) tN 
৪০৬৭-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ....কাতাদাহ (রহঃ)-এর সূত্রে এ সানাদে উপরোক্ত হাদীস 
বর্ণনা করেন। (ই.ফা. ৪০৩০, ই.সে. ৪০২৯) 


ih all te Ge Cs Be Lag UST old © GED BS, (apace 
8 a 3 Bh SES 350 od SGN UE FEE Sh J 2 ale 0 CF 53 2 oe 
৪০৬৮-(৮/...) ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 

বলেছেন : নিজের দান প্রত্যর্পণকারী ব্যক্তি কুকুরের ন্যায়, যে বমি করে ও পরে সে তার বমি পুনরায় খায়। 
(ই.ফা. ৪০৩১, ই.সে. ৪০৩০) 

Ag ob SIN on debs AAV GY 
৩. অধ্যায় : দানে সস্তানদের মধ্যে কাউকে প্রাধান্য দেয়া মাকরূহ 

le 0h SD UP cols OF oF HL Lb A 3 I cS BS (rrfay- td 
OLD 8 ALY UE ch oh gS oo SEEDS cont 0 OU 5 Lon 2S po 
GIB in Ba SG SS, I BE al TD UB TS UE 1 cb IE Bb 
al FE A JD IE 


৪০৬৯-(৯/১৬২৩) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... নু'যান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, ভার পিতা তাকে সঙ্গে করে রসূলুল্লাহ সু%-এর নিকট আসেন। তারপর বলেন যে, আমি আমার এ পুত্রকে 
আমার একটি গোলাম দান করেছি। রসূলুল্লাহ 3% বললেন, তোমার সকল সন্তানকে কি এভাবে দান করেছো? 
তিনি বললেন, না । রসূলুল্লাহ 3% বললেন, তা হলে তুমি তা ফিরিয়ে নাও । (ই.ফা. ৪০৩২, ই.সে. ৪০৩১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৫) হিবাত (দান) ১৩৩ 


AE i AS ie lps OH OP hia [9 BATS COST dS 0 SS BS (py 
Ss CY U8 FE sh JD od of of of U8 i 5 SN oo GAD gs Las 
EEG UG SY U8 0 lS A Ke IE LSE fs 
8৪০৭০-(১০/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... নু‘মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আমার পিতা আমাকে নিয়ে রসূলুল্লাহ 3%-এর নিকট আসেন এবং বলেন যে, আমি আমার এ পুত্রকে 


একটি গোলাম প্রদান করেছি। তিনি বললেন, তোমার সকল পুত্রকে দান করেছ কি? তিনি বললেন, না। রসূলুল্লাহ 
3% বললেন, তাহলে তা ফিরিয়ে নাও । (ই.ফা. ৪০৩৩, ই.সে. ৪০৩২) 

AE 05 oF AE a CG ID C2 SELL A of 2 8 HESS (prt) 
U8 EA 0 CUS Ss 0 HE DGC a 0h PI oo pia) Cs AB ESS, C 
HS as UST GN te UST YG AA 0 Ee eal OF SEL BS, TOS 
tLe oH Sl Sd ob © BL Uf Cd ot bah Cf AE ey LA oo 
OL HR Vs 0 ADT Ae 0 ASS OE 0 Loe te Sol Lo "Bly 
৪০৭১-(১১/...) আবু বাক্র ইবনু আৰূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ইবনু 
‘উইয়াইনাহ্‌ (রহঃ) হতে এবং কুতাইবাহ্‌ ও ইবনু রুম্হ, (রহঃ) লায়স ইবনু সা‘দ (রহঃ) হতে, হারমালাহ্‌ ইবনু 
ইয়াহ্‌ইয়া (রহঃ) ইউনুস (রহঃ) হতে, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) মামার (রহঃ) হতে, 
তারা সকলেই, যুহরী (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে হাদীস বর্ণনা করেন। তবে ইউনুস ও মা'মার (রহঃ)-এর 
বর্ণনায় 43% | এবং লায়স ও ইবনু উয়াইনাহ্‌ (রহঃ)-এর বর্ণনায় এ, 0 এবং মুহাম্মাদ ইবনু নু‘মান ও 

হুমায়দ ইবনু ‘আবদুর রহমান থেকে লায়স এর বর্ণনায় “বাশীর নু“মানকে সাথে নিয়ে আসে” বলা হয়েছে। 
(ই.ফা. ৪০৩৪, ই.সে, ৪০৩৩) 

[EA U5 asl Le AI 0 lin UP ah ES ws 0 RG FS A) £.YY 
"6 ef ssbof J ES RTE HEA 4 UE COE 25 Bel 5 U5 ws bi GL 
CIV" UG SY UG is Clef Us bl 0 
৪০৭২-(১২/...) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... নু“মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
তাকে তার পিতা একটি গোলাম দান করেন। নাবী ৪% তাকে জিজ্ঞেস করেন, এ গোলামটি কিসের? তিনি 
বললেন, একে আমার পিতা আমাকে দান করেছেন। নাবী $% বললেন, তার সকল ভাইদেরকে তুমি দিয়েছো কি, 


যেভাবে একে দিয়েছো? তিনি বললেন, না। নাবী 3% বললেন, তাহলে তা ফিরিয়ে নাও । 
(ই.ফা. ৪০৩৫, ই.সে. ৪০৩৪) 


UN Cdl 0 OLA Lo pga Lh Be ES Ant af CG HES (pty 

OF iS Le 29 AEE - 5 bil, - SSS Eh 3 BE Cpt © UL Sis 
4 § 1D Ch Le of CH a abi of ile GEL I ts oh GUE oo ad 
২১ 


Wwww.waytojannah.com 


Contents 


১৩৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


" BE Al JAD DUB a ct BED de | Sil FE A UO WES 
ALI BT ALS ES a ber 1 U6 JUG. Hk Sp ss cd 
৪০৭৩-(১৩/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... নু“মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 

বলেন, আমাকে আমার পিতা তার সম্পদ থেকে কিছু প্রদান করেন। আমার মা ‘আম্রাহ্‌ বিনতু রাওয়াহা (রহঃ) 

বললেন, আমি সন্তুষ্ট হতে পারছি না, যতক্ষণ না আপনি রসূলুল্লাহ 3% -কে সাক্ষী রাখেন। এরপর আমার পিতা 

আমাকে নিয়ে নাবী 3-এর নিকট আসেন, আমার দানের উপর তাকে সাক্ষী রাখার জন্যে । রসূলুল্লাহ 3% তাকে . 

বললেন, এরূপ কাজ কি তুমি তোমার আর সব পুত্রদের সঙ্গে করেছ? তিনি বললেন, না। নাবী $ বললেন, 

আল্লাহকে ভয় কর এবং তোমার সন্তানদের মধ্যে ন্যায় বিচার কর। তখন আমার পিতা চলে আসেন এবং সে দান 

ফিরিয়ে নেন। (ই.ফা. ৪০৩৬, ই.সে. ৪০৩৫) 


UF LE op UF of be of bi lse ES de of SS HSC At) tet 
HE od ts Loe BS - Lf bil, - SS gh sb se ty Lo BS Ce G5 go 
bs He bad i Ss der Et Uns bs USS BS CD CA UE 
ED Ek be se BE AULD BES GS 2d YAN 5 HL SAL WY SL 
esl 0 ck i HU sh U3 GOB FRE sh UD ALE Hg Uo oo of SS 
«8 25 OG 0 ih So Ty a Ge BEE Al I UE US Cay gH ke gil 
1 se HAY SHY he 0 UNS ON Be ins sell 
৪০৭৪-(১৪/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... নু“মান ইবনু বাশীর (রাযিঃ) থকে বর্ণিত । তার 
মা বিনতু রাওয়াহা (রাযিঃ) তার পিতার নিকট স্বীয় পুত্রের জন্যে তার সম্পদ থেকে কিছু দান করার অনুরোধ 
করলেন। এক বছর যাবৎ তিনি এ ব্যাপারে গড়িমসি করেন। পরে তা দেয়ার ইচ্ছা জাগল। বিনতু রাওয়াহা 
(রাষিঃ) বললেন, আমার পুত্রকে যা দিবেন তার উপর রসূলুল্লাহ 3%-কে সাক্ষী না রাখা পর্যন্ত আমি খুশি হবো 
না। তখন আমার পিতা আমার হাত ধরে রসূলুল্লাহ 3%-এর নিকট আসলেন। সে সময় আমি বালক ছিলাম । 
তিনি বললেন, হে আল্লাহ্‌র রসূল! এর মা বিনতু রাওয়াহা চায় যে, আমি তার পুত্রকে যা দান করেছি আপনাকে 
তার সাক্ষী রাখি। রসূলুল্লাহ 3% বললেন, হে বাশীর! এ ছাড়া তোমার কি আর কোন পুত্র আছে? বললেন, হ্যা । 
তিনি বললেন, তুমি কি তাদের সকলকে এরূপ দান করেছ? তিনি বললেন, না। তখন তিনি বললেন, তাহলে 
আমাকে সাক্ষী রেখো না। কারণ, সামি রুহের ব্যাযাদি বাদী ই লা ছক, ৪০৩৭, ই.সে. ৪০৩৬) 


a EA [ES Ee Ee os (9) ০ (.. Ae) Yo 
"0% SY O80 ik Gn CLL Lili" U6 5 05 Ie 030 Sf IN BE al I 


| ' 2 ste Eo 
৪০৭৫-(১৫/...) ইবনু নুমায়র (রহঃ) ..... নু'মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ 3% 
বললেন, এ ছাড়া কি তোমার আরও পুত্র আছে? তিনি বললেন, হ্যা । তিনি বললেন : তাদের সবাইকে কি এভাবে 


দান করেছ? বললেন, না তিনি বললেন : তা হলে আমি যুলুমের ব্যাপারে সাক্ষী হবো না। 
(ই.ফা. ৪০৩৮, ই.সে. ৪০৩৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পৰ্ব (২৫) হিবাত (দান) ১৩৫ 


OF ghd CF JS nak LF a US ply 0 SEY Es (paytevn 
Dh se Se S238 U8 BEE al UD Uf mts of lsd 
৪০৭৬-(১৬/...) ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... নু“মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ 

8 তার পিতাকে বললেন, আমাকে অন্যায় কাজের ব্যাপারে সাক্ষী রেখো না। (ই.ফা. ৪০৩৯, ই.সে. ৪০৩৮) 

0 GEL ny CE ed) Sey kh Le ES dl ty LOL ES (pvc 
be PAIL © dell En U6 - stg bil, — 5 oF be IH oss al 
HE dh JAD dd dS 2 Gli UU wt ch SLL of Ll op as al oF I 
En Cha GS Gs fe fe el ba i 1S La SS 5 of Se sl U0 GV 
UB Hh 3 ENS Ul SL 06 “GE fh se Stl UY UN ou 
AY Re Nk 
৪০৭৭-(১৭/...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ...... নু“মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বৰ্ণিত । তিনি বলেন, 
আমার পিতা আমাকে নিয়ে রসূলুল্লাহ সুঠ-এর উদ্দেশে রওয়ানা করলেন । তারপর বললেন, হে আল্লাহ্র রসূল 
ঠি! আপনি সাক্ষী থাকুন, আমি নু‘মানকে আমার সম্পদ থেকে অমুক অমুক বস্তু দান করেছি। তিনি বললেন, 
তোমার সকল পুত্রদেরও কি তুমি তা দান করেছ, যেরূপ নু‘মানকে দান করেছ? তিনি বললেন, না। রসূলুল্লাহ 3 
বললেন, তাহলে আমাকে ছাড়া অন্য কাউকে এর সাক্ষী রাখো। তারপর বললেন, তুমি কি এটা চাও যে, তারা 

সবাই তোমার প্রতি সদ্ব্যবহার করুক? তিনি বললেন, হ্যা । রসূলুল্লাহ 3 বললেন, তাহলে এরূপ করো না। 
(ই.ফা. ৪০৪০, ইসে. ৪০৩৯) 

OF dll oF aise OF BS OA ES dtp OU ty Lal Gis (nn teVA 
el ad, I tet HE a J od ed ED of oS U8 cms gh gah 
"ৰ y Ee) UG .b U5. lS oe SC ia 5 Gee Sh OA UB SY U6 1 
SY CH 1 U8 BS C3 Mi ts Si Se HUN 
৪০৭৮-(১৮/...) আহমাদ ইবনু ‘উসমান নাওফালী (রহঃ) ..... নু‘মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমার পিতা আমাকে কোন এক জিনিস দান করেন। পরে তিনি আমাকে সাথে নিয়ে রসূলুল্লাহ 3 - 
এর নিকট গমন করেন তাকে সাক্ষী রাখার জন্যে। তিনি বললেন, তোমার সকল পুত্রকে কি এভাবে দান করেছ? 
তিনি (আমার পিতা) বললেন, না। তিনি (3) বললেন, তুমি কি তাদের থেকে উত্তম ব্যবহার আশা করো না? 

যেমন আশা করো এর থেকে? তিনি বললেন, হ্যা । রসূলুল্লাহ ফু বললেন, তাহলে আমি সাক্ষী হবোনা। ' 
ইবনু ‘আওন বলেন, আমি এ হাদীসটি মুহাম্মাদের নিকট বর্ণনা করলে তিনি বলেন, আমার নিকট হাদীস 


বর্ণনা করা হয়েছে যে, রসূলুল্লাহ 3% বলেছেন: তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। 
(ই.ফা. ৪০৪১, ই.সে, ৪০৪০) 


ui xb CE XH x [Ee EA ES dg 2h Xe 5 Lal ৯ (vf). vA 
DU Lit YU BE al UL 5b BE All UD df Sel SE ol SH nt ga wll 


Wwww.waytojannah.com 


Contents 


১৩৬ সহীহ মুসালম (চতুৰ্থ খণ্ড) 


a "U8 5 5 5 4 8 BE a I & EA EN, ae GH AU sl 
G2 he YY Ls TR las Oh U6 GY UG bel Che is 
৪০৭৯-(১৯/১৬২৪) আহমাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইউনুস (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, বাশীরের স্ত্রী তাকে বলেন, আমার পুত্রকে আপনার গোলামটি দান করে দিন এবং রসূলুল্লাহ $8%-কে 
আমার পক্ষে সাক্ষী রাখুন। তিনি রসূলুল্লাহ 3%-এর নিকট এসে বললেন, অমুকের কন্যা (আমার স্ত্রী) আমার 
কাছে আবেদন করেছে, যেন আমি তার পুত্রকে আমার গোলামটি দান করে দেই । আর সে বলেছে, রসূলুল্লাহ 
3-কে আমার পক্ষে সাক্ষী করুন। তখন তিনি জিজ্ঞেস করলেন, তার কি আরও ভাই আছে? তিনি বললেন, 
হ্যা। এরপর তিনি $% বললেন, তাদের সকলকে কি প্রদান করেছ, যেরূপ ওকে দিচ্ছ? তিনি বললন, না। 


রসূলুল্লাহ 3% বললেন, তাহলে এটি সঠিক কাজ হবে না। আর অন্যায় কাজে আমি সাক্ষী হব না। 
(ই.ফা, ৪০৪২, ই.সে. ৪০৪১) 


sah GG -t 
8. অধ্যায় : ‘উমরার বর্ণনা 
tw Lal of be ct oH oF HL cle CH UB cs CY 3 HS Onrofrsj- tne 
SHUG S6Ts A s oe el de) Cf UU BE a UD 0 oad AE 05 30 be SD Se 
Cyd 23 C5, He cl LY Wel gH A HY Gel 
৪০৮০-(২০/১৬২৫) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ...... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। 
রসূলুল্লাহ 3 বলেছেন, যে কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে এবং তার ওয়ারিসদেরকে আজীবন ভোগ করার 


জন্যে কিছু দান করে, তবে যাকে তা দান করেছে তা তারই হয়ে যাবে। এরপরে যে দান করেছে তা তার কাছে 


ফিরে আসবে না। কেননা, সে এমনডাবে দান করেছে, যাতে ওয়ারিসগণ তা পেয়ে গেছে। 
(ই.ফা, ৪০৪৩, ই.সে, ৪০৪২) 


io A os Cc Sl UAT YU pe) 0 Loy sins CY as BS (etyc tel 
a 1% HG sl ID Cia US A gl Ae 5 DE be A ff CF met OH So 0 
HR el CA As Us 8 A EL a 8 Ge He 

Sly Bg SIE al 0 Uf Ad OF 3 
৪০৮১-(২১/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, মুহাম্মাদ ইবনু রুমূহ ও কুতাইবাহ্‌ (রহঃ) ..... জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসুলুল্লাহ ইু%-কে বলতে শুনেছি, যদি কোন ব্যক্তি অপর 


কোন ব্যক্তি এবং তার উত্তরসূরীদেরকে আজীবন ভোগ করার জন্যে কোন কিছু দান করে, তাহলে সে যেন তার 
কথা দ্বারা তার মধ্যে স্বীয় অধিকার তুলে নিল এবং সে বস্তু তারই হবে যার জন্যে দান করা হয়েছে এবং তা হবে 


তার উত্তরসূরীদের জন্যেও ৷ 


* সমাম নাবাষী (রহঃ) বলেন, 'উমরাহ্‌ বলা হয় কোন ঘর কাউকে তার জীবনভর ব্যবহার করার জন্যে প্রদান কয়া । (মুখতাসার শারহে মুসলিম-/ 
আল্লামা ওয়াহীদুয্যামান, ৪র্থ থণ্ড, ২৪৮ পৃঃ) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৫) হিবাত (দান) . ১৩৭ 


অবশ্য ইয়াহ্‌ইয়া তার হাদীসের প্রথম অংশে বলেছেন, যদি কোন ব্যক্তিকে আজীবনের জন্যে দান করা হয়, 
তবে তা তার ও পরবর্তী উত্তরসূরীদের জন্যে হয়ে যাবে। (ই.ফা. ৪০৪৪, ই.সে. ৪০৪৩) 
Eo 0 GUST gi Se UE Lil 3 0h a Se SES (pct 
ae GG 0 oa se os Ll of 2 be MSL sel oe cls tH OA 
Shel SUS sy LS Le UE el doo Uf U6 FRE ah UD HAT iad 
x ibe bel Sin GL AEF nl a EL iS Gb UL UE 
‘" EAE 
৪০৮২-(২২/...) ‘আবদুর রহমান ইবনু বিশ্র ‘আবদী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ আনসারী (রাযিঃ) 
হতে বর্ণিত । রসূলুল্লাহ 3% বলেছেন, যে কোন ব্যক্তি কাউকে তার সারা জীবনের জন্যে এবং তার সন্তানাদির জন্য 
দান করে, এরূপ বলে যে, “আমি তোমাকে তা দিলাম এবং তোমার সন্তানদেরকে যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে 
কেউ জীবিত থাকে, তবে তা তারই হয়ে যাবে যাকে দান করা হলো। তা তার মালিকের নিকট আর ফিরে আসবে 
না। কারণ, সে এমনভাবেই দান করেছে যার মধ্যে উত্তরাধিকার প্রবর্তন হয়ে গেছে।” (ই.ফা. ৪০৪৫, ই.সে, ৪০88) 
ce UA YU - A hilly - AA Ls SE CAI] 2s BE EE (n=toar 
A ILD Tl A SIAC 05 oR be Ls of bo dats oo i UIA G5 
ele dE Cb ote Lh a Ub Ty El gar, ods 0% 0 Bl 
8 GA UE ae Ub 


৪০৮৩-(২৩/...) ইসহাক্‌ ইবনু ইবরাহীম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রাযিঃ) ..... জাবির (রাধিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন যে 'আজীবন কালের জন্যে দান’ রসূলুল্লাহ 3 কার্যকরী বলে গণ্য করেছেন, তা হলো এই যে, সে 
বলে, “এ তোমার ও তোমার উত্তরাধিকারীদের জন্যে ৷” কিন্তু সে যদি বলে যে, এ তোমার জন্যে যতদিন তুমি 
বেঁচে থাকবে, তবে তা তার মালিকের নিকট ফিরে আসবে (প্রদত্ত ব্যক্তির মৃত্যুর পর)। 

মা'মার বলেন, যুহরী এ ফাতাওয়াই দিতেন। (ই.ফা. ৪০৪৬, ই.সে, ৪০৪৫) 
be mld 0 of cd of Ol ok of 0 Ee al Ln Loe is (afr) At 
tl 03 od BE sd U0 5 - sh se OAS - 0 Ce AD Ae sk 

EY BOS U3 Gel UY Bj gh Shy Ss 
ABE CIA Ll pd 28 CH, sls cel A ie 4 U6 

৪০৮৪-(২৪/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । কোন 
ব্যক্তি এবং তার উত্তরাধীকারীদের উদ্দেশে সারা জীবনের জন্য যা দান করা হয়, রসুলুল্লাহ টু ফায়সালা দিয়েছেন 
যে, সেটি তার জন্যে চিরস্থায়ী হবে। তাতে কোন শর্ত বা ব্যতিক্রম কিছু করা দাতার জন্যে বৈধ নয়। 

রাবী আবূ সালামাহ্‌ (রাধিঃ) বলেন, এর কারণ, সে এমনভাবে দান করেছে যার মধ্যে উত্তরাধিকার প্রযোজ্য 
হয়েছে। তাই মীরাস তার শর্ত কেটে দিয়েছে। (ই.ফা. ৪০৪৭, ই.সে. ৪০৪৬) 


Wwww.waytojannah.com 


Contents 


১৩৮ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 
3 bo Gls EES an 0h ts IE ES nh Sk 5 all SE BS (fre) t Ao 
FEE 4h ILD OF I dl Le HE Cha Na se Ll ENE 
2 clas Ud sa" 
৪০৮৫-(২৫/...) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার কাওয়ারীরী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ বন বলেছেন, আজীবনের জন্যে দানটি তারই প্রাপ্য, যাকে তা দান করা হয়েছে। 


(ই.ফা. ৪০৪৮, ই.সে, ৪০৪৭) 
ud 0h P34 Cp of GS gin by Soe US dhl 2 Eos ES, (fey te Al 
he UU BE oh 0 od Xe 5 Se CR SAD se Ls CL Sf ES as 
৪০৮৬-(.../...) মুহাম্মাদ ইবনু মুসারনা (রহঃ) ..... ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 
বলেছেন: পরবর্তী বর্ণনাটি অনুরূপ । (ই.ফা. ৪০৪৯, ই.সে. ৪০৪৮) k 
A od Gl of be oH BS a BG oy th LA BS (fej te AY 


৪০৮৭-(../...) আহমাদ ইবনু ইউনুস, যুহায়র, আবূ যুবায়র, জাবির (রাযিঃ) নাবী 3 থেকে বর্ণনা 
করেন। (ই.ফা. ৪০৫০, ই.সে, ৪০৪৯) 


te oH of be ks HUA - 4 bil, = 3 Bh os BX Cfr)-t AA 
Sh th Se Lal be © Wet Yo HA LE 1d © BE sl U3) U6 I 
hls Ey Bo Wa 
৪০৮৮-(২৬/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে, তিনি বলেন, রসূলুল্লাহ 3% 
বলেছেন, তোমরা তোমাদের সম্পত্তি ধরে রেখো, তা বিনষ্ট করো না। নিশ্চয় যে ব্যক্তি সারা জীবনের জন্যে দান 


করে, তবে তা তারই হয়ে যাবে, যাকে দান করা হলো, জীবিত অবস্থায় ও মৃত অবস্থায় এবং তার পরবর্তী 
উত্তরাধিকারীদের জন্যে । (ই.ফা, ৪০৫০, ই.সে, ৪০৪৯) 


CU dE SS bh Lo Be A of 0 8 3 BS (Cgvj-teAt 
Se 0 eh Re BS C OG be gs Ck AO SS GEMS of SAH 
Cb HE oF 38 Ce HD of CF A OS m3 be OF if FS a) 
tl UD UB Caled CAS LAN TE UB BY by Cd Ph fo ES of Pe 
Gl Loe Stal " FO 
৪০৮৯-(২৭/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ও ‘আবদুল ওয়ারিস ইবনু 
‘আবদুস সামাদ (রহঃ) ..... জাবির (রাযিঃ) সূত্রে নাবী 8 থেকে বর্ণনা করেন, উপরে উল্লিখিত আবূ খাইসামার 
হাদীসের অর্থানুযায়ী। তবে আইয়ূবের বর্ণনায় কিছু বাড়তি রয়েছে। তিনি বলেছেন, আনসারগণ মুহাজিরদেরকে 


আজীবনের জন্যে দান করতেন। তখন রসূলুল্লাহ 3 বললেন, তোমরা তোমাদের সম্পদ নিজেদের জন্যে 
সংরক্ষিত রাখো । (ই.ফা. ৪০৫১, ই.সে. ৪০৫০) 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (২৫) হিবাত (দান) ১৩৯ 


Ee YG - oa) oy ily, - sa tS GSOLY gD 0 LL BS (farted 
Uy ese Sci a ol U6 Xe te oD Hl Af EO Us arin Se 
Jy EY Ll oD Fadl Hy UB dl 538 EN Ty I EE Bs Cb VG BU 
JD ce ed Tyl CS Ub la Bb od AA 4 HS UN OS J Sah 5% 
A ES EST, US ESD ML Ae od SB Ge dy aki Gna coll BE sl 
sie ai HHCY LB cb hs lh (x0 Ge ML Se J 
৪০৯০-(২৮/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, মাদীনার জনৈকা মহিলা তার একটা বাগান তার এক পুত্রকে আজীবনের জন্যে দান করেন। পরে 
পুত্রটি মারা যায় এবং তারপরে মহিলাটিও মারা যায়। পুত্র নিজে একটি সন্তান রেখে যায়। আর তার ছিল 
কয়েকজন ডাই, যারা দানকারিণীর পুত্র। তারপর দানকারিণীর পুত্র বললো, বাগানটি আমাদের কাছে ফিরে 
এসেছে। আর যাকে দান করা হয়েছিল তার পুত্ররা বললো বরং এ ছিল আমার পিতার, তার জীবদ্দশায় ও মৃত 
অবস্থায়। এরপর তারা ‘উসমান (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম তারিক (রহঃ)-এর নিকট ফায়সালা চাইল। 
তিনি জাবির (রাযিঃ)-কে ডেকে পাঠালেন। জাবির (রাযিঃ) সাক্ষ্য দেন, জীবিতকালীন দান তারই প্রাপ্য, যাকে 
দান করা হয়েছে। রসূলুল্লাহ 3% এ নির্দেশ দিয়েছেন। তারিক তদনুযায়ী ফায়সালা দেন। তারপর তিনি খলীফা 
‘আবদুল মালিককে এ ঘটনা লিখে জানান এবং জাবিরের সাক্ষ্য দান সম্পর্কেও তাকে অবগত করেন। ‘আবদুল 
মালিক বলেন, জাবির (রাধিঃ) সত্যই বলেছেন। পরে তারিক (রহঃ) এ হুকুম জারি করেন। কাজেই বাগানটি 
আজ পৰ্যন্ত দানকৃত ব্যক্তির বংশধরদের অধিকারে রয়েছে। (ই.ফা. ৪০৫২, ই.সে. ৪০৫১) 


GEL Us oN bil, CAI C3 GEL AEE od 0 8 Hf GES (pvay-t.) 
SIG cd Be OU oF UL i ag Uo die 3 UL Es 0 3 Uy Gl 
HE A J LF A AE 0 Gl TH Th 
৪০৯১-(২৯/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... সুলাইমান ইবনু 
ইয়াসার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বর্ণিত জাবির (রাযিঃ)-এর হাদীসের প্রেক্ষিতে তারিক (রহঃ) 
“সারা জীবনের জন্যে দান’ তার ওয়ারিসরা পাবে বলে ফায়সালা দেন। (ই.ফা. ৪০৫৩, ই.সে. ৪8০৫২) 
Hs Ee ke Ls Le Ges JU x th Hors adh 2p Lt (ryt dt 
ESE sa U6 BE Ll oF dl AE 0 3 Le ple te CHOY Bi Cal I 
৪০৯২-(৩০/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ...... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3 বলেছেন, আজীবনের জন্যে দান বৈধ । (ই.ফা. ৪০৫৪, ই.সে. 8০৫৩) 
ls Ss লছ al [0 ~~ টি AL EE EES wu x =~ EE (./)-t ₹৭া 
GRY Se Sad" U8 43 BG Lal CF Hb LP cle ie G3 ie 
৪০৯৩-(৩১/...) ইয়াহইয়া বিনু হাবীব হারিসী (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 
বলেছেন, ‘সারা জীবনের জন্যে দান’ দানকৃত ব্যক্তির পরিজনের মীরাসে পরিগণিত হবে। (ই.ফা. ৪০৫৫, ই.সে. ৪০৫৪) 


Wwww.waytojannah.com 


Contents 


১৪০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


Le A BS ORS 5 Lot En YG J ct EAT SL BS (rc teat 
Re CH GSD" UB BE Lah oo LA of SF ohh Ch a CR cd 0 Sail oo dS 


৪০৯৪-(৩২/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রহঃ). হতে বর্ণিত 
যে;নাবী 3% বলেছেন, ‘সারা জীবনের জন্যে দান’ বৈধ । (ই.ফা. ৪০৫৬, ই.সে. ৪০৫৫) 


be Sen BS - SON OH 7 IE EL wh eS = cle 
by se Ug BE) nS SN" Ub 4" Be ay) ie GALS 


৪০৯৫-(../...) ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ..... সা'ঈদ সূত্রে কাতাদাহ্‌ (রহঃ) হতে উক্ত সানাদে বর্ণনা 
করেন৷. তবে সা'ঈদ বলেছেন, তার পরিজনদের জন্যে মীরাস হয়ে যায় অথবা বলেছেন (আজীবনের জন্যে) 
সমীয়য । (ই.ফা. ৪০৫৭, ই.সে. ৪০৫৬) 


Wwww.waytojannah.com 


Contents 


POS hp 


{gl Gs - 
পর্ব (২৬) ওয়াসিয়্যাত 


A oN Lil, ~ ts 50d kal OF Lon SA C9 UR dks Hf EES (avvpyj- £1 

HUD ULE ig of BB OB 0 Ae te — DE as tg AS - uss BS YU - 
"Be BC a YY GH CS Sad TARAS tts fa So Cn I 
৪০৯৬-(১/১৬২৭) আবূ খাইসামাহ্‌ যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনু মুসার ‘আনাধী (রহঃ) ..... ইবনু 

উমার রহঃ) হতে বর্ণিত যে রসূলুল্লাহ সু বলেছেন: যে ব্যক্তির কিছু অর্থ সম্পদ রয়েছে, আর সে এ সম্পর্কে 

ওয়াসিয়্যাত করতে চায়, সে মুসলিম ব্যক্তির উচিত হবে না ওয়াসিয়্যাত লিখে না রেখে দু'টি রাতও অতিবাহিত 


করা । (ই.ফা. ৪০৫৮, ই.সে. ৬ষ্ঠ খণ্ড-৪০৫৭) 
EC 5 05 A ey CUS tie Go ips od ts 6 Hf Bens (pyotav 
Fos ees Edy VEC 3p) iy oot Se te TSS of a dts 
NE TESTIS 
৪০৯৭-(২/...) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ‘উবাইদুল্লাহ থেকে উক্ত সানাদে 


বর্ণনা করেন। তবে এ হাদীসে আছে, তাঁরা উভয়ে বলেছেন, তার কাছে ওয়াসিয়্যাত করার মত কিছু আছে। তারা 
এ কথা বলেননি যে, সে ওয়াসিয়্যাত করার ইচ্ছা করে। (ই.ফা. ৪০৫৯, ই.সে. ৪০৫৮) 


OA IRD DS C A CH eS HL GS GID LS Hf ES (pm) tA 
OA ay bi USTs sf ate C cn be aS ie oy ads ele 
Mn C a 5 Gs Ld FOBT cy 00 ES lh see ts Ll Rs C ois 
- 4s - - . 2 Fa ত ort Bh 
OF Xb OF UF gil te HS BL ON -elbis UUs ts df th Ee 3) 0 LS 
CRY Soe GY 5 mas Rete Ch 1 sh SE Pec dias BG Ee 
HAE bo GSD Ses Ss 
২২ 
Wwww.waytojannah.com 


Contents 


১৪২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪০৯৮-(৩/...) আবূ কামিল জাহদারী (রহঃ) আরো বিভিন্ন সূত্রে ..... ইবনু উমার (রহঃ) হতে বৰ্ণিত । 
তিনি নাবী 38% থেকে উবাইদুল্লাহ বৰ্ণিত হাদীসের অনরূপ বর্ণনা করেন। আর তাঁরা সবাই এভাবে বলেছেন যে 
তার কাছে এমন সম্পদ আছে, যাতে সে ওয়াসিয়্যাত করতে পারে। কিন্তু আইয়ুব (রহঃ)-এর হাদীসে রয়েছে যে, 
তিনি বলেছেন,সে তাতে ওয়াসিয়্যাত করতে চায়। ‘উবাইদুল্লাহ থেকে ইয়াহ্‌ইয়ার বর্ণনার মতই। 

(ই.ফা, ৪০৬০, ই.সে. ৪০৫৯) 


ts ce AOA ks 0 Al Se Gs niga Lh Bh Bs (9-14 
ee 8 EEE. HE EOE, Fe EA i + Le 
HoH Al 4d 2 Le UU BE sll UL ee © og OF cps bo cclts OF or 
ic tie eo SL IN CDE cy 58 3 

hc gies SL UM BG a UL CA le SL Ad Se Ud 
৪০৯৯-(৪/...) হারূন ইবনু মা'রূফ (রহঃ) ..... সালিম (রহঃ)-এর সূত্রে তীর পিতা থেকে বর্ণনা করেন যে, 
তিনি রসূলুল্লাহকে বলতে শুনেছেন, কোন মুসলিম ব্যক্তির জন্যে সঙ্গত নয়, তার কাছে ওয়াসিয়্যাত করার মতো 

সম্পদ আছে এমতাবস্থায় ওয়াসিয়্যাত লিখিত না রেখে তিন রাত অতিবাহিত করা। 


‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাধিঃ) বলেন, রসূলুল্লাহ সু থেকে এ কথা শোনার পর এক রাতও আমার উপর 
পার হয়নি যে, আমার ওয়াসিয়্যাত আমার কাছে ছিল না । (ই.ফা. ৪০৬১, ই.সে. ৪০৬০) 


Ss C od SIS oy BH LOS YE dl only SH aS Cpt 
0 a Se FS A) ig LAS Go Hk Cj COST 35D He BS YG At 
EOS 


৪১০০-(../...) আবূ তাহির ও হারমালাহ্‌, ‘আবদুল মালিক ইবনু শু'আয়ব, ইবনু লায়স, ইবনু আবূ ‘উমার 
‘'আবৃদ ইবনু ‘উমার (রহঃ) সকলেই যুহরী (রহঃ) সূত্রে উক্ত সানাদে ‘আম্র ইবনু হারিস এর হাদীসের অনুরূপ 
বর্ণনা করেন। (ই.ফা. ৪০৬২, ই.সে. ৪০৬১) 


aly Bagh Gl -) 
১. অধ্যায় : এক তৃতীয়াংশের ওয়াসিয়্যাত 
ale Le let OF oe be CS PAD COSI Coad 3 0 3 BS Oavafoy-t) 1 
GE ord ce Rie CL 5 bn ED IS Sf BE Al ILD BE UB nh Co ce 0 
+ J de ty SA Fl 0 Yb I J 5 Uo ph te SH Le gl sl LES 
AUS Lf tn UE HE SE TE SY Cl Ch UN sh GLAM CH ON oY 
a dd Ls Li BG SAY dG FEE SE iy ol ic ie 
Sy dhs x ss cE Se USA US th dye U8 ac 55 GET adn UD GSE UN" 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৬) ওয়াসিয়্যাত ১৪৩ 


eiey ad Fell OATS Lak HA ds Ly A US Sl, Li a CS 


CUS OF ls OSE OO eliol le AVS Vo Ms 
s HE al J 4 sk Uk 

৪১০১-(৫/১৬২৮) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া তামীমী (রহঃ) ..... সা'দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
বিদায় হজ্জের সময় রসূলুল্লাহ 3% আমাকে দেখতে আসেন; এমন রোগের সময় যাতে আমি মৃত্যুর কাছাকাছি 
হয়ে পড়েছিলাম । আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! রোগের কারণে আমার কী অবস্থা হয়েছে, আপনি তো 
দেখতেই পাচ্ছেন? আমি একজন সম্পদশালী ব্যক্তি, অথচ একটি মাত্র কন্যা সন্তান ব্যতীত আমার আর কোন 
ওয়ারিস নেই । সুতরাং আমি আমার সম্পদের দু'-তৃতীয়াংশ দান করতে পারব কি? তিনি বললেন, না। আমি 
বললাম, তবে কি অর্ধেক মাল সদাকাহ্‌ করতে পারব? তিনি বললেন, না। বরং এক তৃতীয়াংশ এবং এক 
তৃতীয়াংশও বেশি হয়ে যায়। তোমার ওয়ারিসদের অভাবযুক্ত অবস্থায় রেখে যাওয়া তোমার জন্যে উত্তম, এমন 
অভাবগ্রস্ত অবস্থায় ছেড়ে সাওয়ার চেয়ে যে, তারা মানুষের নিকট হাত পাতবে। আর আল্লাহর সস্তষ্টি লাভের জন্যে 
তুমি যা কিছুই খরচ কর তার উপর তোমাকে প্রতিদান দেয়া হবে ৷ এমনকি, সে লোকমাটির বদৌলতেও যা তুমি 
তোমার স্ত্রীর মুখে তুলে দিবে। আমি বললাম, হে আল্লাহ্র রসূল! আমি তো আমার সাথীদের পর তাদের পিছনে 
রয়ে যাচ্ছি। তিনি বললেন, তুমি পেছনে. রয়ে গেছো (জীবিত রয়ে গেছো), তাতে তুমি এমন ‘আমাল করে 
আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পার যাতে তোমার মর্যাদা বাড়বে ও উঁচু হবে। আর সম্ভবত তুমি পরবর্তীতেও থাকবে 
অর্থাৎ দীর্ঘায়ু লাভ করবে। এমনকি বহ্থ সম্প্রদায় তোমার দ্বারা লাভবান হবে এবং বহু লোক তোমার দ্বারা 
ক্ষতিগ্রস্ত হবে। (নাবীজী দু‘আ করলেন।) ইয়া আল্লাহ! আমার সাথীদের হিজরাত অক্ষুণ্ন রাখুন এবং তাদেরকে 
পশ্চাতে ফিরিয়ে দিবেন না। কিন্তু সা‘দ ইবনু খাওলার জন্যে আফসোস! 

বর্ণনাকারী বলেন যে, রসূলুল্লাহ 38% তার জন্যে দুঃখ প্রকাশ করেন। কারণ, তিনি মাক্ধায় মৃত্যুবরণ 
করেছিলেন । (ই.ফা. ৪০৬৩, ই.সে. ৪০৬২) 


wc A 0 UG Es YG os of 2 8 Hs ns Lh LG Gc (fo) 


4a 


BS 0 LES PAIDY OF GEL By C 2 SI iy 5 GIS I ds oan 

EIS ALY ig LGA of HS Cf UST 35 He CAT Yt 

. 8৪১০২-(../..) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ, আবূ তাহির, হারমালাহ্‌, ইসহাক্‌ 
ইবনু ইবরাহীম ও ‘আবৃদ হুমায়দ (রহঃ) ..... সহ সকলেই যুহরীর সূত্রে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৪০৬৪, ই.সে. ৪০৬৩) 

0 A bp OL Le God L5H Es Oak ty GES HSS (ptr 
GA a cs SS Bf Le FE Lh URS UN Gs ie oie 08 ale te ral 
en RG a Ny 4 0 EG UE UE G2 5 0 A 8 BE Uh KS 
৪১০৩-(../...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ...... সা'দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী 
আমার রোগের খৌজ-খবর নেয়ার জন্যে আমার নিকট আগমন করেন। তারপর যুহরীর বর্ণিত হাদীসের অনুরূপ 


Wwww.waytojannah.com 


Contents 


১৪৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


উল্লেখ করেন এবং সা'দ ইবনু খাওলার প্রসঙ্গে নাবী ¥ু-এর উক্তির উল্লেখ নেই । তবে এতে এ কথা রয়েছে, 


কোন ব্যক্তি যেখান থেকে হিজরাত করেছে তথায় মৃত্যুবরণ করুক, এটা নাবী 8% পছন্দ করেন না। 
{ই.ফা. ৪০৬৫, ই.সে. ৪০৬৪) 


5 EL BSS CR! BES ius LY ILD BES A LL DR SESS (py t 
EA dl BS CH BG Lol dd CL Ln J al te dn UL HLS 
et ws CG EET TESA i IG Cb Ch 

A Sk se CE I 
৪১০৪-(৬/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... মুস'আব ইবনু সাদ (রহঃ) তীর পিতা থেকে বর্ণনা করেন। 
তিনি বলেন, আমি একবার অসুস্থ হয়ে পড়ি এবং নাবী এর কাছে সংবাদ প্রেরণ করি । (তিনি আসলেন) আমি 
বললাম, আমার সম্পত্তি যে পরিমাণ ইচ্ছা বন্টন করার অনুমতি দিন। তিনি সম্মতি জানালেন না। আমি বললাম, 
তা হলে অর্ধেক? তিনি তাও স্বীকার করলেন না। আমি বললাম, তাহলে এক-তৃতীয়াংশ? রাবী বলেন, এক- 


তৃতীয়াংশ বলার পর নাবী 3% নীরব থাকেন। 
রাবী বলেন, এরপর থেকে এক তৃতীয়াংশ জায়িয হয়ে যায়। (ই.ফা. ৪০৬৬, ই.সে. ৪০৬৫) 


NG Shy 5 KS Hy 5555 ALY ig das 
8১০৫-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্নী ও ইবনু বাশৃশার (রহঃ) ...... সিমাক (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে 


অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি “এরপর থেকে এক তৃতীয়াংশ বৈধ হয়ে যায়” কথাটি বর্ণনা করেননি । 
(ই,ফা. ৪০৬৭, ই,সে. ৪০৬৬) 


08 SLY No ie SY) te ae LY OLS BS GEE Lp blll ES (rn 
Cl YIN Ak ls el CE BG Ll HE Ub A Le ns 0 Cio Ue Sb 
CE Ely, p25" OE SEU lt ey I el Lal 
৪১০৬-(৭/...) কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) ..... মুস'আব ইবনু সা'দ (রহঃ)-এর সূত্রে তার পিতা হতে 
বর্ণিত । তিনি বলেন, নাবী 3% আমার রোগের খৌজ-খবর নিতে এলেন। আমি জিজ্ঞেস করলাম, আমি কি আমার 
সমস্ত সম্পদ ওয়াসিয়্যাত করে যাব? তিনি বললেন, না । আমি বললাম, তা হলে অর্ধেক? তিনি বললেন, না। আমি 

বললাম, তবে এক-তৃতীয়াংশ? তিনি বললেন, হ্যা এবং বললেন এক-তৃতীয়াংশ অনেক । 

(ই.ফা. ৪০৬৮, ই.সে. ৪০৬৭) 


0h 0k LF LESLI T oe La ES LS LE od tS LOL Gs (pact 
Ge AL of oA Cd Lf CS 5 UB CG Co UF SB KC Bs Ss ce YS 
IAD UE on SDE Vs oa Bl Ts Lt ell PE od UE ALS Lh Ss CC LS 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৬) ওয়াসিয়্যাত ১৪৫ 


U8 YO SREnd U5 Ye U6 ls ls pall 8 bh CY SS YC 0 Ah 
se HE ty RL EL a Le YS kr, Cin" UG EEG IY NLM 
Of tw 5 ots Uf — Ss aN ES tf dy, Gre AN ta a KE Ly, He Le 
o3 JE A UME Hie 
৪১০৭-(৮/...) মুহাম্মাদ ইবনু আবূ ‘উমার মাক্ধী (রহঃ) ..... সা'দ (রাযিঃ)-এর তিন পুত্র তাদের পিতার 
থেকে বর্ণনা করেন যে, মাক্কায় নাবী সু সা*দের অসুখ দেখার জন্যে তার নিকট আসেন। সা'দ (রাযিঃ) কেঁদে 
ফেলেন। নাবী সু বললেন, তুমি কেন কীদছ? তিনি বললেন, আমি ভয় পাচ্ছি, যে স্থান থেকে হিজরাত করেছি, 
সেথায় না আমি মারা যাই; যেমনিভাবে মারা গিয়েছেন সা'দ ইবনু খাওলা (রাযিঃ)। নাবী 33% বললেন, ইয়া 
আল্লাহ! সা‘দকে সুস্থতা দান করুন তিন বার বললেন। সা'দ (রাযিঃ) বললেন, হে আল্লাহ্‌র রসূল! আমার প্রচুর 
সম্পদ আছে। আর একমাত্র কন্যাই আমার উত্তরাধিকার হবে। তবে কি আমার সমুদয় সম্পদ ওয়াসিয়্যাত করতে 
পারি? তিনি বললেন, না। সা'দ (রাধিঃ) বললেন, তবে কি দুই-তৃতীয়াংশ? তিনি বললেন, না। সা'দ (রাযিঃ) 
বললেন, তা হলে অর্ধেক? তিনি বললেন, না। সা'দ বললেন, তাহলে এক তৃতীয়াংশ? তিনি বললেন, হ্যা, এক 
তৃতীয়াংশ আর এক তৃতীয়াংশই অনেক । তোমার সম্পদ থেকে তুমি যা সদাকাহ্‌ কর তা তো সদাকাহ্‌-ই এবং 
তোমার পরিবারের জন্যে যা খরচ কর তাও সদাকাহ্‌ আর তোমার মাল থেকে তোমার স্ত্রী যা খায় তাও সদাকাহ্‌ ৷ 
তোমার পরিবার-পরিজনকে যদি তুমি সম্পদশালী রেখে যাও, অথবা বলেছেন স্বাচ্ছন্দ্যে রেখে যাও, তবে তা 
তাদের মানুষের কাছে হাতপাতা অবস্থায় রেখে যাওয়ার তুলনায় ভাল । আর এ কথা বলতে তিনি নিজ হাত দিয়ে 
ইশারা করলেন । (ই.ফা. ৪০৬৯, ই.সে. ৪০৬৮) 


AD UF ms 0 58 le dnl BD SES ES LSD oD Hf ESS YEA 
Bhs BRE sh JD BM Ky Se na 156 Ce Hy ton BSE ie dnl SAD se ob 
৪১০৮-(৯/...) আবু রাবী* ‘আতাকী (রহঃ) ...... সা'দ (রাযিঃ)-এর তিন পুত্র হতে বর্ণিত। তারা বলেছেন, 


সা'দ (রাযিঃ) মাক্কায় অসুস্থ হয়ে পড়েন। রসূলুল্লাহ 3 ভার খৌজ-খবর নেয়ার জন্যে তার কাছে আসেন। 
পরবর্তী অংশ সাকাফীর হাদীসের অনুরূপ । (ই.ফা. ৪০৭০, ই.সে. ৪০৬৯) 


AD ie oh LF celts CES cell Le GES ctl ty Le BSS (fejt0 


Gm AS 6 Bele OF 8 Po dias $55 BE a IL Ks 
8৪১০৯-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... হযায়দ ইবনু ‘আবদুর রহমান (রাধিঃ)-এর সূত্রে বর্ণিত । 
তিনি বলেন, আমার নিকট সা'দ ইবনু মালিকের তিন পুত্র বর্ণনা করেছেন। তারা প্রত্যেকেই আমার কাছে বর্ণনা 
করেন যে, সা'দ মাক্কায় অসুস্থ হয়ে পড়লো । রসূলুল্লাহ 38% তার খৌজ-খবর নেয়ার জন্যে তার কাছে আসেন। 
পরবর্তী অংশ ‘আমর ইবনু সা'ঈদ সূত্রে বর্ণিত হুমায়দ হিমইয়ারী (রহঃ)-এর হাদীসের অনুরূপ । 


(ই.ফা. ৪০৭১, ই.সে. ৪০৭০) 


Wwww.waytojannah.com 


Contents 
১৪৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


HES, C O58 CH bd ce UAL dg TN ge 3 AY GED (rap y- tN) 
0 pls be REE as OH ES 5S HBC Es ES YU SS fh AS 0 
«U6 BE ll UL SB Sf ED oe Link AO U6 coe OF ce af be Bk 
DES DES Sy Pd of DBS Sly Sly 
৪১১০-(১০/১৬২৯) ইবরাহীম ইবনু মূসা রাযী, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... 
ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, হায়! লোকজন যদি এক-তৃতীয়াংশ কমিয়ে এক চতুর্থাংশ 


করতো। কেননা, রসূলুল্লাহ 3 বলেছেন, এক তৃতীয়াংশ এবং এক-তৃতীয়াংশই বেশী । ওয়াকী'-এর হাদীসে 
আছে ‘বড়' বা ‘বেশি’ । (ই.ফা. ৪০৭২, ই.সে. ৪০৭১) 


Sal dd lial AG dya'y Fl -Y 


২. অধ্যায় : মৃতের জন্যে দান-খয়রাতের সাওয়াব পৌছা 
- del BS 16 OS GS en Bh REET C9 2 SS ED (arpj- £0) 
Ls SL of 0 BE GD USED USA of be oof be 0 op ~— Di OHA 
PE UNE GL i AE HG 4 23 Hs YO 
8৪১১১-(১১/১৬৩০) ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও ‘আলী ইবনু হুজৃর (রহঃ) ..... আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, এক ব্যক্তি নাবী $ু-কে জিজ্ঞেস করলো, আমার পিতা মারা গেছেন এবং তিনি 


কিছু সম্পদ রেখে গেছেন; কিন্তু ওয়াসিয়্যাত করেননি। তার পক্ষ থেকে সদাকাহ্‌ করা হলে কি তার গুনাহ ক্ষমা 

হবে? তিনি বললেন, হ্যা । (ই.ফা. ৪০৭৩, ই.সে. ৪০৭২) 

ud GIA BIE 0 pin LP en 0 3 BES i 0 US (EAN 

0A oh a CG El ds Wd cath Al 0 BE GD UGS Ul LE te 

i" be GLa 

৪১১২-(১২/১০০৪) যুহায়র ইবনু হার্ব (রহঃ) .....'আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত। এক ব্যক্তি নাবী 3&- 

কে বললো, আমার মা হঠাৎ মারা গেছেন। তাঁর ব্যাপারে আমি ধারণা করি, তিনি যদি কথা বলতে পারতেন তবে 

সদাকাহ্‌ করতেন। আমি যদি তাঁর পক্ষে সদাকাহ্‌ করি, তবে কি আমার এ কাজের কোন সাওয়াব হবে? নাবী 3% 

বললেন, হ্যা । (ই.ফা. ৪০৭৪, ই.সে. ৪০৭৩) | 

be tg te tn Us pt Lh LOL UG OLS of 2h XE 0 LAL BSS (pyc 

de Wil oa ilo Uk Cit Ad U0 G UB BE hl 8 SH Le 
8৪১১৩-(../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রাযিঃ) ..... ‘আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, 

এক ব্যক্তি নাবী 3 এর নিকট এসে বললো, হে আল্লাহ্র রসূল! আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেন এবং কোন 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৬) ওয়াসিয়াত ১৪৭ 


ওয়াসিয়্যাত করেননি । তার প্রতি আমার ধারণা যে, যদি তিনি কথা বলার সুযোগ পেতেন তবে সদাকাহ্‌ করতেন। 


আমি যদি তার পক্ষে সদাকাহ্‌ করি, তবে কি তিনি সাওয়াব পাবেন? নাবী সুঠু বললেন, হ্যা । 
(ই.ফা, ৪০৭৫, ই.সে. ৪০৭৪) 


Lh Lt Ee sa 3 HGH ESSE AL HE ik HES, (nr 
Tht sc EU ES - SON ST 5 Bs al ts td SSC GAY 
Ld ff Gl AE es SIE of pli Ue Mls se 2h i UG dh ds A bs, 
Al UB Ce of DBA Unt Ul ame Lh 53 Ub CE Tl UG Us bb Eo 
8 BS 
৪১১৪-(১৩/...) আবু কুরায়ব হাকাম ইবনু মূসা, উমাইয়াহ্‌ ইবনু বিসতাম ও আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ 
(রহঃ) ..... এ সকল সূত্রে হিশাম ইবনু ‘উরওয়াহ্‌ (রহঃ) থেকে উক্ত সানাদে হাদীসটি উল্লেখ করেন। তবে 
উসামাহ ও রাওহ (রহঃ)-এর বর্ণিত হাদীসে আছে, আমার কি সাওয়াব হবে? যেমন বলেছেন, ইয়াহইয়া ইবনু 
সাঈদ ৷ আর শু'আয়ব ও জা‘ফার (রহঃ)-এর বর্ণনায় আছে, তাঁর কি সাওয়াব হবে? যেমন রয়েছে ইবনু বিশ্রের 
রিওয়ায়াতে । (ই.ফা. ৪০৭৬, ই.সে. ৪০৭৫) 
Sly Ss AG oa OLY AL LLG -Y 
৩. অধ্যায় : মানুষের মৃত্যুর পর যে সকল জিনিসের সাওয়াব তার কাছে পৌছে 


৬ 15h AS ON - Ma SS - AL, sl ~ (rp) )N০ 
U1 6 FE A IAD HEA al 02 eal be 650d op — RD LA - cel 
HS Le A ss EY ple Sf BUS HL te 5] BS ie YY Ae Lo Ll Cyl 
8১১৫-(১৪/১৬৩১) ইয়াহইয়া ইবনু আইয়ূব ও কুতাইবাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 3% বলেছেন : যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত ‘আমাল বন্ধ হয়ে যায় তিন প্রকার 
‘আমাল ছাড়া । ১. সদাকাহ্‌ জারিয়াহ্‌ অথবা ২. এমন ‘ইল্‌ম যার দ্বারা উপকার হয় অথবা ৩. পুণ্যবান সন্তান যে 
তার জন্যে দু'আ করতে থাকে । (ই.ফা. ৪০৭৭, ই.সে. ৪০৭৬) 
igh Gl -t 
8. অধ্যায় : ওয়াক্‌ফ 
gil be OFF CH OF CLAS C3 BL USS all SS 2 cs BL (rvpej-£)N1 
El A A UDG I Cs A BE AE Caf LE CL UM CE 0 oe 
” € 5 # PE Hr be 6 . ৰ fie. « ঠি ‘ 
SIL Ll CLE chs 0" Ub ss Ab Ch iia die UE A BS YU Ld id 5 Co 
of TE SEAS UU RY Ys OG Vs EEG Yo Gl EGY 2 Le Ge GLAU 


BLU U0 bh cb CE Y italy a OH se by ED 5s dk ob Hh 


Wwww.waytojannah.com 


Contents 


১৪৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
OEY Vk al El EG S6d ig CESG UU 23 Jin 2 ce abil sale Gia 
Su BE SE LoL JE 2 Jy 
SU BE Te a8 2 CES Kix Th te alls oe 2 I 
৪১১৬-(১৫/১৬৩২) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, ‘উমার (রাযিঃ) খাইবারে একখণ্ড জমি লাভ করেন। তখন এ সম্পর্কে পরামর্শের জন্যে তিনি নাবী 3&%-এর 
নিকট আসেন এবং বলেন, হে আল্লাহ্‌র রসূল! আমি খাইবারে এমন একখণ্ড জমি লাভ করেছি যে, এর চেয়ে 
উৎকৃষ্টতর সম্পদ আমি কখনও লাভ করিনি। আপনি এ সম্পর্কে আমাকে কী নির্দেশ দিন। তিনি বললেন, তুমি 
যদি চাও, তবে তার মূল মালিকানা রেখে তা সদাকাহ্‌ করতে পার। রাবী বলেন, তারপর উমার (রাযিঃ) তা 
সদাকাহ্‌ করে দেন এ শর্তে যে, এর মূলস্বত্ব বিক্রি করা যাবে না, খরিদ করা যাবে না, উত্তরাধিকার সূত্রে লাভ 
করা যাবে না এবং দানও করা যাবে না। সুতরাং ‘উমার (রাষিঃ)-এর আয় দরিদ্র, আত্মীয়, দাস মুক্তি, জিহাদ, 
পথিক ও মেহমানের উদ্দেশে সদাকাহ্‌ করে দেন। অবশ্য যে ব্যক্তি এর তত্বাবধায়ক হবে তার জন্যে এর থেকে 
যুক্তিসঙ্গত পরিমাণ খাওয়া বা কোন বন্ধু-বান্ধবকে খাওয়ানো দৃষণীয় হবে না, যদি সে এর থেকে সঞ্চয় না করে। 
বর্ণনাকারী বলেন, আমি এ হাদীসটি মুহাম্মাদ (রহঃ)-এর নিকট বর্ণনা করতে গিয়ে যখন এ স্থানে পৌছি, ৮ 
43 54% (যদি সে এর থেকে সঞ্চয়কারী না হয়,) তখন মুহাম্মাদ (রহঃ) বললেন ১৬ টে 2 (সম্পদ 
সঞ্চয়কারী হবে না।) 
ইবনু ‘আওন (রহঃ) বলেন, এ কিতাব যিনি পড়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে, এ স্থলে রয়েছে ১৮ 
J, টোটি। (ই.ফা, ৪০৭৮, ইসে, ৪০৭৭) 
0 ual i GES Ws, c SY “ (92) EC At “ wn Ee si HEA (CED ARDY 
He Ae ALY les 032 OH OF HES se ol BH ED kh Ly Lok Bn Ec Ll 
BH LEY Hy a3 Jie G2 Ula lh 5 0G Se 8 ATS I Ss 
BAT oh NEEL Sal gy CEDIA LL SS Cad oe of OF SSS 
৪১১৭-(../...) আৰূ বাক্র ইবনু আবূ শাইবাহ, ইসহাক্‌ ও মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... সূত্রে ইবনু 
‘আওন (রহঃ) থেকে উক্ত সানাদে হুবহু বর্ণনা করেছেন। তবে ইবনু আবূ যায়িদাহ্‌ ও আযহার (রহঃ)-এর হাদীস 
এ পর্যন্ত এসে শেষ হয়েছে যে, “অথবা কোন বন্ধু-বান্ধবকে খাওয়ায় এতে সঞ্চয়কারী না হয়ে”, পরের অংশ তিনি 
উল্লেখ করেননি । আর ইবনু ‘আদী (রহঃ)-এর হাদীসে তাই আছে, যা সুলায়ম (রহঃ) উল্লেখ করেছেন অর্থাৎ 
“অতঃপর আমি এ হাদীসটি মুহাম্মাদ (রহঃ)-এর নিকট বর্ণনা করি ..... শেষ পর্যন্ত ।” (ই.ফা. ৪০৭৯, ই.সে. ৪০৭৮) 
CF OE Cp Bn 05 LE LGD S95 Hf CES IY C2 GEL] BESS (arn EA 
HE all U4 cI 35 md te Ca] CL I ab 1 PE SH OF GHG CP ci OH 
USS Hy HEED Bw CHO GL Gi oe LEY id Al Ye idl Hf cl ot 


EES 
eo Us as ch 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৬) ওয়াসিয়্যাত ১৪৯ 


৪১১৮-(১৬৩৩) ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
খাইবারের এলাকায় একখণ্ড জমি লাড করি। তখন আমি রসূলুল্লাহ 3%-এর কাছে এসে বলি, আমি এমন একখণ্ড 
জমি লাভ করেছি, যার চেয়ে বেশি প্রিয় এবং আমার কাছে উত্তম কোন মাল আর পাইনি । রাবী এ হাদীসে পরবর্তী 
অংশ অন্যান্যের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি এ কথা বর্ণনা করেননি যে, অতঃপর আমি মুহাম্মাদ (রহঃ)-এর 
নিকট বর্ণনা করি এবং এর পরেরটুকু । (ই.ফা. ৪০৮০, ই.সে. ৪০৭৯) 


8b a9 Hird UO ba dag MF Gl ~e 
৫, অধ্যায় : যার কাছে ওয়াসিয়্যাতযোগ্য কিছু নেই, তার ওয়াসিয়্যাত না করা 
0 AC UB die C3 ALN EE Ul Load DS LL as BE (arepnj-£i14 
Sh SY UR BE a JD a OR db of Ch Se Ce UE fh HC te ie 
RG FP iG Caf Balsa A Bch Cad ce CS 
৪১১৯-(১৬/১৬৩৪) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী (রহঃ) ..... তালহাহ্‌ ইবনু মুসার্রিফ (রহঃ) হতে 
বর্ণিত তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাযিঃ) কে জিজ্ঞেস করলাম যে, রসূলুল্লাহ £8 কি 
ওয়াসিয়্যাত করেছিলেন? তিনি বললেন, না। আমি বললাম, তাহলে কেন মুসলিমদের উপর ওয়াসিয়্যাত ফার্য 
করা হলো? অথবা বললেন, কিভাবে তাদেরকে ওয়াসিয়্যাতের হুকুম দেয়া হলো? তিনি বললেন, নাবী 3 
ওয়াসিয়্যাত করেছেন, আল্লাহ তা'আলার কিতাব সম্পর্কে (‘আমাল করতে) । (ই.ফা. ৪০৮১, ইসে. ৪০৮০) 
LASS ul Bn 5.0 Bn Ec es ES AES el 8 HESS (nvr. 
fo aly Ll ad UG ot gy Sp DE a ALY igs adie ch AL to 
ah bd ce CS is Cif LS oY was 
৪১২০-(১৭/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... মালিক ইবনু মিগওয়াল 
(রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। অবশ্য ওয়াকী' (রহঃ)-এর বর্ণনায় আছে- আমি বললাম, 
“তাহলে কী করে মানুষকে ওয়াসিয়্যাতের হুকুম করা হলো”? আর ইবনু নুমায়র (রহঃ)-এর বর্ণনায় আছে, আমি 
বললাম, কিভাবে মুসলিমের উপর ওয়াসিয়্যাত ওয়াজিব হলো? (ই.ফা. ৪০৮২, ই.সে. ৪০৮১) 
ES oo sale Ss 5 Ch al SE EB AEE 8 HE (Oarepiay i) 
bP off CF Led Bs 6 ite Hs of Eo LS of de ty LL Ess E 
al VY Vs V9 BL Vy Lap YG Vs HE th UD OFC cl Ane Le i 
si 
৪১২১-(১৮/১৬৩৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ...... 
‘আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% কোন দীনার , দিরহাম, বকরী বা উট রেখে যাননি 
এবং কোন কিছুর ওয়াসিয়্যাত করেননি । (ই.ফা. ৪০৮৩, ই.সে. ৪০৮২) 


২৩ 


Wwww.waytojannah.com 


Contents 


১৫০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


2 iy 2g e att Nas PLS HEE. 
be HS PAY 0 GELS AS dC UE > OF IAD BE (fag Y 
ALY i LEY op bh — OA I AG - ce UIST GOS be BSC ns 
৪১২২-(../...) যুহায়র ইবনু হার্ব, ‘উসমান ইবনু আবূ শাইবাহ, ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) আর 
সকলে জারীর হতে ও ‘আলী ইবনু খাশরাম (রহঃ) ..... আ‘মাশ (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪০৮৪, ই.সে. ৪০৮৩) 
Cl 6 - 3 bil — Ls oS 8 Hs ES GS BS (impact 
ok be Uf Lae Se 15 U8 25 Of ASS oe A CF 0 OF oF Sb CH Jel 
EAS Hh call CH - G22 i - GLa sd SL EK Hah af Li be 
2 af AA SLA SAS Uy GRAS 
৪১২৩-(১৯/১৬৩৬) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আসওয়াদ 
ইবনু ইয়াষীদ হতে বর্ণিত । তিনি বলেন, তারা ‘আয়িশাহ (রাযিঃ)-এর কাছে উল্লেখ করেন যে, ‘আলী (রাধিঃ) তো 
রসূলুল্লাহ 38%-এর ওয়াসিয়্যাতের ব্যাপারে দায়িত্ববান ছিলেন। তিনি বললেন, কখন রসূলুল্লাহ 3% তাকে 
ওয়াসিয়্যাত করেছেন? আমি তো তাঁকে (নাবী 3ু%-কে) আমার বুকে ভর দিয়ে রেখেছিলাম, অথবা বলেছেন, 
আমার কোলে; তখন তিনি একটি রিকাব চাইলেন, এরপর আমার কোলে ঢলে পড়েন। আমি বুঝতেও পারিনি যে, 
তিনি মৃত্যুবরণ করেছেন । তিনি কখন তাকে ওয়াসিয়্যাত করলেন? (ই.ফা. ৪০৮৫, ই.সে. ৪০৮৪) 
Sl Ses Hs of Bh 8 Hs dm 0 HEE aks C9 Bs BS (aryeey- tt 
£9 ole 0 U5 Ub OE OF aes Uo ASN UCL Uo OUR ES 10 — ocd bil, - 
Hdl U6 sll 2 Uy ie OU LD YS EG dll gs Uy ae 
PE . Ee 8 ee EM 2 ) - he. Ee 
1 Bie 5 Uy LEI gs bes Y UBS LS Ul G53" JB Ay PE A J: 
ETL 1A SO Smal LE 33 Uf GSE OSES UB 4 agi Al ls C1 Es 
Gil Ui ly co CEG J yal CHSC 5s Hh Ny OI Fos tr 
ah ie EL ES UE ok Lh Dal BS nal) GEL Hf UN 
৪১২৪-(২০/১৬৩৭) সা‘ঈদ বিনু মানসূর, কুতাইবাহ ইবনু সা‘ঈদ, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও 'আম্র 
আন নাকিদ (রহঃ) ..... সাঈদ ইবনু জুবায়র (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, কোন এক সময় ইবনু ‘আব্বাস 
(রাযিঃ) বলেন, বৃহস্পতিবার দিন, হায়রে বৃহস্পতিবার দিন! ব’লে তিনি কেঁদে ফেলেন। এমনকি তার অশ্রুধারায় 
কংকর ভিজে যায়। আমি বললাম, হে আবূ ‘আব্বাস! বৃহস্পতিবার দিনের ব্যাপার কী? তিনি বললেন, সেদিন 


রসূলুল্লাহ 3%-এর রোগ বেড়ে যায়। তখন তিনি বললেন, আমার নিকট এসো, আমি তোমাদের এমন একটি 
লিপি লিখে দিই, যাতে আমার পরে তোমরা আর পথহারা হবে না। তখন উপস্থিত সাহাবাগণ পরস্পর বিতর্কে 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৬) ওয়াসিয়্যাত ১৫১ 


লিপ্ত হলেন। অথচ নাবী {্-এর কাছে তর্কবিতর্ক করা উচিত নয়। তারা বললেন, নাবী }-এর অবস্থা কী 
হলো? তিনি তা অর্থহীন বলতে পারেন না? তোমরা তাঁর কথা বুঝার চেষ্টা কর। রাবী বলেন, নাবী 3% বললেন, 
তোমাদের তিনটি বিষয়ে ওয়াসিয়্যাত করছি, মুশরিকদেরকে আরব উপদ্থীপ থেকে বহিষ্কার কর। প্রতিনিধি 
(আগন্তক) দলকে উপঢৌকন দাও, যেমনি আমি তাদেরকে উপহার দিতাম বর্ণনাকারী বললেন, ইবনু ‘আব্বাস 
(রাযিঃ) তৃতীয়টা থেকে নীরব থাকেন অথবা তিনি বলেছেন, কিন্তু তা ভুলে গেছি। j 
আৰৃ ইসহাক্‌ (রহঃ) বলেন, হাসান ইবনু বিশ্র (রহঃ) সুফ্ইয়ান (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৪০৮৬, ইসে. ৪০৮৫) 
5 Gl ip Je AL Le Ks UST ald SEY Bs (yy-tve 
Lod TB weil 5 Co ow fs Ub de ol Ck HE Ob Mes be a 
2 BOM, cach G58" BEE ln ILD U6 UU shh As CE SS ce SO SAE 
Oo BE Ab UO Eo 15d 5 ld bf Vig HS Li - pr Ch 
৪১২৫-(২১/...) ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। (তিনি কোন এক 
সময় বললেন,) বৃহস্পতিবার দিন, আর কী সে বৃহস্পতিবার দিন! এরপর তাঁর অশ্রু প্রবাহিত হতে থাকে। এমন 
কি, আমি দেখলাম যে, তীর উভয় গালের উপরে যেন মুক্তার লহরী। রাবী বলেছেন, রসূলুল্লাহ 3% বললেন, 
আমার কাছে হাড় ও দোয়াত নিয়ে আস, অথবা বলেছেন কাষ্ঠলক ও দোয়াত। আমি তোমাদের এমন একটি 
কিতাব লিখে দিব যে, এরপর আর তোমরা পথভ্রষ্ট হবে না। অতঃপর তারা বললো, রসূলুল্লাহ 3% (অসুস্থতা 
বেড়ে যাওয়ায় অনিচ্ছাকৃত) কথা বলছেন? (ই.ফা. ৪০৮৭, ই.সে. ৪০৮৬) 


BS gH C9 Oy UST Se U8 - EA ts Se gD Ls Los HS (etn 
Ul 8 OE 0 op A 3d Ao 3 Al GE be LAS oe i UH - a Se 
A dl JE Los TE ed Uo wll bo BEd ILD rt 


Y Us 5 Cicl clh « Bo 
A Cts Us OT Lies Lah Se CE SB als UL YY Le OB ots oh 
E25 1b 0 Us FEE Ah UL HS GG 1TH Ub oe Hd LCL oh nf CEG 
" BE sh 02 U8 BBE sh J Te USES dh LL Cli ope Ub Ik te 
hs 

0 C5 BE sh J CHU CBN Bn ty Uk te Ln ln se U6 
gh Hal oe Ch itl ly 
৪১২৬-(২২/...) মুহাম্মাদ ইবনু রাফি ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে 
বর্ণিত। তিনি বলেন, যখন রসূলুল্লাহ 3 মৃত্যুশয্যায় ছিলেন এবং ঘরে বেশ লোক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে 
‘উমার ইবনু খাত্তাবও ছিলেন। তখন নাবী 3 বললেন, এসো, আমি তোমাদের এক কিতাব লিখে দিই। এরপরে 


www.waytojannah.com 


Contents 


১৫২ | সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


আর তোমরা পথভ্রষ্ট হবে না। ‘উমার (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ 3%-এর অসুস্থতা বৃদ্ধি পেয়েছে। আর 
তোমাদের কাছে কুরআন বর্তমান আছে। আল্লাহর কিতাব আমাদের জন্যে যথেষ্ট । তখন ঘরের লোকজনের মধ্যে 
বিতর্ক শুরু হয় এবং তারা ঝগড়ায় লিপ্ত হন। তাদের কেউ কেউ বলেন, তোমরা (কাগজ) কাছে নিয়ে এসো। 
রসূলুল্লাহ 3% তোমাদের এমন এক কিতাৰ লিখে দিবেন, যার পরে আর তোমরা পথভ্রষ্ট হবে না। আর কেউ 
কেউ নে কথা বলেন, যা ‘উমার (রাযিঃ) বলেছেন। রসূলুল্লাহ %%-এর কাছে যখন তাদের এ ঝগড়া ও কথা 
কাটাকাটি বৃদ্ধি পায়, তখন রসূলুল্লাহ 8 বললেন, তোমরা উঠে যাও । 

‘উরাইদুল্লাহ (রহঃ) বলেন, এরপর থেকে ইবনু ‘আব্বাস (রাযিঃ) আক্ষেপ করে বলতেন, বিপদ সে যে কত 
বড় বিপদ! রসূলুল্লাহ 3% ও তাদের জন্য সে কিতাব লিখে দেয়ার মাঝখানে তাদের মতবিরোধ ও ঝগড়া যে অন্ত 
রায় হয়ে পড়ল । (ই.ফা. ৪০৮৮, ই.সে. ৪০৮৭) 


Wwww.waytojannah.com 


Contents 


PE 


2580 


) ls - Eh 
পর্ব (২৭) মানৎ 


J play 8 Gl 

c ih ual bE ne oh GL Ei) ESL ES (rapt iy 
EEX le 5 5 ob 5 5 80 Ae Do colt 5 go GBD coe bs BE Bs 
+ Bg al Lo U4 ek Sf Ok ct Ad ce 5 DS 3 BE sl UL Ge LS Se 
. "Ge anil 
৪১২৭-(১/১৬৩৮) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী, মুহাম্মাদ ইবনু রুম্হ ইবনু মুহাজির ও কুতাইবাহ্‌ ইবনু 
সা'ঈদ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, সা'দ ইবনু ‘উবাদাহ (রাযিঃ) রসূলুল্লাহ 
8%-এর নিকট সে মানতের কথা জিজ্ঞেস করেন, যা তীর মায়ের যিম্মায় ছিল, কিন্তু তিনি তা পূর্ণ করার আগেই 

মারা যান । রসূলুল্লাহ 3% বললেন, তুমি তার পক্ষ থেকে তা আদায় কর । (ই.ফা. ৪০৮৯, ই.সে. ৪০৮৮) 

As of Gh 8 fh EG Cc AC ce HH I AS hs Bo Clea 
sl hs Ul ss th Sc Mi DoF lL sa 3 323 
Bec aL ul SIN Ee US] YG ALS ts Sos aif ৬ sa Eo, c Lay 
GA oF Hk Ns 0 8 be SSF ch ple be OU ty FEE Eo As fs Ue 
AD Chl SI AL 


৪১২৮-(../..) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ, ‘আম্র আন্‌ নাকিদ, ইসহাক্‌ 
ইবনু ইবরাহীম, হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া,'আবৃদ ইবনু হুমায়দ ও ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) সবাই যুহরী 
(রহঃ)-এর সূত্রে লায়স (রহঃ)-এর বর্ণিত সানাদের সমার্থক হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪০৯০, ই.সে. ৪০৮৯) 


Wwww.waytojannah.com 


Contents 


১৫৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 
Us Ly 3 ly A oF Hl El 1 
২. অধ্যায় : মানৎ করার নিষেধাজ্ঞা, আর তা কিছু ফিরিয়ে দেয় না 
x UE, Cos | UN ld 0 sy, i 03 IAS 2 (rapid 
Us BE Al I Sf UG CLE of 2 AE be Ba 0h A AE LP ofc be a Bo 
Ed bn SEDI UY ES YG AY J 5 or Ue 
৪১২৯-(২/১৬৩৯) যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ ইবন ইবরাহীম (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 কোন এক সময় আমাদেরকে মানৎ করতে বারণ করতেন এবং 
বলতেন যে, তা (তাকদীরের) কিছুই ফিরিয়ে দেয় না। তবে এর মাধ্যমে কৃপণের হাত থেকে কিছু বের করা 
হয়।* (ই.ফা, ৪০৯১, ই.সে. ৪০৯০) 
J ch A SE Le CULL bE AES ff 09 5 ES 5S OF LS BS (ppt. 
A on Bp ESL UY PEG Ts Et 2 i O61 HE A op Ce OH CF 
৪১৩০-(৩/...) মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী স¥ুন্ট বলেন, 
মানৎ কোন কিছুকে না এগিয়ে আনতে পারে, আর না পিছিয়ে দিতে পারে। তবে এর মাধ্যমে কৃপণ থেকে কিছু 
(মাল) বের করা হয়। (ই.ফা. ৪০৯২, ই,সে, ৪০৯১) 
wk vw CEA Ec Ee vr Rg [EC Ls “i 5 Ee El Eo (rN) 
df 0h Al Xe be ga be dct BS OBE ts LOL BS Ell fy Billy Ut 
"SH bn SESE Us 53 bY AY UH Dl op 0 BE op SE OF 
৪১৩১-(৪/...). আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ, মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... ইবনু 
‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী ¥% মানৎ নিষেধ করেছেন। আর বলেছেন, তা কোন রকম কল্যাণ বয়ে 
আনে না। তবে এর মাধ্যমে কৃপণ লোকের থেকে কিছু বের করা হয়। (ই.ফা. ৪০৯৩, ই.সে. ৪০৯২) 
br ok ny C alls GS GT ts 53 ES pil) Ly LOL ESS (hp 
wh G35 ALY ly sake bo CASS OB LF ga Ke ES YG J Cy cd 


৪১৩২-(./...) মুহাম্মাদ ইবনু রাফি', মুহাম্মাদ ইবনু মুসাননা ও ইবনু বাশ্শার (রহঃ) ..... উক্ত সানাদে 
জারীরের হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৪০৯৪, ই.সে. ৪০৯৩) 


২২ স্থয়াম নাবাবী (রহঃ) বলেন : এতে মুসলিমদের ইজমা রয়েছে যে, মানৎ করা চলে এবং তা আদায় করা ওয়াজিব তবে পাপের কাজে মানৎ কর! 
এবং তা পূরণ করা কোনটি করা যাবে না। সাহাবী সা'দ (রাযিঃ)-এর মায়ের মানৎ- এ ব্যাপারে সাধারণ ছুকুমভুক্ত। (মুখতাসার শারহে মুসলিম- 
আল্লামা ওয়াহীদুজ্জামান, ৪র্থ খণ্ড, ৪৬৫ পৃঃ) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৭) মানৎ ১৫৫ 


CF D0 oF — GAIN SS - nad Se EES dm Lp EEG BES (nt.f0)y- ENT 
EG UY Gs Sh tn SY ON OBEY U8 HE AlN UL SEA off CF 
Ee TOE 
৪১৩৩-(৫/১৬৪০) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আর ছযরাহ (রাখি) হতে নিত বে, রসূলুল্লাহ 


3% বলেছেন : তোমরা মানৎ করো না। কারণ, মানৎ তাকদীর থেকে কোন উপকার করে না। তার মাধ্যমে 
কেবল কৃপণের সম্পদই বের করা হয়। (ই.ফা. ৪০৯৫, ই.সে. ৪০৯৪) 


UB At GES RD 1 LOL GES YG 2 3s call Lh EOL BS (pyr 
ETE ECH I I cf 8 HE OF ELA of CF fl ie CES GSU Cis 
Sl be BEDS CY D5 
৪১৩৪-(৬/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ...... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
নাবী সু মানৎ করতে বারণ করেছেন এবং বলেছেন, তা তাকদীরকে ফিরাতে পারে না। এর মাধ্যমে শুধুমাত্র 

কৃপণের থেকে কিছু বের করা হয়। (ই.ফা. ৪০৯৬, ই.সে. FoR) 

A del] ES 1 RS 0 eS wn 9 LE df Ch AS BS (mc OTe 
Bz al 0 sh “be u ERI, SAD Ae LF - 3 EVIE 7a be pis [2 
be Dy EG TE SH Di OST 2 E54 2 OSG 5 EEE To on LEY Dnt 
EDS US Lah 8H Ce dh 


৪১৩৫-(৭/...) ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও ‘আলী ইবনু হুজ্র (রহঃ) ..... আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী সু বলেছেন : মানৎ এমন কোন জিনিসকে মানুষের নিকটে এনে দেয় 
না, যা আল্লাহ তার তাকদীরে রাখেননি । কিন্তু মানৎ যদি তাকদীরের অনুকূলে হয়ে যায় তখন এর দ্বারা কৃপণের 
লা দা নো লয় হয় যা যঃ নৰহে লো দন ছি যা) (ছক Boe) 


ey LE A Xe OM od Clg BS es ty LE ES (pg 
ABs AYN Se 4 of 0 3542 Ue CASS LAI od — 5d 


৪১৩৬-(.../...) কুাতাইবাহ ইবনু সা'ঈদ (রহঃ) ...... ‘আমর ইবনু আবূ ‘আমর (রহঃ)-এর সূত্রে উক্ত 
সানাদে অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৪০৯৮, ই.সে. ৪০৯৭) 


Sal) LG Y Cd Ty A pac d Gy Y GG -Y 
৩. অধ্যায় : আল্লাহর অবাধ্যতায় এবং বান্দার সাধ্যাতীত বিষয়ে মানৎ পূর্ণ করতে হয় না 
Be Y6 - ay bir gst hE i GDR FES (apm TY 
BE sh J CEL Th BE al JD EL te SD HE LL Sie AE Li 


Wwww.waytojannah.com 


Contents 


১৫৬ সহীহ মুসূলিম (চতুৰ্থ খণ্ড) 
5G Ee GUN Sh AS BE sb FD Se BED Ay Ie oh tn 8S 
Lh ils fm BS hy Ly UB gO HL SS Sl UB A EG J 
Le 8 G8 i Cano HE sh UL UE LS G LSS GIB UNG LE LE 
G08 BG Gah Bn cA Ys CA ad aps Cy Ue U8 LL dO 
Gh aC p55” U8 El Ly Gn Eo 8 08 0 dl Cr JE SoG Le 
NESE 
Usa “sh UE SE 8 HA Eh Lh EEE fl Xa ion Ho mls UN 
SD Eb Dah On SS Cd pt wd i 38 oe BI SS SE igh in On Kos 
Gi es LOE cH ERS be Ea nd ips By J ts EES EES 
sd 1h ol Ty Rcd eid CH CEE he dl WS 0 3d ON 0 wel 
Ms 1S BE A UA VG AE Wie Ah ES 0 OL il FE Ah Ju) 
Ys ai fy Y CPE Ue th WS iy LDS Gin Cob ds UL UH 
CA aa BOS Y ABD as" adh Ops Y Ua 


৪১৩৭-(৮/১৬৪১) যুহায়র ইবনু হার্ব ও ‘আলী ইবনু হুজুর সা'দী (রহঃ) ..... ‘ইমরান ইবনু হুসায়ন 
(রাধিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সাকীফ গোত্র ছিল বানু ‘উকায়ল গোত্রের মিত্র । সাকীফ গোত্রের লোকেরা 
রসূলুল্লাহ 3্ন-এর দু'জন সাহাবীকে বন্দী করে। আর রসূলুল্লাহ 3%-এর সাহাবীরা বানু ‘উকায়ল গোত্রের এক 
ব্যক্তিকে বন্দী করে এবং তার সাথে আযবা নামী উদ্্রীকেও আটক করে। রসুলুল্লাহ 3% তার কাছে আসলেন । 
তখন সে বীধা অবস্থায় ছিল। সে ডাক দিল, ইয়া মুহাম্মাদ! ইয়া মুহাম্মাদ! রসূলুল্লাহ 3 তার নিকট এলেন এবং 
বললেন, তোমার কী অবস্থা? সে বললো, আমাকে কী কারণে বন্দী করেছেন? আর কেনই বা হাজীদের অগ্রগামী 
উদ্্রীটিকে আটক করেছেন রসূলুল্লাহ রন বললেন, বিরাট অপরাধের কারণে । তোমার মিত্র সাকীফ গোত্রের 
অপরাধের জন্য তোমাকে বন্দী করেছি। এরপর তিনি তার কাছ থেকে ফিরে আসলেন। সে আবার তাকে ডেকে 
বললো, ইয়া মুহাম্মাদ! ইয়া মুহাম্মাদ! আর রসূলুল্লাহ 38% ছিলেন বড়ই দয়ালু এবং নম স্বভাবের ৷ তাই তিনি তার 
দিকে আবার এলেন এবং বললেন, তোমার কী অবস্থা? সে বললো, আমি একজন মুসলিম । রসূলুল্লাহ 3% 
বললেন, তুমি যদি এ কথা তখন বলতে, যখন তোমার ব্যাপার তোমার অধিকারে ছিল, তবে তুমি পুরোপুরি সফল 
হতে । এরপর তিনি ফিরে আসলেন। সে আবারও তাকে ডাক দিয়ে বললো, ইয়া মুহাম্মাদ! ইয়া মুহাম্মাদ! তিনি 
পুনরায় তার কাছে এসে বললেন, তোমার কী হয়েছে? সে বললো, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিন, এবং 
পিপাসিত, আমাকে পান করান। নাবী 3% বললেন, এ-ই তোমার প্রয়োজন? অতঃপর তাকে সেই দু'ব্যক্তির 
বিনিময়ে মুক্তি দেয়া হয়। 

রাবী বলেন, একবার এক আনসার মহিলা বন্দী হয় এবং আযবা নাশ্নী উদ্্রী (তাদের হাতে) ধরা পড়ে। 
মহিলাটি বাধা অবস্থায় ছিল। গোত্রের লোকদের অভ্যাস ছিল তারা তাদের পশু গৃহের সামনে রাখত ৷ এক রাত্রে 
রমণীটি বন্ধন মুক্ত হয়ে পলায়ন করে এবং উটের কাছে আসে। সে যখনই কোন উটের কাছে আসতো, উট 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৭) মানৎ ১৫৭ 


আওয়াজ করতো এবং তখন সে তাকে পরিত্যাগ করতো । অবশেষে সে ‘আযবার’ কাছে এসে পৌছে। ‘আযবা'’ 
কোন আওয়াজ করলো না। এ উটনী ছিল বড়ই অনুগত সে তার পিঠের উপর বসে এবং তাকে হাঁকায়, আর সে 
চলতে থাকে। তখন তারা তার পলায়ন টের পেয়ে গেল এবং তার খৌজে ছুটল । কিন্তু ‘আযবা’ তাদেরকে ব্যর্থ 
করে দেয়। রাবী বলেন, মহিলাও আল্লাহর নামে মানৎ করে যে, আল্লাহ যদি এ উষ্্রীর সাহায্যে তাকে মুক্তি দেন, 
তবে সে অবশ্যই তাকে কুরবানী দিবে। তারপর যখন মহিলাটি মাদীনায় আসলেন আর লোক সকল তাকে 
দেখাদেখি করছেন এবং বলাবলি করছেন। এ আযবা নামী উদ্থীটি রসূল 3%-এর । তারপর তারা রসূলুল্লাহ 3% - 
এর নিকট এসে ঘটনাটি তাকে বললেন। তিনি বললেন, ‘সুবহানাল্লাহ’ কী মন্দ প্রতিদান, যা সে তাকে দিয়েছে। 
সে আল্লাহর নামে মানৎ করেছে যে, যদি আল্লাহ তাকে এ উষ্থরীর উপর রক্ষা করেন তবে সে তাকেই কুরবানী করে 
দিবে। (জেনে রেখ) পাপের ব্যাপারে মানৎ করলে সে মানৎ পূরণ করতে নেই। আর সে বস্তুর মানৎও পূরণযোগ্য 
নয়, যার মালিক সে ব্যক্তি নয়। ইবনু হুজ্‌র (রহঃ)-এর বর্ণনায় আছে যে, আল্লাহর নাফারমানীর বিষয়ে মানৎ 
সংঘটিত হয় না। (ই.ফা. ৪০৯৯, ই.সে, SOS) 


ol ( s~ Wc A) [a 5 &% ill = KR EL (af) = SATA 
IS 8 BES 3 bs ES ALY lity os Oo VAS a ohh Se be Le dl ws 
EGE xh AG cle 5b Lal is হো Bln bn EIS, Se ৮ ৯) sd 
KL HG os a Ps 
৪১৩৮-(../...) আৰু রাবী' ‘আতাকী, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আইয়ূব 
(রহঃ)-এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। আর হাম্মাদ (রহঃ) বর্ণিত হাদীসে আছে যে, ‘আযবা' ছিল 'উকায়ল 
গোত্রর কোন এক ব্যক্তির এবং হাজীদের উটের মধ্যে অগ্রগামী । তার হাদীসে আরও আছে যে, মহিলাটি একটি 
উষ্থরীর নিকট আসে, যা ছিল অনুগত ও সওয়ারীতে অভ্যন্ত। আর সাকাফীর হাদীসে আছে যে, তা ছিল একটি 
প্রশিক্ষণপ্রাপ্ত উদ্টরী । (ই.ফা. ৪১০০, ই.সে. ৪০৯৯) 
HS) dd tad Of DE ia ol -t 
8. অধ্যায় : যিনি হেঁটে কা‘বায় যাওয়ার মানৎ করেন 


be snl te ALA te SO 0 BR CUS mel SS 3 SS ES (evpay-tir 


ES Se Be dg Lobe ty be Eo ~ i blr, - LE dt Bo: cod 
ERAS ETE TAS UU Ca 8 2 CE SE Es ol HE a Hod te ct 
ES ln GALL ite dy 
৪১৩৯-(৯/১৬৪২) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ...... আনাস (রাযিঃ) হতে 
বর্ণিত যে, নাবী 8% একবার এক বৃদ্ধকে দেখলেন যে, সে তার দু’ পুত্রের উপর ভর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন 
নাবী ৪% বললেন, এর কী হলো? তারা বললো, সে হেঁটে চলার মানৎ করেছে। তিনি বললেন, এভাবে নিজেকে 
শাস্তি দেয়ার ব্যাপারে আল্লাহ তা'আলার কিছু আসে যায় না। অতঃপর তিনি তাকে সওয়ারিতে আরোহী হতে 
বলেন । (ই.ফা. ৪১০১, ই.সে. ৪১০০) 


২৪ 


www.waytojannah.com 


Contents 


১৫৮ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 
LA — hold BS 1 Rs oy AEE Cl Sh FS BSS (argyle 
HE SUA of be EPS SAU Ae bk - 3 of GAY - pe be ~ ik 
U5 hy UA Gt U6 in ols Cer BE a UB Capi (CH A CF 3 Ee WS 
৪১৪০-(১০/১৬৪৩) ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) ...... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, একবার নাবী 3 এক বৃদ্ধকে তার দু'পুত্রের মাঝে তাদের উপর ভর দিয়ে চলতে দেখেন। নাবী 
8% বললেন, এ ব্যক্তির কী হলো? তার দু' পুত্র বললেন, হে আল্লাহ্র রসূল! তার উপর (হেঁটে যাওয়ার) মানৎ 
ছিল। নাবী 3% বললেন : ওহে বৃদ্ধ! তুমি বাহনে উঠ। কেননা আল্লাহ তোমার ও তোমার মানতের ব্যাপারে 
অমুখাপেক্ষী । এ শব্দ হল কুতাইবাহ্‌ ও ইবনু হুজবর (রহঃ)-এর । (ই.ফা. ৪১০২, ই.সে, ৪১০১) 
0h ae be — GAIN oS - nll Le En dm 0 LE BS Cp 
Abe ay Ee ES ul 
8১৪১-(../...) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ...... ‘আম্র ইবনু আবূ ‘আম্র (রহঃ) সুত্রে উক্ত সানাদে 
REA ৪১০৩, ই.সে. ৪১০২) 
Ol adh Ee bra Me 5 ES HS) Ge, (resfyy-t\ Ey 
JV aeh Sete of be os of 33 be fe thd Se GS - 
uid" UG EEG BE sh UD WET 0 AL GS 2h i od ed DS 
৪১৪২-(১১/১৬৪৪) যাকারিয়্যা ইবনু ইয়াহ্‌ইয়া ইবনু সালিহ মিসূরী (রহঃ) ..... ‘উক্বাহ্‌ ইবনু ‘আমির 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমার বোন খালি পায়ে হেঁটে বাইতুল্লাহ যাওয়ার মানৎ করে। সে আমাকে 
তার জন্যে রসূলুল্লাহ 3% এর নিকট ফাতাওয়া জানার জন্যে আদেশ করে। আমি তীর কাছে এ ব্যাপারে জিজ্ঞেস 
করলাম । তিনি বললেন, সে যেন পায়ে হেঁটে ও আরোহণ করে যায় । (ই.ফা. ৪১০৪, ই.সে. ৪১০৩) 
0 de UA Eo bs Ul CEA ie 4 EE A) EET 
SENY NE Xe 5 He bo SS GY TI লী এ 5৯৯০ ০% 
Ee sy Ee HOE 15 AE Seal dB KS Hs Lake ad Bs KS al 
৪১৪৩-(১২/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... ‘উকবাহ ইবনু ‘আমির জুহানী (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমার বোন একবার মানৎ করে, পরবর্তী অংশ মুফাষ্যাল বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। এ 
হাদীসে £০ (নয়ন পায়ে) শব্দটি উল্লেখ করা হয়নি এবং অতিরিক্ত বলেছেন যে, “আবুল খায়র (রহঃ) ‘উকবাহ 
(রাযিঃ) থেকে পৃথক হতেন না ।” (ই.ফা. ৪১০৫, ই.সে. ৪১০৪) 
ES SE Ly ED ES YU als of Ly EL Lo BES (fy Et 


BIN Ae Po Ba dy iy Bl os of G53 0 sll C3 SS SOS Ei 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৭) মানৎ ১৫৯ 


8১৪৪-(.../...) মুহাম্মাদ ইবনু হাতিম ও ইবনু আবূ খালাফ (রহঃ) ...... ইয়াধীদ ইবনু আবু হাবীব (রহঃ)- 
এর সূত্রে উক্ত সানাদে ‘আবদুর রায্যাক (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৪১০৬, ইসে. ৪১০৪/ক) 


oi ls db -e 
৫. অধ্যায় : মানতের কাফ্ফারাহ্‌ প্রসঙ্গে 
U6 ise 3 LAN lS AE Ls Osis LAH Mes £2 COR GES, (topmy-t) to 
Xe be iE 0 5S te seh C3 SE UAL uy OF ES AS Uy VAT Lay 
Ts Sin Els « UN HE adn USD UP mle 0 Lit te Bh a oe ALS of a 
cons 
৪১৪৫-(১৩/১৬৪৫) হারূন ইবনু সা*ঈদ আইলী, ইউনুস ইবনু ‘আবদুল আ'লা আহমাদ ইবনু ‘ঈসা (রহঃ) 


কাফ্‌্ফারাহ্‌ । (ই.ফা. ৪১০৭, ই.সে. ৪১০৫) 


Wwww.waytojannah.com 


Contents 


EP he 


cL) als - —YA 
পর্ব (২৮) কসম 


lh Al Ss ADD cp cE Ll -) 
১. অধ্যায় : আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কারো কসম করার নিষেধাজ্ঞা 
a is ie chy wl Be CU 0 5 bh Ea sth | SEHD (aN) £) El 
C2 sh A 0 pC cle 5 0 LA GOB i OY CUAL os ts i 
ISS UGE HS 52 hl 0 HEE ls J) J J lil Lb Cid UB co 
i 
IBY LSS Cie co BEE ll IAD cas ee es CH Le al ob ON 
8১৪৬- (১/১৬৪৬) আবূ তাহির আহমাদ ইবনু ‘আম্র ইবনু সার্হ ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... 
উমার ইবনু খাত্তাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আল্লাহ তা'আলা তোমাদের 
বাপ-দাদার নামে কসম করতে নিষেধ করেছেন। 
উমার (রাধিঃ) বললেন, আল্লাহর কসম! আমি যখন থেকে রসূলুল্লাহ 3%-কে এ থেকে নিষেধ করতে 


শুনেছি, তখন থেকে আর কখনও সে নামে কসম করিনি, নিজের পক্ষ থেকেও নয়, আর অপরের উদ্ধৃতি দিয়েও 
নয়। (ই.ফা. ৪১০৮, ই.সে. ৪১০৬) 


Ch ke FS gh be uf FD Ll of CEs Lt AL IE HDS (0-0 EY 

oF CANS Le UST ST Xe BS YU US th SES Pall © GE Bosc A 
ALLY ie goa 5 

be lS Yo Ce orb BE dl IL CE CH Le Se BS BE be 
AI YG Sh 


Wwww.waytojannah.com 


Contents 


১৬২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


8১৪৭-(২/...) ‘আবদুল মালিক ইবনু শু'আয়ব ইবনু লায়স, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ও ‘আব্দ ইবনু হুমায়দ 
(রহঃ) ..... যুহরী (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। অবশ্য ‘উকায়ল (রহঃ) বর্ণিত হাদীসে 
আছে যে, আমি রসূলুল্লাহ সুনটু-কে এ থেকে নিষেধ করতে শুনার পর থেকে সে নামে আর শপথ করিনি। আর এ 
নামের কসমের উচ্চারণও করিনি। তবে তিনি “নিজের পক্ষ থেকে এবং অপরের উদ্ধৃতি দিয়েও" কথাটি উল্লেখ 
করেননি । (ই.ফা. ৪১০৯, ই.সে. ৪১০৭) 

CUE GES 1 > LS AS Bl es At of C8 sf EE (en) - £0 EA 
Ln Lo ds WE AIAG LE HEL alt te ge GA of LEE tS 
pay 

৪১৪৮-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ, ‘আম্র আন্‌ নাকিদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... 
সালিম (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন যে, নাবী ¥ু একদা ‘উমার (রহঃ) কে তীর পিতার নামে শপথ 


করতে শুনলেন । পরবর্তী অংশ ইউনুস ও মামার (রহঃ)-এর বর্ণনার অনুসারে বর্ণনা করেন। 
(ই.ফা. ৪১১০, ই.সে. ৪১০৮) 


Gal 4 bil, - COD th Le Bo CEL RG cia 1h ES ES, C. A) 

Ps es CED of ch Ls Se A A BE Al J Co oll Se be gl LF cS 

aly CSG UE US Cd PEG LS Lf LS Un Se hy Se BE 2h UD ASL st 
cy 


৪১৪৯-(৩/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু রুমূহ (রহঃ) .... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 3% কোন এক সময় কাফিলায় ‘উমার ইবনু খাত্তাব (রহঃ) কে পেলেন। ‘উমার (রাযিঃ) তখন তার 
পিতার নামে শপথ করছিলেন। রসূলুল্লাহ 3% তাদের সম্বোধন করে বললেন : সাবধান! আল্লাহ তোমাদের বাপ- 
দাদার নামে কসম করতে তোমাদের নিষেধ করেছেন। সুতরাং যে কেউ কসম করতে চায়, সে যেন আল্লাহর নামে 
কসম করে অথবা সে যেন চুপ থাকে । (ই.ফা. ৪১১১, ই.সে. ৪১০৯) | 


Ee kd th Los Bos, cc of BS 8 Gh All ie bs Los Bos Ce HOREALS 

Cc ate EP sg 4s Eo Da GE ASC abl Ae lh - hy cu 

te EL WS CE “ 0 Bo C 8S 0 A co ad si We is 3 ৯, 

We Cc ob of Gs Mia Ul SS of CN BS A LHS C Hd Jel 

be I OK mAh Le A EO OF oF BID AS LF 3D cos lOO js GEL 
HE Gl oF Lol oh Bias CE 0 of HE 


৪১৫০-(৪/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, মুহাম্মাদ মুসান্না, ইয়াহ্‌ইয়া, বিশ্র ইবনু হিলাল, 
আব কুরায়ব, ইবনু আবূ ‘উমার, ইবনু রাফি*, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ইবনু রাফি‘ (রহঃ) ..... তারা সকলেই ইবনু 
‘উমার (রহঃ) হতে অনুরূপ ঘটনা নাবী {8% থেকে বর্ণনা করেন। (ই.ফা. ৪১১২, ই.সে. ৪১১০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৮) কসম ১৬৩ 


GE 33 UN > ly A, iG hy us Gi Ss BS (SED EAL 
Cre OF SOG on A Ae be - AL OAS - EAE BE OLATL UL, Us 
LADS Y UB LY PS AH CAG, 3 SY CS Di UE OS toa" FE al JD UU I 
pl 
৪১৫১-(.../...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু ছুজবর (রহঃ) ..... ইবনু ‘উমার 
(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি শপথ করার জন্য মনস্থ করে, সে যেন 
আল্লাহর নাম ব্যতীত শপথ না করে। কুরায়শরা তাদের বাপ-দাদার নামে শপথ করতো। কাজেই রসূলুল্লাহ 
বললেন : তোমরা তোমাদের বাপ-দাদার নামে শপথ করো না। (ই.ফা. ৪১১৩, ই.সে. ৪১১১) 
AN] 2) § SEB sy SOUL dE ba GL -Y 
২. অধ্যায় : যে ব্যক্তি লাত ও ‘উষযার নামে কসম করে সে যেন &! 3) 44) 3 বলে 
33 0 UA ES C Og UP hy GS mth Hf AS (evpojy- tor 
EA US tse oh GA Xe 0 BD AOL GS 0H CF dR GIS cs th CO 
salad Ub ts All YAY U6 SU ads 8 UB Cie UL ia" BE all JD U6 Ub 
"LAE rll IS 
৪১৫২-(৫/১৬৪৭) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: তোমাদের মধ্যে যে ব্যক্তি কসম করে এবং সে কসম করতে গিয়ে 
বলে, ‘লাতের কসম' সে যেন এর পরপরই বলে “৷ 3) 4] 3 আর যে ব্যক্তি তার সাথীকে বল, এসো, তোমার 
সাথে জুয়া খেলি, সে যেন এর সাথে সাথেই কিছু সদাকাহ্‌ করে দেয়৷ (ই.ফা. ৪১১৪, ই.সে, ৪১১২) 
GEL BSG C LATIN of cpl 0 BI ED nel 0 BG BSS (fj tor 
ALY gs GAS cp TASS Cc US 3S Be GS YG ALS th Re AC 
UB i GAIN SD os its GLA UF G2 O53 DoS de Sa CS 
Sls SL 
CE Sl BY - GALE Al US AH GS - EN HLL LAN ON 
32 SLL S| 53 UY BE Gl oF 53 Be Cals oe FS GALS JE A 
৷ ৪১৫৩-(../...) সুওয়াইদ ইবনু সা‘ঈদ, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ....... যুহ্রী 
(রহঃ) সূত্রে বর্ণনা করেন। আর মামার (রহঃ)-এর হাদীস ইউনুস (রহঃ)-এর হাদীসের অনুরূপ । তবে মামার 


বলেছেন, “সে যেন কোন কিছু সদাকাহ্‌ করে দেয়" ৷ আর আওযা'‘ঈর হাদীসে আছে, ‘যে ‘লাত' ও “মানাত’ এর 
শপথ করবে। (ই.সে. ৪১১৩) 


Wwww.waytojannah.com 


Contents 


১৬৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


আবুল হুসায়ন মুসলিম (রহঃ) বলেন, এ কথাটি অর্থাৎ তার কথা “তুমি এসো, তোমার সাথে আমি জুয়া 
খেলি, তবে সে যেন সাথে সাথে সদাকাহ্‌ দেয়” যুহরী ব্যতীত অন্য কেউই বর্ণনা করেননি । ইমাম মুসলিম (রহঃ) 
আরো বলেন, নাবী 3% থেকে প্রায় নব্বইটি হাদীস যুহরীর নিকট রয়েছে যা তিনি উত্তম সূত্রে বর্ণনা করেছেন, 
যাতে আর কেউ শারীক নেই । (ই.ফা. ৪১১৫, ই.সে. 8৪১১৪) 


Ae Le ol CF gh Le cl te Bo bs LE (iafy-t\ot 
SUEY, Ah SY BE ll U0 UF ELD of 
৪১৫৪-(৬/১৬৪৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু সামুরাহ (রহঃ) হতে 


বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমরা দেব-দেবীর নামে ও তোমাদের বাপ-দাদার নামে কসম 
করো না। (ই.ফা. ৪১১৬, ই.সে. ৪০১৫) 


Eh GH Cb Of Gi TS LE Sf Und dE in SS Cb TY 
Ait CF Asi 
৩. অধ্যায় : যে ব্যক্তি কোন বিষয়ে কসম করে, অতঃপর এটা না করাই উত্তম মনে করলে 
তা-ই করবে আর কসমের কাফ্ফারাহ্‌ দিয়ে দিবে 

bil, EBS oe LH Ey th LE in wx A EE (1a) oo 
UE Mitt ol HLA Ee 28 0 UE be 5 Ch SES ES 1h ll 
i “ se Hal C pie Uo daly dlrs OB LSE SL be iD ff FE a 
fo as U6 Ls Gills Cb SOE 355 SSE Gl AB Al 503 Ce Gils 

cL Ls Ges SY Go dois 2 a JD EH Uh WG 
ck CK SY Cie UE TE ows ce GBT ly 0 ty Al os HES lL OLS 
HSA GM Cl, ot 
৪১৫৫-(৭/১৬৪৯) খালাফ ইবনু হিশাম, কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব হারিসী (রহঃ) 
আবূ মূসা আশ‘আরী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, একদা আমি আশ'আরী গোত্রের কিছু সংখ্যক লোককে 
নিয়ে বাহন চাওয়ার জন্যে নাবী %-এর নিকট আসি । তখন তিনি বললেন : আল্লাহর কসম! আমি তোমাদের 
বাহনের সওয়ারী দিব না। আর আমার কাছে এমন কিছু নেই যাতে আমি তোমাদের সওয়ার করাতে পারি। আবূ 
মুসা আশ'আরী (রাযিঃ) বলেন, আল্লাহ যতটা চাইলেন আমরা ততক্ষণ অপেক্ষা করলাম ৷ তারপর তীর কাছে উট 
আনা হলো। তিনি আমাদেরকে তিনটি সাদা কুঁজবিশিষ্ট উট দেয়ার নির্দেশ দেন। যখন আমরা (তা নিয়ে) চলে 
আসি । তখন আমরা বললাম, রাবী বলেন, অথবা আমাদের একে অপরকে বললেন যে, এতে আল্লাহ তা'আলা 
আমাদের কল্যাণ করবেন না। আমরা রসূলুল্লাহ -এর নিকট সওয়ারী বাহন চাইতে এসেছিলাম । তখন তিনি 
কসম করেছিলেন যে, আমাদেরকে সওয়ারী বাহন দিবেন না। এরপর আমাদেরকে সওয়ারী দিলেন।. তারপর ' 


তারা নাবী 3ু%-এর নিকট এসে তার কসমের কথা অবগত করালেন। তিনি বললেন : আমি নই; বরং আল্লাহ 
তোমাদের সওয়ারী দিয়েছেন। আর আল্লাহর কসম! ইনশা-আল্লাহ আমি যখনই কোন বিনয়ের উপর কসম করি 


www.waytojannah.com 


Contents 
পৰব (২৮) কসম ১৬৫ 


এরপর যদি এর তুলনায় অন্যটি কল্যাণকর মনে করি, তবে আমি আমার কসমের কাফফারাহ দিয়ে দিব এবং যা 
উত্তম তাই করবো । (ই.ফা. ৪১১৭, ই.সে. ৪১১৬) 


ily 3 UE, - ah sd ty Los GAA C3 2d Se GSS (pays 

RE JL ail RT Ub cage of 2 BE of be i be cic fs 
sd - U6 AG - TA Sh dL Leah sa ad 
DARD Al Ys UE A Sry ict ce al Y aly U8 lad asi 
d SAE a dS Sd BG al UD C96 Of ES to HE a UMD ia i la 
bd Se isl go YS Chas SY se SY Fl BEE sb Uc Db Gh AL a 
CH OF SS 0 U6 FE Al UA CH Cb oS BEE dh UD Cal TG sl ‘ 
4 Kd A bg hid - acts Hin HEE nd La - Sih Sins cli sis 


CU OASEN YR ce lS - BE UL YO - 


Pelbe] © AU Raley FE 0 ID UH LAA CVA GD Lain Dy ce 3 GEG sl 
Hse suse Hf 3 RES Us hd 
৪১৫৬-(৮/...) ‘আবদুল্লাহ ইবনু বাররাদ আশ'আরী ও মুহাম্মাদ ইবনু ‘আলা মাহদানী (রহঃ) ...... আবূ 
মূসা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সুু-এর সঙ্গে ‘জায়শুল' উসরা’ অর্থাৎ তাবুকের যুদ্ধের জন্যে 
সমবেত হওয়ার কালে আমার সাথীরা তাদের জন্যে সওয়ারী চাইতে আমাকে রসূলুল্লাহ 3%-এর নিকট প্রেরণ 
করেন। আমি বললাম, হে আল্লাহর নাবী! আমার সঙ্গীরা আমাকে আপনার নিকট তাদেরকে সওয়ারী দেয়ার জন্যে 
পাঠিয়েছে। তিনি বললেন : আল্লাহর কসম! আমি তোমাদের কোন বাহন দেব না। আর যখন আমি ভার সঙ্গে 
সাক্ষাৎ করি তখন তিনি রাগান্বিত ছিলেন, অথচ আমি বুঝতে পরিনি। আমি চিন্তিত মনে ফিরে আসি রসূলুল্লাহ 
3-এর অসম্মতির কারণে এবং এ ভয়ে যে, সম্ভবত রসূলুল্লাহ 3% আমার উপর মনে মনে রাগান্বিত হয়েছেন। 
তখন আমি আমার সাথীদের কাছে চলে আসি এবং রসূলুল্লাহ 3% যা বলেছেন, তা তাদের জানাই । অল্পক্ষণের 
বেশি দেরি করিনি, হঠাৎ শুনতে পাই যে, বিলাল (রাযিঃ) ডাক দিচ্ছেন হে ‘আবদুল্লাহ ইবনু কায়স! আমি উত্তর 
দিলাম । তিনি বললেন, চলো, রসূলুল্লাহ সুট তোমাকে ডাকতে পাঠিয়েছেন। যখন আমি রসূলুল্লাহ 3-এর নিকট 
আসি, তখন তিনি বললেন, এ জোড়া নাও, এ জোড়া নাও এবং এ জোড়া নাও ৷ ছয়টি উট সম্পর্কে বললেন, যা 
সা'দ (রাধিঃ) থেকে সে সময়েই রসূল 3% ক্রয় করেছেন। সুতরাং তুমি তা নিয়ে তোমার সাখীদের কাছে চলে 
যাও এবং বল, আল্লাহ অথবা বলেন, আল্লাহর রসূল তোমাদের এগুলো বাহনের জন্যে দিয়েছেন। সুতরাং তোমরা 
এর উপর আরোহণ করো। 
২৫ 


www.waytojannah.com 


Contents 


১৬৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


আবূ মূসা (রাযিঃ) বলেন, আমি এগুলো নিয়ে আমার সাথীদের নিকট আসি এবং বলি যে, রসূলুল্লাহ 3% 
এণ্ডলো তোমাদের বাহন হিসেবে দিয়েছেন। কিন্তু আল্লাহর কসম! আমি তোমাদের ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত 
তোমাদের কেউ আমার সাথে সে ব্যক্তির নিকট না যায়, যে রসূলুল্লাহ সু-এর কথা শুনেছে, যখন আমি তার 
নিকট তোমাদের জন্যে (বাহন) চেয়েছিলাম এবং তিনি প্রথমবার নিষেধ করেন এবং পরে আমাকে তা প্রদান 
করেন। তোমরা মনে করো না, তিনি (3%) যা বলেননি, আমি তোমাদের এমন কথা বলেছি। তারা আমাকে 
বললেন, আল্লাহর কসম! আপনি আমাদের নিকট অবশ্যই সত্যবাদী । আর আপনি যা চাইছেন তা আমরা অবশ্যই 
করবো তারপর আবু মূসা (রাযিঃ) তাদের মধ্য থেকে কয়েকজনকে সাথে নিয়ে এসব লোকদের নিকটে এলেন 
যারা রসূলুল্লাহ 3%-এর কথা এবং তাদের দিতে তার নিষেধাজ্ঞা শুনেছিলেন এবং পরবর্তীতে তীর দেয়া লক্ষ্য 
করেছিলেন। তারা তাদের কাছে হুবহু সে বর্ণনাই দিলেন যা আব মূসা (রাধিঃ) তাদের কাছে বর্ণনা করেছিলেন। 


(ই.ফা, ৪১১৮, ই.সে. ৪১১৭) 


Yl ie HE We Sb on se CLS Hh 08 AG od” OE JO 
19 Fe Rh ELS CB ASG OS 5 gd 38 

৪১৫৭-(৯/...) আবু রাবী‘ ‘আতাকী (রহঃ) ...... যাহদাম জারমী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমরা আবূ মূসা (রাযিঃ)-এর নিকটে ছিলাম। তিনি ভার (খানার) দস্তরখান নিয়ে আসতে বললেন। তাতে 
মুরগীর গোস্ত ছিল। ইত্যবসরে তাইমুল্লাহ গোত্রের লাল বর্ণের এক লোক প্রবেশ করে, যে গোলাম সদৃশ ছিল। 
আবু মূসা (রাযিঃ) তাকে বললেন, এসো। সে ইতস্ততঃ করে। আবূ মূসা (রাযিঃ) বললেন, এসো । কারণ আমি 
রসূলুল্লাহ 3%-কে তা খেতে দেখেছি। লোকটি বললো, আমি একে এমন কিছু খেতে দেখেছি যাতে আমার খেতে 
ঘৃণার উদ্রেক হয়, তাই আমি কসম করেছি যে, তা আর খাবো না। আবু মূসা (রাযিঃ) বললেন, এসো, এ ব্যাপারে 
আমি তোমাকে একটি হাদীস বলছি। আমি একবার আশ'আরী গোত্রের কতিপয় লোকের সাথে রসূলুল্লাহ-এর 
নিকট সওয়ারী চাইতে আসি। তিনি বললেন : আল্লাহর কসম! আমি তোমাদের সওয়ারী দিব না। আর তোমাদের 
দেয়ার মত সওয়ারীও আমার কাছে নেই । তারপর যতক্ষণ আল্লাহর ইচ্ছা হয়, আমরা অপেক্ষা করলাম । এরপর 
রসূলুল্লাহ 38-এর নিকটে কিছু গানীমাতের উট আসে । তিনি আমাকে ডাকতে পাঠান এবং সাদা কুঁজবিশিষ্ট পাচটি 
উট আমাদের দেয়ার জন্যে নির্দেশ দেন। যখন আমরা চললাম তখন আমাদের একে অন্যকে বললেন, আমরা 
রসূলুল্লাহ 3%-কে তার কসম সম্বন্ধে অবহিত করিনি, আমাদের জন্যে বারাকাত হবে না। তখন আমরা তাঁর নিকট 
ফিরে গিয়ে বললাম, হে আল্লাহ্‌র রসূল 3%! আমরা আপনার নিকট এসেছিলাম বাহন চাওয়ার জন্র আর আপনি 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৮) কসম hl 


কসম করে ছিলেন যে, আমাদেরকে বাহন দিবেন না, অতঃপর আমাদেরকে বাহন দিলেন; হে আল্লাহর রাসূল 
ইট! আপনি কী ভুলে গেছেন? তিনি বললেন : আল্লাহর কসম! ইনশা-আল্লাহ আমি যখনই কোন বিষয়ে কসম 
করি, তারপর তার বিপরীতটিকে উত্তম মনে হলে উত্তমটিই করি এবং কসম থেকে হালাল হয়ে যাই অর্থাৎ 
কাফফারাহ আদায় করি। সুতরাং তোমরা যাও, কেননা আল্লাহ তা'আলা তোমাদের সওয়ারী দান করেছেন। 


৪১৫৮-(../...) ইবনু আবু ‘উমার (রহঃ) ..... যাহদাম জার্মী (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 'জার্ম' 
এর এ গোত্র এবং আশ'আরীদের মধ্যে হদ্যতা ও ভ্রাতৃত্বের সম্পর্ক বিদ্যমান ছিল। একবার আমরা আবু মূসা 
আশ'আরীর নিকটে ছিলাম, তখন তার সামনে খাবার আনা হলো, যার মধ্যে মুরগির গোশতও ছিল। পরবর্তী অংশ 
উক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৪১২০, ই.সে. ৪১১৯) 
cel te 5 Ls pall Ds SEY doi 2 ts le ALS (./j-tNoa 
UF OU BS AE af OI ESS aad ID UP ded wlll) 06 sh te Se ot 
ES LL 5 OLE Us GEL LY 8 A SC LAA GA te dG od te 
bah 1 gh of Se CS UG CA GAS be polly ASG of te dnd UG cas 

৪১৫৯-(../...) ‘আলী ইবনু হুজ্র সাদী, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ও ইবনু নুমায়র, ইবনু আবূ ‘উমার ও 
আবু বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... যাহদাম জারমী (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা আবূ মূসার নিকটে 
ছিলাম । অতঃপর সকলেই হাম্মাদ ইবনু যায়দের হাদীসের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনা বর্ণনা করেন। 


(ই.ফা. ৪১২১, ইসে. ৪১২০) 
dn he SA - UP OF 3 Bal BS EI OEE BS, (de) Ne 
HT, pes Pb Cyl Gs EES Kb hs cus el ke ls U6 Lal I Ge 
Gnd Le ay of" Ub as 
৪১৬০-(.../...) শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... যাহদাম জারমী (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
আৰু মূসা (রহঃ)-এর নিকট গমন করি। তখন তিনি মুরগীর গোশৃত আহার করছিলেন। তিনি হাদীসের পরবর্তী 
অংশ উক্ত বর্ণনাকারীদের মতই বর্ণনা করেন। তবে তিনি এতে এতটুকু অতিরিক্ত বর্ণনা করেন যে, আল্লাহর 
কসম! আমি তা ভুলে যাইনি। (ই.ফা. ৪১২২, ই.সে. ৪০২১) 
0 ila ie CAB Ok te C2 UA ld ts GEL Bx (nyt) 
be gai Cor UR Ss BE sl UL EU tl coe of GR be i I 


ss ee AE ECE EE OG Et ELE 
dao GU UG GU pth 293 HOE, FE al ILD UY CB nda Le aly sla 


Wwww.waytojannah.com 


Contents 


১৬৮ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


Kh HE UIE SS od cle TOT 3 UB ISG I Gey YU abd Hos FG 


CEA Hh SY 
৪১৬১-(১০/...) ইসহাক্‌ ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবূ মূলা আশ'আরী (রাখিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমরা একবার রসূলুল্লাহ র%-এর নিকট সওয়ারী চাইতে আসি। তিনি বললেন : আমার নিকট এমন কিছু 
নেই যা তোমাদেরকে সওয়ারী হিসেবে দিতে পারি। আল্লাহর কসম! আমি তোমাদের সওয়ারী দিব না। এরপর 
রসূলুল্লাহ 3% কালো মিশ্রিত সাদা কুঁজবিশিষ্ট তিনটি উট আমাদের নিকট পাঠান। আমরা আলোচনা করলাম যে, 
সওয়ারী চাওয়ার জন্যে আমরা রসূলুল্লাহ 38%-এর নিকট এসেছিলাম । তখন তিনি কসম খেয়েছিলেন যে, তিনি 
আমাদের সওয়ারী দিবেন না। এরপর আমরা তার নিকট গিয়ে তাকে কসমের বিষয় জানালাম । তিনি বললেন : 
আমি কোন বিষয়ের উপর কসম করলে তার বিপরীত কাজ যদি উত্তম দেখি, তবে সে উত্তমটি করি। 


(ই.ফা. ৪১২৩, ই,সে. ৪০২২) 

be cl 5 ES anh Uk Al EE LA GNI XE C3 Los BS (Cafe) EY 
(253 > I AEG FE 4h Ls CHL FUE LS Uh cg off OF SY oo) 
৪১৬২-(../..) মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ‘লা তামীম (রহঃ) ..... আবু মুসা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 


বলেন, আমরা পদাতিক ছিলাম । তাই আমরা নাবী 8 -এর নিকটে সওয়ারী চাইতে আসলাম । এরপর জারীরের 
হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৪১২৪, ই.সে. ৪০২৩) 


th 3 GOA GI BE 0 Ua BS ii IAD AS (epyEnr 
Sua 9 nl A 0B FE Se U0 Fol EIA od p55 of br OS 
0s 658 Bz abn I A KL 13 Bb ave J ow USL YT CE aay Al SE ls 
La atte AL el ee fis LN ern Sh all A MN 
aie be ACL UR ie VIS WOE SH 0 ce AB a" FE A J) 8 
৪১৬৩-(১১/১৬৫০) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ...আবূ হুরাইরাহ্‌ (রাখিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, এক * 
ব্যক্তি নাবী 3% এর নিকটে গভীর রাত পর্যন্ত বিলম্ব করে। এরপর তার গৃহে গিয়ে দেখে যে, বাচ্চারা ঘুমিয়ে 
পড়েছে। তার স্ত্রী তার খাবার নিয়ে এলে সে সন্তানদের কারণে কসম করলো যে, সে খাবে না। পরে খাবার 
গ্রহণকে উচিত মনে করলে সে খেয়ে নিল। এরপর সে রসূলুল্লাহ -এর নিকট এসে তাকে উক্ত ঘটনা বলে। 


রসূলুল্লাহ 3% বললেন: যে ব্যক্তি কোন বিষয়ে কসম খায়, পরে অন্যটিকে তা থেকে উত্তম মনে করে, সে যেন তা 
করে ফেলে এবং নিজের কসমের কাফফারাহ দেয়। (ই.ফা. ৪১২৫, ই.সে. ৪০২৪) 


wu Gs den be IL GIS hy CF Le ES all Hf ASS Crt 
ie TE WIE Sb od cle UB ta" UF BE 2h U0 Uf ALA ool UF 8 be pl 
PE S50 bo 
৪১৬৪-(১২/...) আবূ তাহির (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাষযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% বলেছেন: 


যে ব্যক্তি কোন বিষয়ে কসম করে, পরে অন্যটি তার চেয়ে উত্তম মনে করে, তবে সে যেন তার কসমের কাফফারা 
দেয় এবং এঁ (উত্তম) কাজটি করে ফেলে । (ই.ফা. ৪১২৬, ই.সে. ৪০২৫) 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (২৮) কসম ১৬৯ 


কট পল sf Ee Ee s+ Lees, are 
VR RE OP RE EU Lo 


Sd be HE TE A oh eli Gia Ts Uk 
৪১৬৫-(১৩/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 38% বলেছেন: যে ব্যক্তি কোন বিষয়ের উপর কসম করে, পরে অন্যটিকে তার চেয়ে ভাল মনে করে, 
তবে সে যেন সেই ভাল বিষয়কে কার্যে পরিণত করে এবং কসমের কাফ্‌ফারা আদায় করে। 
(ই.ফা. ৪১২৭, ই.সে. ৪০২৬) 
Oo GU FED GS th IE EE GE 0 A FDS (pt) 
TE GH By Lo UE BL SS ca LYNG ff UR FSD 
৪১৬৬-(১৪/...) কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) ..... সুহায়ল (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে মালিক বর্ণিত 
হাদীসের মর্মানুরূপ বর্ণনা করেন। কিন্তু এতে রয়েছে, “সে যেন তার কসমের কাফ্ফারাহ্‌ দেয় এবং তাই করে যা 
ভাল” ৷ (ই.ফা. ৪১২৮, ই.সে. ৪১২৭) 
A be TEED OH GY Tn ll AE bP ns BS dea Ly ES BS (100pvo)-£ 11 
A UG ob 08 O35) 3 IE C5 8 HE HLS SE ch lie df MEL US Ab 
Ul U8 Lose Coad Un UG UE Lf Al dd USL Goss F'n NY] bel Ls gai 
EE ER 13% BE ID Sie AY ay Uf 8 nD GN YB Es aol Y As 
REC SIE Ll Gi 8 SO B cw coke 
৪১৬৭-(১৫/১৬৫১) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... তামীম ইবনু তারাফাহ্‌ (রহঃ)-এর সূত্রে বর্ণিত। 
তিনি বলেন, ‘আদী ইবনু হাতিম (রাযিঃ)-এর নিকট একজন প্রার্থী আসল ৷ সে একজন দাসের মূল্য কিংবা দাসের 
মূল্যের কিছু অংশ সাহায্য করার প্রার্থনা জানায়। তিনি বললেন, একটি বর্ম ও লোহার টুপি ব্যতীত আমার নিকট 
তোমাকে দেয়ার মত আর কিছুই নেই । আমি আমার ঘরে লিখে দিচ্ছি যেন তারা এ দু'টি তোমাকে দিয়ে দেয়। 
রাবী বলেন, সে ব্যক্তি এতে রাজি হলো না। ‘আদী এতে ক্রোধান্বিত হয়ে বললেন : আল্লাহর কসম! আমি 
তোমাকে কিছুই দিব না। পরে লোকটি রাযি হয়ে গেল। তখন তিনি বললেন : জেনে রেখো, আল্লাহর কসম! 
আমি যদি রসূলুল্লাহ 3%-কে এ কথা বলতে না শুনতাম যে, যে ব্যক্তি কোন ব্যাপারে কসম করে, অতঃপর তা 
অপেক্ষা বেশি আল্লাহর ভয়সম্পন্ন বিষয় দেখে, তবে সে যেন তাক্‌ওয়াপূর্ণ বিষয়টিই করে, তাহলে আমি আমার 
কসম ভঙ্গ করতাম না। (ই.ফা. ৪১২৯, ই.সে. ৪১২৮) 
be EH) SF 5d Xe be det CS ud CES Ge C9 a HE BESS (Cp EVUA 
Gi 5 GE Sf od ce UB ia BE A ILD US JS IS 0h pe Lo Eb 0 pa 
An EAT, IS Sh GH bl 
৪১৬৮-(১৬/...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি কসম করে, এরপর অন্যটিকে উত্তম মনে করে, তবে সে যেন উত্তমটিই 
করে এবং কসম ছেড়ে দেয়। (ই.ফা. ৪১৩০, ই.সে. ৪১২৯) 


WwwwW.waytojannah.com 


Contents 


১৭০ সহীহ মুসলিম (চতুৰ্থ থণ্ড) 


[5D bily, - VE oh wn Lo, is 5d Er) [e La ES AYE 
(sie LF Sh ox LF BO 5 55d 5 te nS op cd ty Los BS Yr 
fj rh GH lly WAC Gio UR SH Cw cle HS GE 1 BEE ad JU UB I 


৪১৬৯-(১৭/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও মুহাম্মাদ ইবনু তারীফ বাজালী (রহঃ) ..... 
‘আদী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : যখন তোমাদের কেউ কসম করে, এরপর 
তার চেয়ে উত্তম কিছু দেখে, তবে সে যেন তার কাফ্‌ফারাহ্‌ আদায় করে এবং তা-ই যেন করে যা উত্তম। 

(ই.ফা. ৪১৩১, ই.সে, ৪১৩০) 


nll Xe be LA oo Ld Lh Lan BS ih ty LOL BSS VED EAM) 
DS U6 BE el BSE 0 lie UF Cb pas Ue pH) 0 
৪১৭০-(.../...) মুহাম্মাদ ইবনু তারীফ (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রাযিঃ) হতে বর্ণিত । তিনি নাবী 
3%-কে উক্ত হাদীসের অনুরূপ বলতে শুনেছেন। (ই.ফা. ৪১৩২, ই.সে. ৪১৩১) 
be dt Bn Rn Lh Lots UES YU 2 Ns kal 2 Las GES (pV) 
U8 ky Be AT ES 20 se EAE Chas Ub AE of a be la 0 das 
5 Dk HE UO Se VAN Al Y dy G0 0 By rp Se 
TEA GH Sb Ge TIS sf) Bod se 
৪১৭১-(১৮/...) মুহাম্মাদ ইবনু মুসার ও ইবনু বাশ্শার (রহঃ) is ‘আদী ইবনু হাতিম (রাযিঃ) হতে 
বর্ণিত। একবার তার নিকট এক ব্যক্তি এসে একশ' দিরহামের প্রার্থনা জানায় । তিনি বললেন, তুমি আমার নিকট 
একশ' দিরহাম সওয়াল করছ! অথচ আমি হাতিমের ছেলে। আল্লাহর শপথ! তোমাকে আমি দান করব না। 
এরপর তিনি বললেন, আমি যদি রসূলুল্লাহ 3ু-কে এ কথা বলতে না শুনতাম যে, যে ব্যক্তি কসম করে, পরে 
তদপেক্ষা উত্তম কিছু দেখে, তবে সে যেন সে উত্তমটিই পালন করে। (ই.ফা. ৪১৩৩, ই.সে, ৪১৩২) 


be od BE Oy 5 ha SSL SEO US Cle Chas J Ab Ls 
8৪১৭২-(../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রাযিঃ) হতে বর্ণিত যে, এক ব্যক্তি 


তার কাছে সাওয়াল করে। এরপর উক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন এবং অতিরিক্ত বলেন যে, আমার দান 
থেকে তুমি চারশ’ দিরহাম নাও । (ই.ফা. ৪১৩৪, ই.সে. ৪১৩৩) 


5 ie ডে ‘ a Es * 122 ss a Et > 4 ir % MLE 2 


SAU Eat. 
[tv.e 05) ." TEA GH iy dy be “ES 
lh Nes cE 98 0 DUS CES Cone alll alll ff ES Lasiall Sl Hf 6 - 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (২৮) কসম ১৭১ 


৪১৭৩-(১৯/১৬৫২) শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমাকে রসূলুল্লাহ 3 বললেন : হে ‘আবদুর রহমান ইবনু সামুরাহ! তুমি শাসন কর্তৃত্ব 
চেয়ো না। কারণ, যদি তোমাকে চাওয়ার কারণে তা দেয়া হয়, তবে তার দায়িত্ব তোমার উপর পড়বে। আর 
চাওয়া ব্যতীত তোমাকে তা দেয়া হলে এ ব্যাপারে তোমাকে সাহায্য করা হবে। আর যখন তুমি কোন কাজের 
উপর কসম কর, তারপর তার বিপরীত কাজকে তুমি উত্তম মনে কর, তবে তুমি তোমার কসমের কাফ্ফারাহ্‌ 
আদায় কর এবং যা উত্তম তা করে নাও । [দ্রষ্টব্য হাদীস ৪৭০৫] 


আবূ আহমাদ আল-জালূদী ..... জারীর ইবনু হাযিম (রহঃ) হতে উক্ত সানাদে হাদীসটি বর্ণনা করেন। 


(ই.ফা. ৪১৩৫, ই.সে. ৪১৩৪) 

EPR Os HERES vr ah ৬৯ sad =~ 8 Ea > (ude) -£VE 
0 plans HE 0h O54 be of dn Ue 55 th A EG Loh Mls Hf Bs 
a 8 ty Lie Bc nl UF ath Be Be Li al Se eC Canal a ULL 
BE GN oF 40s 0 AAD XE Ue Al oo HS IES UE Ue A Ly al BL 
BOLY SS 3 UF dl Ph SS OS adh ti 
৪১৭৪-(.../...) ‘আলী ইবনু হুজবর সা'দী ...... আবূ কামিল জাহদারী ..... 'উবাইদুল্লাহ ইবনু মু'আয ..... 
ও ‘উকবাহ্‌ ইবনু মুকরাম ‘আম্মী ..... ‘আবদুর রহমান ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) নাবী গন থেকে এ হাদীস বর্ণনা 

করেন। তবে মু'তামির তার পিতা সূত্রে বর্ণিত হাদীসে “শাসন কর্তৃত্ব’ (ইমারাত) এর কথা উল্লেখ নেই। 


{ই.ফা. ৪১৩৬, ই,সে. ৪১৩৫) 
HELLY Ls oo AD cn bl -t 
8, অধ্যায় : কসম গ্রহণকারীর নিয়্যাত অনুযায়ী কসম হবে 
Ue ow Ch oth UBT G3 UN - GN LEY SS 5 3 BS (norfr.)-t vo 
4h 0 - le of 0 dl Ee USL ows Lh ah BS Se Uy le of 0 A Ae 
WL he Uy dale Le HLL ce Wi BE ILS GUN EIA od te 
dle 
৪১৭৫-(২০/১৬৫৩) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমার কসম ওঁ উদ্দেশের উপর ধরে নেয়া হবে, যে 
উদ্দেশের উপর তোমার সঙ্গী তোমাকে সত্য বলে বিশ্বাস করে। ‘আম্র বলেন, এ ভাবে যে, তোমার সঙ্গী যে 
উদ্দেশে তোমাকে সত্য বলে বিশ্বাস করে। (ই.ফা. ৪১৩৭, ই.সে. ৪১৩৬) 
of 0 be te pith Le oh 055 BS AS ff 02 8 Hf Bn Capoy-t NVA 
DLL Bs Go Lach" FE Al UD UE UG GIL be ef te pe 
৪১৭৬-(২১/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্্ধুরাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: কসমকারীর নিয়্যাতের উপরই কসমটি হবে। (ই.ফা. ৪১৩৮, ই.সে. ৪১৩৭) 


Wwww.waytojannah.com 


Contents 


১৭২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
sy ob -e 
৫. অধ্যায় : WoL 
bil, - CLE bs Ki Go ws sh, Ed) BE | ED (1es/vv)- £NVY 
SELES U5 BA af te ot be nf Bo - tA - SEL BE NE - 2 
of Cl CSE Lie oly KE Die Foals K U5 Eh ogi Ly I Eo Soo 
KS ct 06 HE Ah LD UR SCY Las SALE NY iin JOS Al J 
A das 5 BE LN USE Lee FA 
৪১৭৭-(২২/১৬৫৪) আবূ রাবী“ ‘আতাকী ও আবূ কামিল জাহদারী ও ফুযায়ল বিন হুসায়ন (রহঃ) .....আবূ 
হুূরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, সুলাইমান (আঃ) এর যাটজন স্ত্রী ছিল । একদা তিনি বলেন, নিশ্চয়ই 
আমি আজ রাতে সকল স্ত্রীর কাছেই গমন করবো। অর্থাৎ মিলিত হব। এতে প্রত্যেকেই গর্ভবতী হবে এবং 
প্রত্যকেই এমন সব সন্তান প্রসব করবে যারা (ভবিষ্যতে) আল্লাহর পথে অশ্বারোহী সৈনিক হিসেবে লড়াই করবে। 
কিন্তু পরিশেষে একজন স্ত্রী ব্যতীত আর কেউই গর্ভবতী হননি। এরপর তিনি অর্ধ মানবাকৃতির (নিক্কর্মাী) একটি 
সম্ভান প্রসব করলেন । এ প্রসঙ্গে রসূলুল্লাহ 3% বললেন : যদি তিনি তখন ‘ইনশাআল্লাহ' বলতেন, তবে নিশ্চয়ই 
তাদের প্রত্যেকেই এমন সব সন্তান প্রসব করতেন, যারা প্রত্যেকেই অশ্বারোহী সৈনিক হিসেবে আল্তাহর পথে 
লড়াই করতেন। (ই.ফা. ৪১৩৯, ই.সে. ৪১৩৮) 
Ge J6- Le of oN Bis - CE of Oy ae ty Loe BESS (pir) £VA 
2 S50 0 CR U6 U8 FEE La op GA of CE ce UP PS 0 glo Ue cl 
0 Ld fala 4 JN A be 0 TE py GB CS a bo obo Th Lh sh 
" FG all Jo De G4 EG a YY Ls be Fn SB i Bl ALS 
ERE BASIS Ss A 
৪১৭৮-(২৩/...) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ...... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে 
নাবী 38% হতে বর্ণিত । তিনি বলেন যে, একদা আল্লাহর নাবী সুলাইমান ইবনু দাউদ ('আঃ) বলেছিলেন, অবশ্যই 
আমি আজ রাতে সত্তরজন স্ত্রীর প্রত্যেকের কাছে যাব। এতে তাদের প্রত্যেকেই এমন সব সন্তান প্রসব করবে যারা 
ভবিষ্যতে আল্লাহর পথে যুদ্ধ করবে। তখন তার কোন সাথী অথবা ফেরেশতা তীকে বললেন যে, আপনি ‘ইনশা 
আল্লাহ’ বলুন! কিন্তু তিনি ভুলে যাওয়ার কারণে তা বলেননি । অতএব, তাঁর স্ত্রীদের মধ্য হতে একজন ছাড়া আর 
কেউ সন্তান প্রসব করেননি । আর সে স্ত্রী যে সন্তানটি প্রসব করলেন, তাও আবার অপূর্ণাঙ্গ ছিল। রসূলুল্লাহ 3% 
বললেন : যদি তিনি ‘ইনশাআল্লাহ’ বলতেন, তবে তিনি শপথ প্রত্যাহারকারী হতেন না। আর তিনি তখন স্বীয় 
উদ্দেশ্য সাধনে সফলকাম হতেন (ই.ফা. ৪১৪০, ই.সে. ৪১৩৯) 
cA “এ ue ‘E81 ue EES “এ vr eA ০ 6% ul ul EE, (fo) NVA 
453 Se HE A 
৪১৭৯-(../...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ...... আবু হুরাইরাহ্‌ সূত্রে নাবী ¥র থেকে আরেকটি হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪১৪১, ই.সে. ৪১৪০) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৮) কসম ১৭৩ 


‘I OH ok Ca Ua oA STN Le Ul ALS LE LE BSS Cpr Ae 
eke BA US 2B Sa Coal ale Rl LLY F5 LG CEL IW EA al be el Le 


, 


Ts HA YY tie 5 pl Se CLL 6 ab c0 SEL J 8 A J 8 I CS 


old La 
SRT SUE SEG SAD ELEC UGS BE al J I I 
৪১৮০-(২৪/...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ...... আৰূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 


সুলাইমান ইবনু দাউদ (‘আঃ) একদা বলেছিলেন, নিশ্চয়ই আমি আজ রাতে সত্তরজন স্তরীর কাছে যাব । এতে 
তাদের প্রত্যকেই এমন সব সন্তাল জন দেবে যারা আল্লাহর পথে লড়াই করবে। তখন তাকে বলা হলো যে, 
আপনি ‘ইনশা আল্লাহ’ বলুন। কিন্তু তিনি (ভুলক্রমে) তা বলেননি । অতঃপর তিনি সকল স্ত্রীর কাছে গমন 
করলেন। তাতে কোন স্ত্রী গর্ভবতী হলেন না, একজন স্ত্রীর একটি অর্ধ মানবাকৃতির (অপূর্ণাঙ্গ) সন্তান প্রসব করা 
ব্যতীত । 

রাবী বলেন যে, এ প্রসঙ্গে রসূলুল্লাহ 3% বললেন, যদি তিনি তখন 'ইন্‌শা-আল্লাহ' বলতেন, তবে তিনি 
শপথ ভঙ্গকারী হতেন না। আর উদ্দেশ্য পূরণে তিনি সফলতা পেতেন। (ই.ফা. ৪১৪২, ই.সে, ৪১৪১) 


EIFS ue EES) “ ue AES (EE AL IE Bn wn a) ~~ (CARY ADD 
2 . 4 NE 
on ur 8A or : 


ole 


EA #24 ets oe Bn ti Ls Lp BUA UE ON} 
Hb be bese bl diy FATE J HLL ASE ad J od BE ol 
ELE Als: Yd UG os Loe Uk GH bs Joo Gs UE Ha ELE 


bhi UL ad J 
৪১৮১-(২৬/...) যুহাইর ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাখিঃ) সূত্রে লাবী 3% হতে বর্ণিত । তিনি 
বলেন, একদা সুলাইমান ইবনু দাউদ ('আঃ) বলেছিলেন, নিশ্চয়ই আমি আজ রাতে নব্বইজন স্ত্রীর প্রত্যেকের 
কাছেই গমন করবো। এতে তারা এমন যোগ্য সন্তান প্রসব করবে যারা ভবিষ্যতে আল্লাহর পথে জিহাদ করবে। 
তখন তার কোন সাথী তাঁকে বললেন, আপনি ‘ইনশাআল্লাহ’ বলুন। কিন্তু তিনি ‘ইনশাআল্লাহ’ বলেননি। এরপর 
তিনি সকল স্ত্রীর সঙ্গেই সহবাস করলেন। কিন্তু মাত্র একজন ত্রী ব্যতীত আর কোন স্ত্রী গর্ভবতী হলেন না। তিনি 
যে সন্তানটি প্রসব করলেন- তাও ছিল অপূর্ণাঙ্গ । সেই মহান সত্তার শপথ! যাঁর হাতে মুহাম্মাদ 38-এর জীবন, 
যদি তিনি তখন ‘ইনশাআল্লাহ’ বলতেন, তবে তারা সকলেই (স্ত্রীদের জন্ম দেয়৷ সন্তান) অশ্বারোহী সৈনিক হয়ে 
আল্লাহর পথে জিহাদ করতো । {ই.ফা. ৪১৪৩, ই.নে. ৪১৪২) 


ua be Ae of usa Ue BL LY Ula BS me LY Ye EES (fag EAT 
eS A le BY Us LSS lS" J Ala ALY 


৪১৮২-(../..) সুওয়াইদ ইবনু সা'ঈদ (রাধিঃ) ..... আবু যিনাদ (রহঃ) হতে একই সূত্রে উল্লেখিত 
হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি কিছু শান্দিক পরিবর্তন করে বলেছেন যে- প্রত্যেক স্ত্রী এমন 
সন্তানদের প্রসব করবে, যারা ভবিষ্যতে আল্লাহর পথে জিহাদ করবে। (ই.ফা. ৪১৪৪, ই,সে. ৪১৪৩) 

২৬ 


Wwww.waytojannah.com 


Contents 


১৭৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


AA nd a i nl Ay 5 Ud wl cP Gayl oF ৮ -" 
৬. অধ্যায়: : কসম দ্বারা যদি পরিবারের লোকদের কষ্ট হয় তবে কসম ভঙ্গ না করা নিষেধ, 
তাতে শর্ত হলো কাজটি হারাম হবে না 

U8 te oF ph be fia BE GTN Le Ee pd) 0 Loe BES (reepry- AT 
Eb OS ary” HE 3 USD Uy Vie Col KS FE hl ID Ce GIA Hf BS La 
Ah ow EE CLG 0 te 2h She 45 8 Al Sis HS 
৪১৮৩-(২৬/১৬৫৫) মুহাম্মাদ ইবনু রাফি (রাধিঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে এ 
ব্যাপারে বহু হাদীস বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সর্ট বলেছেন : আল্লাহর কসম! তোমাদের কেউ স্বীয় পরিবারের 


সাথে (কোন বিষয়ে) আল্লাহর নামে কসম করে এর পুনরাবৃত্তি করে বা এর উপর অটল থাকে তা অধিক গুনাহর 


কারণ বলে বিবেচিত হবে- কসম করে আল্লাহর নির্ধারিত (শপথ ভঙ্গের) কাফফারাহ্‌ আদায় করার তুলনায় ।** 
(ই.ফা, ৪১৪৫, ই.সে. 8১৪৪) 


ad ly 4d ks Uy HS 5 -Yv 
৭, অধ্যায় : কোন কাফির ব্যক্তি কুফ্রী অবস্থায় কোন মানৎ করে, অতঃপর মুসলিম হয়ে যায় 


bil, TP 0 3 i 0 Ly CA 25 od Er Las BS ner) £NAE 
0 LE of oF FEES HELEN HE Sal £2 is Bn 13 Da) 
wb li UE A ad SB acl: ed BSS od UD GIN pb 


8১৮৪- (২৭/১৬৫৬) মুহাম্মাদ ইবনু আবু বাক্র মুকাদ্দামী মুহাম্মাদ ইবনু মুসান্না যুহাইর ইবনু হার্ব (রাযিঃ) 
Hes ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, একদা ‘উমার (রাযিঃ) বললেন, হে আল্লাহ্র রসূল $! আমি 
জাহিলিয়্যাতের জামানায় মাসজিদুল হারামে এক রাত্রি ‘ই‘তিকাফ' করার মানৎ করেছিলাম । তখন 'তিনি (টু) 
বললেন : তুমি তোমার মানৎ পূর্ণ কর। (ই.ফা, ৪১৪৬, ই.সে. ৪১৪৫) 


Le EB kdl Lh LOL Bn Cc LAL Hf EE ES 2 3 ES, (ej £0 AS 

be Gk PAIS 3 BOLLS 50d ts LOL Ls of 8 3 Bosc i ss cB) 
dnl BS ke 0 Loe ES 5D of G5 05 5 DF LOL EGG C lg Oh os 
Ld 3 Ul eh Tig CAE CP pei on bal UE, XE 0 oF ECE ol Se Do Hs 
Mad SB Ody AS Us Sle Uh UB KL Sd 8 Ul A) EEL UGS Bb EN 


AY p38 ob 


২৬ যৃদি কসম ভঙ্গ না করলে পরিবারের লোকদের কষ্ট হয় তাহলে কসমের উপর স্থির থাকা কসম ভঙ্গ করে এর কাফফারাহ দেয়ার তুলনায় অধিক 
গুনাহের কাজ বলে গণ্য হবে। ; 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৮) কসম ১৭৫ 


৪১৮৫-(../...) আবু সা‘ঈদ আশাজ্জ, মুহাম্মাদ ইবনু মুসার, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু 
‘আলা, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু “আম্র ইবনু জাবালা ইবনু আবূ রাওয়াদ (রহঃ) ..... সকলেই 
‘উবাইদুন্লাহ (রহঃ)-এর সূত্রে ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্ণনা করে বলেন যে, তীদের মধ্য হতে হাফ্স (রহঃ) 
‘“ডমার (রাযিঃ) থেকে এ হাদীস বর্ণনা করেছেন। আর আবূ উসামাহ্‌ এবং সাকিফী (রহঃ) উভয়ের বর্ণিত হাদীসে 
A aS (এক রাত্রির ই‘তিকাফের) কথা উল্লেখ আছে। আর শু'বাহ্‌ (রহঃ)-এর বর্ণিত হাদীসে 4 2 
4455১ ৬% (তিনি তার উপর একদিনের ই'তিকাফ করা ধার্য করে নিয়েছিলেন) । উল্লেখিত হাফ্স (রহঃ)-এর 
বর্ণিত হাদীসে ‘একদিন এবং এক রাত্রির’ কথা উল্লেখ নেই । (ই.ফা. ৪১৪৭, ই.সে, ৪১৪৬) 
ox G58 0 ns BL As al Se Ul ‘ally Hl ESS (fA £1 AT 
BO Ay BE sll JD be Sh Cs Le LS Ge 0 ho Se BS U3 YG 
PO A dU gl Lf SG 3 CON od AUD G UB tly Ce OS 

UG SEU LAY J SH LS 
en ol UG BE sl UL Gel Cl Ls ow LG LET St BE al J Ls U6 
UE BE ll U0 Sl 1 Tis Ce UB SE 4h UD Gil blk Hers Ah ty pe 

le IS El Sh URS ad Le bE IE 

৪১৮৬-(২৮/...) আবূ তাহির (রহঃ) ..... রসূলুল্লাহ 3% তায়িফ থেকে ফিরে আসার পর জি'রানাহ্‌ নামক 
স্থানে অবস্থান কালে উমার ইবনু খাত্তাব (রাযিঃ) তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ্‌র রসূল 3%! আমি অজ্ঞতার 
যুগে মাসৃজিদুল হারামে একদিন ইতিকাফ করার মানৎ করেছিলাম। এ ব্যাপারে আপনার অভিমত কী? তখন 
তিনি বললেন : যাও এবং একদিন ইতিকাফ করো । বর্ণনাকারী বলেন যে, রসূলুল্লাহ 38% তাকে যুদ্ধ থেকে প্রাপ্ত 
সম্পদের (গনীমাতের) এক পঞ্চমাংশ থেকে একটি দাসী প্রদান করেন। এরপর রসূলুল্লাহ 3% যখন যুদ্ধ 
বন্দীদেরকে মুক্ত করে দেন তখন ‘উমার (রাযিঃ) তাদের শোরগোল শুনতে পান। তারা বলাবলি করছিল যে, 
রসুলুল্লাহ 3 আমাদেরকে মুক্তি দিয়েছেন। ‘উমার (রাযিঃ) বললেন, ব্যাপার কী? তখন তারা রলল, রসূলুল্লাহ 
3% যুদ্ধ বন্দীদেরকে মুক্তি দিয়েছেন। তখন ‘উমার (রাযিঃ) বললেন, হে ‘আবদুল্লাহ! এ দাসীটির্ব কাছে গিয়ে 
তাকে মুক্ত করে দাও । (ই.ফা. ৪১৪৮, ই.সে. ৪১৪৭) 

OF gb Lp dl te Cc CUS GS Se GOAT AA ty Se BESS (fey AY 
BG) 5S US DN be BE Al UD re UL SE oe BE La Ub CS UN oe 
p58 0h AR PD i KSB ps kl 

৪১৮৭-(../...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, যখন 
নাবী টু হুনাইনের যুদ্ধ থেকে ফিরে এলেন- তখন ‘উমার (রাযিঃ) তার জাহিলী যুগে করা একদিনের ইতিকাফ 
করার মানৎ সম্পর্কে রাসূলুল্লাহ 3%-কে জিজ্ঞেস করেন। এরপর জারীর ইবনু হাযিম (রহঃ)-এর হাদীসের 
মৰ্মানুরূপ হাদীসটি উল্লেখ করেন। (ই.ফা. ৪১৪৯, ই.সে. ৪১৪৮) 


Wwww.waytojannah.com 


Contents 
১৭৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


85 OG asl te sf ES 35 C3 BES EES Lah SS CY TAT EES (fey 0AM 
Li Eel 5 LE UE — I in Dg HIE Gd te HE 2 JO TIE 5 SH Sp 
sf be 25 pI SAR ERS IS SSE LAY G8 
৪১৮৮-(../...) আহমাদ ইবনু আবদাতুয্‌ যাব্বী (রহঃ) ..... নাফি' (রহঃ) হতে বর্ণিত্‌ । তিনি বলেন, ইবনু 
‘উমার (রাযিঃ)-এর নিকট জি'রানাহ্‌ থেকে ফেরার সময় রসূলুল্লাহ $%-এর 'উমরাহ্‌' করার কথা উল্লেখ করা 
হল। তখন তিনি বললেন, সেখান থেকে তিনি ‘উমরাহ্‌ করেননি । বর্ণনাকারী বলেন যে, 'উমার (রাযিঃ) জাহিলী 
যুগে একরাত্রি ইতিকাফ করার মানৎ করেছিলেন। এরপর জারীর ইবনু হাযিম ও মা'মার সূত্রে আইয়ূব হতে বর্ণিত 
হাদীসের অনুরূপ উল্লেখ করেন। (ই.ফা. ৪১৫০, ই.সে. ৪১৪৯) 


SES GS Jd Lr ES ED Lal AD AD 3 RE GES (dead 0A 
SH op gi be CAD SEM oh Ss te cel Se ES i Li AS BSE OH se 
CG IEE be Use ds I Sl lie oe 
8১৮৯-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী, ইয়াহইয়া ইবনু খালাফ (রহঃ) ..... উভয়েই 
নাফি' (রহঃ)-এর সূত্রে ইবনু ‘উমার (রাযিঃ) থেকে মানৎ সম্পর্কে এ হাদীস বর্ণনা করেছেন। আর উভয়ের বর্ণিত 

হাদীসে সকলেই ॥৪১ 521 (একদিনের ইতিকাফ) কথাটি বর্ণনা করেছেন। (ই.ফা. ৪১৫১, ই.সে. ৪১৫০) 

SE pl a EUS ALL La ly —A 

৮. অধ্যায় : ক্রীতদাসদের সাথে আচার-আচরণ এবং দাসকে চপেটাঘাতের কাফ্‌্ফারা 

Se A te Age Hf US LAD HS 1 LL AS sf ES (novprays £4. 
AHI be Al 08 he GES Lb 0 CH UN AE ONS oe ple EES 
Sh i ia U8 FE sl IO Che AS G4 CPS bn 38 Ce JB Ue gf 23% 
Rw bf ENG Ln 
৪১৯০-(২৯/১৬৫৭) আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন জাহ্‌দারী (রহঃ) ..... আবূ উমার (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি ইবনু "উমার (রাযিঃ)-এর কাছে আগমন করলাম, ইতোমধ্যে একজন ক্রীতদাসকে মুক্ত 
করেছেন। বর্ণনাকারী বলেন যে, তিনি মাটি থেকে একটি কাঠি অথবা অন্য কোন বস্তু নিয়ে বললেন, তাকে আযাদ 
করার মধ্যে তার সমতুল্য গুণ্যও নেই । কিন্তু আমি রৃলুল্লাহ $%-কে বলতে শুনেছি, যে ব্যক্তি নিজ ক্রীতদাসকে 

চপেটাঘাত করল অথবা প্রহার করল, এর কাফফারা হল তাকে মুক্ত করে দেয়া ৷ (ই.ফা. ৪১৫২, ই.সে. ৪১৫১) 


th Sak BS IU Eh HN Bly ~ IE A skal th Le BES, (fro) £0) 
sis ে ES CE BE OND Be SS CIGD clea IN cA Le Ht Er A i 


te 88 0 Ge ITE ON a EE lI GE CH USS UN IS IB Vf sos 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৮) কসম ১৭৭ 


Sk lf Sb HSS LSE Gls te" UK BE A UD CL SC AY 
AE ENE 
৪১৯১-(৩০/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... যযান (রহঃ) হতে বর্ণিত যে, ইবনু 
‘উমার (রাযিঃ) তার এক গোলামকে ডাকলেন। এরপর তার পিঠে (প্রহারের) দাগ দেখতে পেলেন। তিনি তাকে 
বললেন, তুমি কি এতে যন্ত্রণা অনুভব করছ? সে বলল, না! তখন তিনি বললেন, তুমি মুক্ত । বর্ণনাকারী বলেন, 
এরপর তিনি মাটি থেকে কোন বস্তু নিয়ে বললেন, তাকে আযাদ করার মধ্যে এতটুকু পুণ্যও মেলেনি। আমি 
রসূলুল্লাহ $%-কে ৰলতে শুনেছি, যে ব্যক্তি আপন গোলামকে বিনা অপরাধে প্রহার করল কিংবা চপেটাঘাত করল, 
এর কাফ্ফারাহ্‌ হল তাকে মুক্ত করে দেয়া । (ই.ফা, ৪১৫৩, ই.সে. ৪১৫২) 


te Ee cll 0h LOL ES C Ey BS AS a 8 HESS Cafegr NAY 
AVS ss SE Gi 8 SS Ue offs et ALD A Cp CE te CASS coat 
EY AS Hy ES Pld oa pS So os" Shs 
৪১৯২-(../...) আবু ৰাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) উভয়েই সুফ্ইয়ান (রহঃ)-এর 
সূত্রে ইবনু মাহদী (রহঃ)-এর হাদীসের উল্লেখপূর্বক বলেন যে, এতে 45: 1% (বিনা অপরাধে) কথাটি উল্লেখ 
আছে। আর ওয়াকী (রহঃ) কর্তৃক বর্ণিত হাদীসে $০ 4} (যে ব্যক্তি আপন গোলামকে চপেটাঘাত করল) 
বাক্যটির উল্লেখ আছে। তিনি তার হাদীসে “5 (অপরাধের শাস্তি) কথাটি উল্লেখ করেননি। 


(ই.ফা. ৪১৫৪, ইসে. ৪১৫৩) 


es (9) Eo, rc 53 ~ all Ye IES ds Ee 9) Kx A Ex (eafry- Nar 
UW le bl J5 A of Lda te RS of Lal te OL ES a EG Al blr, 
EG EE EE RI ELE RCA EEE HE ESE 
Os oo US J BS 3 de El JUS SEI BES ol BS CALS lll IH ts SS 
 giol J BE Cl US Lk ol Gl sary BE SU UD BE Ah IAD Se ke 
« dee . EN PE 2 ee € - - - « 2 
YG LA EE Vc 1338 Ue Saal" JG We PAS 0 O16 
৪১৯৩-(৩১/১৬৫৮) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমাইর (রহঃ) ..... মু'আবিয়াহ্‌ ইবনু সুওয়াইদ 
(রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন যে, একদা আমি আমাদের এক গোলামকে চপেটাঘাত করলাম । এরপর আমি 
পালিয়ে গেলাম এবং যুহরের সালাতের আগে আগে ফিরে এলাম । আমি আমার পিতার পিছনে সলাত আদায় 
করলাম । তিনি তাকে এবং আমাকে ডাকালেন। গোলামকে বললেন, তুমি তার কাছ থেকে বদলা নাও । অবশেষে 
সে ক্ষমা করে দিল। এরপর তিনি বললেন, আমরা রসূলুল্লাহ 3%-এর সময়কালে বানী মুকার্রিন গোত্রের অন্তর্ভুক্ত 
ছিলাম । আমাদের মাত্র একটি গোলাম ছিল। একদা আমাদের কোন একজন তাকে চপেটাঘাত করল এবং এ 
সংবাদ নাবী ¥ পর্যন্ত পৌছল। তখন তিনি বললেন, তাকে আযাদ করে দাও। তারা বলল, সে ব্যতীত তাদের 


কোন খাদেম নেই । তখন তিনি বললেন : তোমরা তার কাছ হতে সেবা গ্রহণ করতে থাক, যখনই তার প্রয়োজন 
মিটে যাবে তখনই তোমরা তাকে মুক্ত করে দিবে। (ই.ফা. ৪১৫৫, ই.সে. ৪১৫৪) 


Wwww.waytojannah.com 


Contents 


১৭৮ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


YG - 8 oN Bil = cf Al Ae 2 LOL AGE of CL 8 Hf ES (yr-tiat 
0 Se OB A CAS Ll Et Uno JN LG 0 Dip Le gia be 2d OH US 
GA By YY BE UC Se of bn BE BE AO SH Gens DY tk he SX 
Ud BE sh I Cl 
৪১৯৪-(৩২/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... 
হিলাল ইবনু ইয়াসাফ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক বৃদ্ধ তার চাকরকে তড়িঘড়ি করতে গিয়ে চপেটাঘাত 
করল । সুওয়াইদ ইবনু মুকার্রিন (রহঃ) তাকে বললেন, আপনি তার মূল্যবান চেহারা ছাড়া আর কোন স্থান 
পেলেন না। আপনি আমাকে বানী মুকার্রিন গোত্রের সাত সদস্য বিশিষ্ট পরিবারে সপ্তম লোক হিসেবে দেখতে 


পাচ্ছেন। আমাদের একজন গোলাম ব্যতীত অন্য কোন গোলাম ছিল না। একদা আমাদের মধ্যকার সর্ব কনিষ্ঠ 
ব্যক্তি তাকে চপেটাঘাত করল । তখন রসূলুল্লাহ 3 আমাদেরকে নির্দেশ দিলেন তাকে আযাদ করে দিতে । 


(ই.ফা. ৪১৫৬, ইসে, ৪১৫৫) 
‘be et be ge of BES YU LE Ls kdl C3 Lo BS (.fejctN0 
“ A থ ক l ৰ . EE 5 
CRO 5% 0 olan el DDR OF Ag IS 8S bah US JE Ly of Da be ih 
Dl 5 Ss FS FG IL ed Gls le 3 SI ie 
8৪১৯৫-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... হিলাল ইবনু ইয়াসাফ (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমরা নু‘মান ইবনু মুকার্রিন (রহঃ)-এর ভাই সুওয়াইদ ইবনু মুকার্রিন (রহঃ)-এর বাড়িতে 
কাপড় বিক্রি করছিলাম । এমন সময় একজন দাসী বেরিয়ে এসে আমাদের একজন লোকের সাথে তর্ক করল । 
তখন সে তাকে একটি চপেটাঘাত মারল । এতে সুওয়াইদ (রাযিঃ) রাগাস্বিত হলেন। তখন তিনি ইবনু ইদ্রীস 
বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪১৫৭, ই.সে. ৪১৫৬) 
BE ON IG Aes ES i ES lal Se LST IE ES (rnc £1 
GA BEG ke oh A Ce nd es HED Lots UE As Sl Ll ls a 
A LD Ee EY Bd odo DS IR Ee Lan Uf Cie Ul Lh SUB GL 
AG 0 BE alt IAD UA ikl Gol cd als Te SAE UG Cs PG 
৪১৯৬-(৩৩/...) ‘আবদুল ওয়ারিস ইবনু ‘আবদুস সামাদ (রহঃ) ..... সুওয়াইদ ইবনু মুকাররিন (রাযিঃ) 
হতে বর্ণিত যে, তার একজন দাসী ছিল। এক ব্যক্তি একদা তাকে এক চপোটাঘাত করল । তখন সুওয়াইদ 
(রাযিঃ) তাকে বললেন, তুমি কি জাননা যে, চেহারায় চপেটাঘাত করা নিষিদ্ধ? নিশ্চয়ই তুমি আমাকে দেখতে 
পাচ্ছ যে, আমরা সাত ভাই । রসূলুল্লাহ 3%-এর যামানায় আমাদের একজনের গোলাম ব্যতীত আর কারো 
গোলাম ছিল না। একদা আমাদের মধ্যকার জনৈক ব্যক্তি তাকে চপোটাঘাত করল । এরপর রসূলুল্লাহ 3 
আমাদেরকে নির্দেশ দিলেন তাকে মুক্ত করে দেয়ার জন্য । (ই.ফা. ৪১৫৮, ই.সে. ৪১৫৭) 
AE US nh Ch cy CF call 0 LOL, Gal 3 GEL EGS (pj tA 
Al SE Sd Bas KHL Ue HEEL ys Les TI I 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৮) কসম ১৭৯ 


৪১৯৭-(../..) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু মুসার্না (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, মুহাম্মাদ ইবনু মুনকাদার (রাযিঃ) এরপর আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কী? অতঃপর তিনি 
‘আবদুস সামাদ (রহঃ) কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা, ৪১৫৯, ই.সে, ৪১৫৮) 


oie BL CAD OF 5 call Le BS bs bs Hf Bs (neafrs)- £4 

bye Sd Hay USE Cpl CS I 2c Sf UG UG eso te Ll pal be 
Bi al UD AT ci Eo Cl UN ini Ce Sal pall lh. | 2 Ui as te 
Hac Uf Hel JG G5 a Eyl CL ON 2a Uf lel Bale Uf ste" U9 oh 13 
A Bd Et Ctl Y ih OU oe SU lik cle a Ce © adh 
৪১৯৮-(৩৪/১৬৫৯) আবূ কামিল জাহদারী (রহঃ) ..... আবু মাস'উদ বাদ্রী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, একদা আমি আমার এক ক্রীতদাসকে চাবুক দিয়ে প্রহার করছিলাম । হঠাৎ আমার পিছনে থেকে একটি 
শব্দ শোনলাম, হে আবূ মাসউদ! জেনে রেখো! রাগের কারণে আমি শব্দটি স্পষ্ট বুঝতে পারলাম না । বর্ণনাকারী 
বলেন, যখন তিনি আমার কাছাকাছি এলেন তখন দেখতে পেলাম, তিনি রসূলুল্লাহ 3% ৷ এবং তিনি বলছেন: হে 
আবু মাস‘উদ! তুমি জেনে রেখো, হে আবূ মাস‘উদ! তুমি জেনে রেখো! বর্ণনাকারী বলেন, এরপর আমি চাবুকটি 
আমার হাত থেকে ফেলে দিলাম। এরপর তিনি বললেন, হে আবূ মাসউদ! তুমি জেনে রেখো যে,. এ গোলামের 


উপর তোমার ক্ষমতার চেয়ে তোমার উপর আল্লাহ তা'আলা অধিক ক্ষমতাবান। বর্ণনাকারী বলেন, আমি বললাম, 
এরপর কখনও কোন কৃতদাসকে আমি প্রহার করবো না। (ই.ফা. ৪১৬০, ই.সে. ৪১৫৯) 


ER Ere ua Ch IS Ec eS El a sy Eg (RO AIEE 

CU UA Gn se Gi gs Sot gC Cte bop 2s - Aas Cy 

EEE Ae AL LEY of Hk dire fh BS he BL A dL Ss [Ef 
Bea Ad onl 0 Ed A> 


Re LS ita স্ন হা Gk ta Ly OR OC BAR 
চাবুকটি পড়ে গেল) এ বাক্যটি অতিরিক্ত সংযোজিত হয়েছে। (ই.ফা. ৪১৬১, ই.সে. ৪১৬০) 


ml oe wit Be Bef Hf BE p50 5 Le Hi BSS (.yro)y-tY 

fe” bye db tn cd USE Cd CE 5 cht ages, of 2 af 2 Lath 

EYE A hl ID cl BE Ahn UA Ah WB CE Sle Che LE 5 A le Uf 
UE LL EE dd Ll IE ad 


৪২০০-(৩৫/...) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু আ'লা (রহঃ) ..... আবূ মাসউদ আনসারী (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি আমার এক দাসকে প্রহার করছিলাম । হঠাৎ আমার পিছন দিক থেকে একটি আওয়াজ 


Wwww.waytojannah.com 


Contents 


১৮০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


শোনলাম। হে আবূ মাস‘উদ! জেলে রেখো, তুমি তার উপর যেরূপ শক্তিমান, আল্লাহ তা'আলা তোমার ওপর এর 
চেয়ে অধিক শক্তিমান । হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখি তিনি রসূলুল্লাহ 3% ৷ তখন আমি বললাম, হে আল্লাহ্র 
রসূল $8! সে আল্লাহর ওয়াস্তে মুক্ত। এরপর রসূলুল্লাহ 8% বললেন : সাবধান! যদি তুমি তা না করতে তাহলে 


অবশ্যই দোযখ তোমাকে গ্রাস করতো । কিংবা (রাবীর সন্দেহ) দোযখ তোমাকে অবশ্যই স্পর্শ করতো। 
(ই.ফা; ৪১৬২, ইসে. ৪১৬১) 


cl GE y৬ sd c oy bil, - cls ul bs So Bo (prot ) 
LOE UL UE Hl a of LF ef be CoA ATS be OL te dS oe se 
As" FE all JD J AS al J Sl IB 4 Ls SS I sll 35% U5 TS 
ARLE UG. ale da Slo 8 A 
৪২০১-(৩৬/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রাধিঃ) ..... আবূ মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, তিনি একদা তার গোলামকে মারছিলেন। তখন সে বলতে লাগলো- আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাই। 
বর্ণনাকারী বলেন, তখনও তিনি তাকে প্রহার করছিলেন। এরপর সে বলল, আমি আল্লাহর রসূলের কাছে সাহায্য 
চাই । তখন তিনি তাকে ছেড়ে দিলেন। এ সময় রসূলুল্লাহ 38% বললেন : আল্লাহর শপথ! তুমি তার উপর যতটুকু 
শক্তিমান, আল্লাহ তা'আলা তোমার উপর তার চেয়ে অধিক শক্তিমান । বর্ণনাকারী বলেন, এরপর তিনি তাকে 
আযাদ করে দিয়েছেন। (ই.ফা, ৪১৬৩, ই.সে. ৪১৬২) 


ALY ie dt te ~ be OF ah EDL UAL AE 3 TE EES (fog 
FE bl Ju Sl al SH A ST 
৪২০২-(../...) বিশ্র ইবনু খালিদ উক্ত হাদীসটি শু'বাহ্‌ (রহঃ) হতে এ একই সূত্রে বর্ণনা করেছেন। কিন্ত 


তিনি এট Js ১৮ 41৬ ১৪21 (আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাই, আমি আল্লাহর রসূলের কাছে সাহায্য 
চাই) এ বাক্যটির উল্লেখ করেননি। (ই.ফা. 8১৬৪, ইসে, ৪১৬৩) 


Uy Ayla Gh ia oe Bil GL ~4 
৯. অধ্যায় : নিজ দাস-দাসীর প্রতি যে যিনার অপবাদ প্রদান করে তার ব্যাপারে কঠোর হুশিয়ারী 
Al Ae bs LOL GG Cs LES At of 0 D8 HES (nrprvy tyr 
U8 GIA A ES pm of Go Se CA U6 0 CS Lb FS nf BS Ss 
UN CS OG YY Eh 5 Oh ae Ey Ue ASL US th y " BE lh ENE 


৪২০৩-(৩৭/১৬৬০) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আবুল কাসিম (মুহাম্মাদ) $%% বলেছেন: যে ব্যক্তি আপন দাস- 
দাসীর উপর ব্যভিচারের মিথ্যা অভিযোগ আনলো, কিয়ামাত দিবসে তার উপর এ মিথ্যা অপবাদের শাস্তি 


জীনত দাদ রা ন্যায় নাড়া যর গা (ডের রহ 
{ই.ফা. ৪১৬৫, ই.শে. ৪১৬৪) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৮) কসম ১৮১ 


SEY BS AS TR ES TEs ES LK HIE (fg 
bn FE poli Ul Ch Cis fs ALY i OS 09 Td te USS GIN Ly) 
Ef 
8২০৪-(../...) আবু কুরায়ব ও যুহায়র ইবনু হার্ব (রাঘিঃ) ..... , উভয়ে াযল ইবনু গাযওয়ান (রাযিঃ) 
থেকে একই সূত্রে বর্ণনা করেছেন। আর তাদের উভয়ের হাদীসে £5! * 2 HE সু ০৪) ৬] (তাওবার নাবী 
আবুল কাসিম $%-কে এ কথা বলতে শুনেছি)-এর উল্লেখ আছে। (ই.ফা. ৪১৬৬, ই.সে. ৪১৬৫) 


Ay Ue Alley Fy ly ca alii SU Las 4 gual rl 5-1. 


১০. অধ্যায় : নিজে যা খাবে ও পরিধান করবে দাস-দাসীকেও তা খেতে পরতে দেয়া এবং 
তাদের সাধ্যের বাইরে কাজের ভার না দেয়া 

0 dl oF eb EL Es Ee Ai পা EAE [Ea (Cufray-tY 0 
A i UG Ei HAUG Eke 450 Ry SH SEG TEN Cb Ue I ie 
HE GD od Ed Ll Hd Bal Lf LSE, 5S 8 on JO OH 5 OF LY Ui 
ISN GL th sh J 0 “Boe as G4 dG U8 RE ad ch 
UKE Ls Ail isl cos [Er 5 A Hl EN A Bl Us LUGS SEES 
Thiel LE Ol HG be th SEG SY Lgl toa Gal 
৪২০৫-(৩৮/১৬৬১) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... মা'রূর ইবনু সুওয়াইদ (রহঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন যে, আমরা ‘রাবাযাহ’ নামক স্থানে আবূ যার (রাযিঃ)-এর নিকট দিয়ে যাচ্ছিলাম । তখন তার গায়ে 
একটি চাদর ছিল এবং তাঁর গোলামের গায়েও অনুরূপ একটি চাদর ছিল। তখন আমরা বললাম, হে আবূ যার 
(রাযিঃ)! যদি আপনি উভয়টি একত্রিত করতেন, তাহলে এক জোড়া চাদর হতো। তিনি বললেন, আমার মধ্যে 
এবং আমার ভাই সম্পর্কীয় ব্যক্তিটির মধ্যে কিছু কথা আছে। তার মা একজন অনারব। একদা আমি তার মাকে 
উল্লেখ করে তাকে ভংসনা করলাম । তখন সে আমার বিরুদ্ধে নাবী 3%-এর কাছে নালিশ করল । এরপর যখন 
আমি নাবী -এর সাথে সাক্ষাৎ করলাম তখন তিনি বললেন, হে আবু যার! তুমি এমন ব্যক্তি, যার মধ্যে জাহিলী 
যুগের কাজকর্ম রয়েছে (যে সময়ে একে অন্যের বাপ-মাকে অবজ্ঞা ও তুচছজ্ঞান করতো)। আমি বললাম, হে 
আল্লাহ্র রসূল 3%! যে ব্যক্তি মানুষদেরকে গালি দেয় তার প্রতি উত্তরে তারাও তার পিতা মাতাকে উল্লেখ করে 
গালি দেয়া স্বাভাবিক । তখন নাবী 3 বললেন : হে আবূ যার! তোমার মধ্যে জাহিলী যুগের কর্মকাণ্ড এখনও 
বিদ্যমান (অর্থাৎ তার মন্দ কথার বদলায় তার বাবা-মাকে গালি দেয়! অন্যায়) । তারা তোমাদের ভাই। আল্লাহ 
তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে এবং তোমরা যেমন পোশাক 
পরবে তাদেরকে তা পরাবে। তোমরা তাদের উপর এমন কোন কাজের ভার চাপিয়ে দিবে না, যা করতে তারা 


হিমশিম খেয়ে যায়। যদি তোমরা তাদেরকে কোন কাজে কষ্ট দাও, তাহলে এ কাজে তাদের সাহায্যও করো। 


ফা, ৪১৬৭, ই.সে. ৪১৬৬ 
২৭ (ই ) 


Wwww.waytojannah.com 


Contents 


১৮২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


cL fh HS Ek A Eos Cc a Bo 53S Sl ES (Lfra)y-tY 
pa 8 5 ALYY lig PS Ak 42 5 ae USL IS oh SES BS 
5 U8 G89 Cr FL JS Lk OG Bol D3 ADB SASS LL as PS 
uh is Ld Ch ne So 9 © SE be SPL JS bb 8 Be of BD os 
৪২০৬-(৩৯/...) আহমাদ ইবনু ইউনুস, আবূ কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সকলেই 
আ'মাশ (রহঃ) ..... থেকে এ একই সূত্রে উল্লেখিত হাদীস বর্ণনা করেছেন। আর তিনি যুহায়র ও আবু মু'আবিয়াহ্‌ 
(রাঘিঃ) থেকে বর্ণনা করেন, হাদীসে “তোমার মধ্যে জাহিলী যুগের কর্মকাণ্ড বিদ্যমান" এ কথার পর কিছু বাড়িয়ে 
যোগ করেছেন। তিনি বলেন, আমি বললাম, তা কি আমার বয়োবৃদ্ধে হবে? তিনি বলেন, হ্যা। আর আবু 
মু'আবিয়াহ্‌র বর্ণনায় আছে- হ্যা, তোমার বয়োবৃদ্ধকালে। আর 'ঈসা (রহঃ)-এর হাদীসে বর্ণিত হয়েছে, যদি তুমি 
তাকে সাধ্যের বাইরে কোন কাজ করতে দাও, যা সে করতে অক্ষম, তবে তাকে বিক্রি করে দাও। আর খুহায়র 
(রহঃ)-এর হাদীসে আছে "অতএব তুমি তাকে তখন সাহায্যও করবে।” আবু যু'আবিয়াহ (রাযিঃ)-এর হাদীসে 
“তুমি তাকে বিক্রি করে দাও” অথবা “সাহায্য কর" কোন কথার উল্লেখ নেই। “তুমি তাকে এমন কাজের ভার 
চাপিয়ে দিও না, যা করতে সে অক্ষম” এ কথা দ্বারাই হাদীস শেষ করা হয়েছে। (ই.ফা. ৪১৬৮, ই.সে. ৪১৬৭) 


ty oh Us J -Ld oD hil LE HY Ell Lh Loe BS (fey 
Sb eye sles BS U6 oie SF D5 SP iS aly bo Ht ES hs 
Lt A 0-2 Ed HE sh JD see ce SE CL IG Ub hs i SEG Uke 
df Cos th ils EE 8 Bo as 550 dy FE il UB 5 OD US HE Los 
ak 0 Hl CBE Yo LA te Cty Ul be Lil 5 CDS Il US 
Se sel 
৪২০৭-(৪০/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) মা'রূর ইবনু সুওয়াইদ (রহঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি আবূ যার (রাযিঃ)-কে দেখতে পেলাম যে, তার গায়ে একটি চাদর এবং তার গোলামের গায়েও 
অনুরূপ একটি চাদর রয়েছে। তখন আমি এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলাম । তিনি বললেন যে, কোন এক ব্য 
রসূলুল্লাহ 3-এর যামানায় এক ব্যক্তিকে গালি দিয়েছিল। প্রত্যুত্তর সে ব্যক্তি তার মাকে উল্লেখ করে গালি দিল। 
বর্ণনাকারী বলেন, তখন লোকটি নাবী সু্-এর কাছে এসে ওঁ ঘটনা বর্ণনা করলো, নাবী সু্টু বললেন: নিশ্চয়ই 
তোমার মধ্যে অজ্ঞতা যুগের কর্মকাণ্ড বিদ্যমান। তারা তোমাদের ভাই, তোমাদের গোলাম। আল্লাহ তা'আলা 
তাদেরকে তোমাদের র অধীনস্থ করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তির অধীনে তার কোন ভাই থাকে তার উচিত তকে 
এমন খাদ্য দেয়া যা সে নিজে খায় এবং এমন পোশাক দেয়া যা সে নিজে পরে। আর তোমরা তাদের উপর এমন 


কাজের ভার চাপিয়ে দিও না যা তাদের জন্য কষ্টসাধ্য হয়। আর যদি তোমরা তাদেরকে সামর্থ্যের বাইরে কাজ 
দাও, তবে তোমরা তাদেরকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতাও করো । (ই.ফা. ৪১৬৯, ই.সে. ৪১৬৮) 


Wwww.waytojannah.com 


Contents 
পৰ্ব (২৮) কসম ১৮৩ 


«gat Wal hs UA Cn 0 158 ts Saf ata HESS fart. A 
Af BE ad A ie SLA ofl C2 LP ps Dl of HES Cs TEU eh ts 
Gs CY] La on GY Hg alles hil” iE 
৪২০৮-(৪১/১৬৬২) আবূ তাহির আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সারৃহ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাষিঃ ) সূত্রে 


রসূলুল্লাহ 3 হতে বর্ণিত যে, তিনি বলেছেন : কৃতদাসের জন্যে খাওয়া-দাওয়া ও পোশাক-পরিচ্ছদের ব্যবস্থা 


EE i EE Se ST CD EMR OLY 
{ই.ফা. ৪১৭০, ই.সে. ৪১৬৯) 


4A fl bP LG 0 sug UF A C9 LS BS id EE, (arf) Ys 
He dH OS LA Ly 9 Fe BCG LS FY oot " Hall Ja UN 
Of Ll aS Vy UG oll. Sl be os dS El Sh i id 
৪২০৯-(৪২/১৬৬৩) কা‘নাবী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% 
বলেছেন: যখন তোমাদের কোন গোলাম খাদ্য তৈরী করে তার মনিবের কাছে নিয়ে আসে যাতে তার তাপ ও 
ধোয়া সে সহ্য করেছে, তথন তার উচিত হবে তাকে কাছে বসিয়ে -তা থেকে কিছু খাবার প্রদান করা। আর যদি 
খাবারের পরিমাণ অতি অল্প হয়, তবে সে যেন তার হাতে অন্ততঃ এক লোকমা অথবা দু’ লোকমা খাবার প্রদান 
করে। বর্ণনাকারী দাউদ (রহঃ) ..... বলেন যে, ০%" | এর অর্থ ০% 9 2% এক লোকমা অথবা দু' 
লোকমা। (ই.ফা. ৪১৭১, ই.সে. ৪১৭০) 


all abe Culp 0d Eas 13) 92 Sah A -।। 
১১. অধ্যায় : কল্যাণকামিতার সাথে মনিবের সেবা ও ভালভাবে আল্লাহর ‘ইবাদাতকারী দাস- 
দাসীর পুরস্কার 
ds Ee of ce PC Gb SH I BS ts Bs BS ugar tri. 
+ Ee Al 1b all le CLAN Ad ead 1 Sh 0" ON Bs ad 


৪২১০-(৪৩/১৬৬৪) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ... * ইবনু ডিমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
$% বলেছেন: কোন চাকর যখন কল্যাণকামিতার সাথে আপন মনিবের সেবা করে এবং উত্তমরূপে আল্লাহর 
“ইবাদাতও করে- তখন সে দু'টি পুরস্কার প্রাপ্ত হবে। (ই.ফা. 8৪১৭২, ই.সে. ৪১৭১) 


T Ub Ay cs Be YU kd Ly Loy A OUR SEES (jE) 

Ae bo ks Cu sh td ts Fahad REESE Ee Cc ff BS 0 ty es 

CE OH CF OF gb Le Bach AL GES ik CH ES LAN aw Ls DOR Bsc ad 
HL 25D Be BEE co 


৪২১১-(.../...) যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনু নুমায়র, আবূ বাক্র আবূ শাইবাহ্‌ ও হারূন ইবনু সা'ঈদ 
আইলী (রহঃ) ..... সকলেই ইবনু ‘উমার (রাযিঃ) সূত্রে রসূলুল্লাহ 3% থেকে মালিক (রহঃ) Te এর বর্ণি 
হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪১৭৩, ই.সে. ৪১৭২) 


Wwww.waytojannah.com 


Contents 


১৮৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


EER KG phd Ad S55 dnl FF 

৪২১২-(৪৪/১৬৬৫) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া ..... আৰৃ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, রসূলুল্লাহ 8% বলেছেন: সৎ গোলাযষের জন্যে দ্বিগুণ পুরস্কার রয়েছে। সে মহান আল্লাহর শপথ! যার 
হাতে আৰু হুরাইরাহুর জীবন, যদি আল্লাহর পথে জিহাদ করা, হজ্জ করা এবং আমার মায়ের সেবা করা অধিক 
পুণ্যের বিষয় না হতো, তবে গোলাম অবস্থায় মৃত্যু হওয়াকেই আমি অধিক পছন্দ করতাম। বর্ণনাকারী বলেন, 
আমরা জানতে পারলাম যে, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হজ্জে গমন করেননি তাঁর মায়ের মৃত্যুর আগে। কেননা তিনি 
সর্বদা তার পাশে থেকে সেবা করতেন। 

বর্ণনাকারী আবূ তাহির তীর বর্ণিত হাদীস খে-এণ ১} (সৎ গোলামের জন্যে) কথাটির উল্লেখ করেছেন। 
কিন্তু এ ১] (ক্রীতদাস) শব্দটি তিনি উল্লেখ করেননি । (ই.ফা. ৪১৭৪, ই.সে. ৪১৭৩) 


TE EE ETE of Vs ot Ro Hake ples 
Ol oF US Al sl ie HES A OURS SES) (djrctY\ 
I Uy Gl KG Ts ALY ie cle 
৪২১৩-(../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) হতে উক্ত সানাদে এ হাদীস বর্ণনা 


করেছেন। কিন্তু তিনি $১৯১ ৪ ৬, (আমাদের কাছে সংবাদ পৌছেছে থেকে নিয়ে এর পরবর্তী অংশ উল্লেখ 

করেননি) । (ই.ফা. ৪১৭৫, ই.সে. ৪১৭৪) 

LEY) Se dye HES YE ALK sy AES of C2 8 HES Onayeey-tt 

4 US ala G29 A GS Sad SH” FE AULD UE GIA gf be pl of 

BX ede she V9 ln Se A LS J U5 UEDA I 0 

৪২১৪-(৪৫/১৬৬৬) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 

হতে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3% বলেছেন : যে গোলাম আল্লাহর হক এবং তার মনিবের হক আদায় 

করল, তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে। বর্ণনাকারী বলেন যে, আমি হাদীসটি কা'ব (রাযিঃ)-এর নিকট বর্ণনা 

করলাম তখন কা'ব (রাযিঃ) বললেন, কিয়ামাতের দিন তার কোন হিসাব নেই এবং এঁ মু'মিনের ওপরও কোন 

হিসাব নেই যার সম্পদ কম৷ (ই.ফা. ৪১৭৬, ই.সে. ৪১৭৫) , 


ALY ie coESI oF ah BS i CD AE C../jrt YN 
৪২১৫-(../...) উপূক্ত হাদীস যুহায়র ইবনু হার্ব (রহঃ) আ'মাশ (রহঃ) থেকে একই সূত্রে বর্ণনা 


করেছেন। (ই.ফা. ৪১৭৬, ই.সে. ৪১৭৬) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৮) কসম ১৮৫ 
OU A 0 plik Ue fas ES BTN Le ES 3) 0 Le BE wjey-try Nn 
es" BE Al UL U8 UE ie Cl 5S HE AN AD CP SIA HES Le 
8 Cs she GOLA sh se boss cis 0 mcd 

৪২১৬-(৪৬/১৬৬৭) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে রসূলুল্লাহ 38% থেকে এ 
ব্যাপারে অনেক হাদীস বর্ণনা করেছেন। রসূলুল্লাহ $র্ট বলেছেন: যে উত্তমরূপে ‘ইবাদাত করে মৃত্যুবরণ করেছে 
এবং আপন মনিবের উত্তম সেবা করেছে, এ গোলামের জন্য কতই না উত্তম পুরস্কার রয়েছে, তার জন্য কতই না 
উত্তম প্রতিদান রয়েছে। (ই.ফা. ৪১৭৭, ই.সে. ৪১৭৭) | 

He AL Ss Gol a GN 
"১২. অধ্যায় : অংশীদারিত্ব আছে এমন গোলাম মুক্ত করা 

UMD Ub U6 Cb 0 oF Bl ED AU CH IE I LY 3 EE (orev) ENN 
EDS Cl gil 3 Se 8 SDE ES TUG se ad En Gl ts " Fs all 
Se Lie Ge SH Sy, Sah Sb Ges He 


-২১৭-(৪৭/১৫০১) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 33 বলেছেন: যে ব্যক্তি কোন গোলামে নিজের অংশ মুক্ত করে দেয় আর তার কাছে এমন পরিমাণ 
সম্পদ আছে যা দ্বারা সে এ গোলামের সম্পূর্ণ মূল্য ন্যায়সঙ্গতভাবে পরিশোধ করতে সক্ষম তখন সে যেন অন্যান্য 
অংশীদারদের প্রাপ্য অংশ পরিশোধ করে দেয় এবং নিজ দায়িত্বে তাকে সম্পূর্ণভাবে আযাদ করে দেয়। অন্যথায় 
সে যে অংশ আযাদ করল, তাই শুধু আযাদ হবে। (ই.ফা. ৪১৭৮, ই.সে. ৪১৭৮) 


uu Jb A SH op Eh) [EE os ol JA)™ EY NA | 
A 5S SUB SS $ ly JULY J Ak ke Akio Abd dL te AEs Gol th " Fg all J 
Fe Lie FE 

৪২১৮-(৪৮/...) ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% 
বলেছেন: যে ব্যক্তি যৌথভাবে ক্রয় করা কোন গোলামের নিজ অংশ আযাদ করে দিল, তার উপর কর্তব্য হবে 
সম্পূর্ণ গোলাম আযাদ করে দেয়া, যদি সম্পূর্ণ গোলামের মূল্য পরিশোধের মত সম্পদ তার কাছে থাকে। আর 


যদি এ পরিমাণ সম্পদ তার কাছে না থাকে, তবে সে যে অংশ আযাদ করল, তাই শুধু আযাদ হবে। 
(ই.ফা. ৪১৭৯, ই.সে. ৪১৭৯) 


SE 0 4 Se ls SG LP pI Ch nh ES ESR C2 Uns Sy (gay ya 
Ue Ml dl YE SE AA Gd Bl " BE all JA J IN CLE ch Al Ae Le 
"Ge Cie GE Sh YY To Lg ale 8 aS El 


৪২১৯-(৪৯/...) শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : যে ব্যক্তি শারীকানায় ক্রয় করা কোন গোলামের নিজ অংশ আযাদ করে দেয় 


Wwww.waytojannah.com 


Contents 
১৮৬ | সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


এবং তার কাছে গোলামের সম্পূর্ণ মূল্য পরিশোধের মত সম্পদও থাকে তখন তার উপর কর্তব্য হবে 
ন্যায়সঙঈতভাবে সকলের মূল্য পরিশোধ করে তাকে সম্পূর্ণ আযাদ করে দেয়া । অন্যথায় সে যে অংশ আযাদ করল 
তাই শুধু আযাদ হবে । (ই.ফা. ৪১৮০, ই.সে. ৪১৮০) 


Bn BES YU ES Hh ga 3 EDI C Pe CF GPG Ca US hh Le We sa 
Wc dl ioe CASS le CH xd sl BS i IAD BIT SOA 
th Hat Bey cd ts Melly OBL OA 5 oF GL Se UO dae ts SOY 
UG ny CF COST LEN Men th UU Bn C “ OF oF SS a OF US ad 
UAE al le BE GD cr Y OF at of or oP gb CP SR KH EEE snl 
Ce EEN ROL ULL Fe LAG HY ee 0 
A A 8 Oy 33 oe L5G AG Sahl ob Ld Al GIS Y VE, Sah 3 TAY E 
Le 0 2S Sh BY SE 2 USD Cis Hie 
৪২২০-(../...) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ, মুহাম্মাদ ইবনু রুমৃহ, মুহাম্মাদ ইবনু মুসান্না, আবূ রাবী', আবূ 
কামিল, যুহায়র ইবনু হার্ব, ইসহাক্‌ ইবনু মানসূর, মুহাম্মাদ ইবনু রাফি, হারুন ইবনু সা“ঈদ আইলী (রহঃ) ..... 
সকলেই ইবনু "উমার (রাখিঃ) সূত্রে নাবী 3 থেকে এ হাদীস বর্ণনা করেছেন। আর তাদের বর্ণিত হাদীসে Aus 
চে ৬ ২ 3% 4 0৩ 4] 159 (আর যদি তার কাছে সম্পদ না থাকে, তবে সে যে অংশ আযাদ করল তাই 
শুধু আযাদ হবে) এরূপ বাক্যের উল্লেখ করেছেন। আর তারা এ কথাও বলেছেন যে, আমরা জানি না যে, 
প্ৰকৃতপক্ষেই এ শব্দগুলো হাদীসের অন্তর্ভুক্ত, না বর্ণনাকারী নাফি' (রহঃ) নিজের পক্ষ হতেই এগুলো বলেছেন। 
উল্লিখিত বৰ্ণনাকারীদের বর্ণনায় “আমি রসূলুল্লাহ 3-কে এ কথা বলতে শুনেছি"- এ কথাটি একমাত্র লায়স ইবনু 
সা‘দ-এর হাদীস ব্যতীত অন্য কারো বর্ণনায় নেই । (ই.ফা. ৪১৮১, ই.সে. ৪১৮১) 
ae of IA UN AE cf op TASS Cpe od SN SB he By (fo) ETY) 
U6 UY AL Le Ge bbs Yo OEY JE LG AC dL LB A UG oe 
ME 
৪২২১-(৫০/...) ‘আম্‌র আন নাকিদ ও ইবনু ‘উমার (রাধিঃ) ..... উভয়েই.. ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে 
বর্ণিত যে, রসূলুল্লাহ 8% বলেছেন : যে ব্যক্তি এমন গোলামকে আযাদ করল যার মধ্যে তার এবং অপরের 


অংশীদারিত্ব আছে, তবে তার সম্পদ থেকে অন্যের অংশ ন্যায়সঙ্গতভাবে পরিশোধ করা কর্তব্য । যদি সে 
প্রাচুর্যশালী হয়, নিজ দায়িত্বে স্বীয় সম্পদ দ্বারা তাকে মুক্ত করে দেয়া উচিত । (ই.ফা. ৪১৮২, ই.সে. ৪১৮২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৮) কসম ১৮৭ 


pls be GAS of axe COST GTN Ee UG GA Lh Le UES (fon)-fTTY 
ES UL HUE SL SUR CL Ge He LE Gel ih U6 BE a cE OH 
৪২২২-(৫১/...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 


বলেছেন: যে ব্যক্তি যৌথভাবে ক্রয় করা কোন গোলামের নিজ অংশ আযাদ করল, বাকী অংশটুকু তার সম্পদ 
থেকে আযাদ করে দেয়া কর্তব্য, যদি তার এমন সম্পদ থাকে যা দিয়ে গোলামের মূল্য পরিশোধ করা যায়। 
(ই.ফা. ৪১৮৩, ই.সে. ৪১৮৩) 
We Yu El oy ily ~s0t t LAL kl 2 LoL ny (o.vfory- NTT 
Se A cl OF des OF Dats Ck cl Of Lal oo 5 te dct Uo ok ts Lol 
৪২২৩-(৫২/১৫০২) মুহাম্মাদ ইবনু মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) উভয়েই ..... আবূ হুরাইরাহ্‌ 
(রাধিঃ) সূত্রে নাবী সুন হতে বর্ণিত। তিনি বলেছেন: দু'জনের অংশীদারিত্বে কোন গোলামের একজন মালিক 
যদি তার অংশ আযাদ করে দেয়, তবে সে (অপরের অংশের) যামিন হবে। (ই.ফা. ৪১৮৪, ই.সে. ৪১৮৪) . 
EAA ALY ie dL Ee wi Ee sw 22 Al Ae Es, (ecrfer)y-£YYt 
IC tn A G8 Ac bn Cagis 
৪২২৪-(৫৩/১৫০৩) উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) সূত্রে হাদীসটি একই সূত্রে বর্ণনা 
করেছেন যে, যদি কেউ যৌথভাবে ক্রয় করা কোন গোলামের এক অংশ আযাদ করল, সে স্বাধীন হবে তার মাল 
দ্বারাই । (অর্থাৎ নিজ দায়িত্বে স্বীয় সম্পদ দ্বারা তাকে সম্পূর্ণ মুক্ত করে দেয়া তার কর্তব্য) । 
(ই.ফা, ৪১৮৫, ই.সে. ৪১৮৫): 
S508 LF Ae off oF OF PA C2 dolly En dl Le BS (fesy-ttto 
00 Cass Sl a UU BG Gh oo BA of CF heh Ch wh be cpl 5 Sm of 
“GA GE Sh ail UU SG HOG TLS SEY ILS LSE se 
৪২২৫-(৫৪/...) ‘আম্র আনু নাকিদ (রহঃ) ..... আবূ ছরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে নাবী স্ন হতে বর্ণিত । তিনি 
বলেছেন, যে ব্যক্তি যৌথ মালিকানার কোন গোলামের নিজ অংশ আযাদ করল, তবে তার মাল থেকেই তাকে 
সম্পূর্ণ মুক্ত করে দেয়া কর্তব্য, যদি সে সম্পদশালী হয়। আর যদি তার সম্পদ না থাকে তবে গোলামের দ্বারা 
সেবা কার্য আদায় করবে বটে, কিন্তু তার উপর কোন কঠোরতা আরোপ করতে পারবেনা। 
(ই.ফা. ৪১৮৬, ই.সে, ৪১৮৬) 
Ley Cn Of Lady og Ch ie US di 40s IES, (...feo)y-£ TT 
ey 302 ch OF OF Un O53 08 ose UST YU GOES Lh aes AIS th GEL 


- 2 
MEAD 


BE SIL DE BSD GM ms RLY BY se Po 9 ALY 


Wwww.waytojannah.com 


Contents 


১৮৮ সহীহ মুসলিম (চ্দুঘ খণ্ড) 


৪২২৬-(৫৫/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ও ‘আলী ইবনু খাশরাম (রহঃ) 
EE ইবনু আবূ ‘আরূবাহ্‌ (রহঃ) হতে একই সূত্রে উল্লেখিত হাদীস বর্ণনা করেছেন। আর 'ঈসা (রহঃ)-এর বর্ণিত 
হাদীসে “এরপর যে অংশ আযাদ হয়নি সে অংশ আযাদ করানোর চেষ্টা করবে, কিন্তু তার উপর কোন কঠোরতা 
আরোপ করা যাবে না" বর্ণিত রয়েছে। (ই.ফা. ৪১৮৭, ই.সে, ৪১৮৭) 


LA ia 5 ATS LES of 5 8G Ay sal 2 ty ide BS (Oriafony-Eyty 
OLAS 0 ze te ded of be ASG yf be ns be CL Ln AS del is 
«SU Ad BEE sl UL im BEWIE UCTS A ta Se SOS Rs GH SU 
IE THA UE, 5 So oh Soli es EAS 
৪২২৭-(৫৬/১৬৬৮) ‘আলী ইবনু হুজুর সাদী, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) 
a ‘ইমরান ইবনু হুসায়ন (রাযিঃ) হতে বর্ণিত যে, এক ব্যক্তি তার মৃত্যুকালে নিজের ছয়জন গোলামকে আযাদ 
করল। অথচ গোলামগুলো ব্যতীত তার আর কোন সম্পদও ছিল না। তখন রসূলুল্লাহ 3% তাদেরকে ডাকালেন 


এবং তাঁদেরকে তিনডাগে ভাগ করলেন। তারপর তাদের মধ্যে লটারী করে দু'জনকে সম্পূর্ণভাবে আযাদ করলেন 


এবং বাকী চারজনকে গোলাম বানিয়ে রাখলেন। আর তার (মৃতের) প্রতি শক্ত ভাষা প্রয়োগ করলেন ।* 
(ই.ফা. ৪১৮৮, ই.সে. ৪১৮৮) 


Te il Ss PAY C2 SEY Bn CSL BS cms ts HE BS (fou TTA 
Sas Bh aE Ul He of L8 od SES Cf ALY lig 3 te CASS i 
osha Bn Gel 2 Le a9 Ka a A) 
৪২২৮-(৫৭/...) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আইয়ূব 
(রহঃ) থেকে উক্ত সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। আর হাম্মাদ (রহঃ)-এর বর্ণিত হাদীসটি ইবনু ‘উলাইয়াহ্‌ 


(রহঃ)-এর হাদীসের অনুরূপ । আর সাকাফী (রহঃ)-এর হাদীসে বর্ণিত হয়েছে যে, “আনসারী এক লোক তার 
মৃত্যুর সময় ওয়াসিয়্যাত করায় তার ছয়জন গোলামকে মুক্ত করা হলো" । (ই.ফা. ৪১৮৯, ই.সে. ৪১৮৯) 


Ee A 0 Be ES YU G5 C2 Ll ada Join 0 Lo BS (fj tYYA 
Ee 9 eas das BED CF SEAS 0h ee LF bs OF Le be CLS 
৪২২৯-(../...) মুহাম্মাদ ইবনু মিনহাল দারীর ও আহমাদ ইবনু ‘আবদাহ্‌ (রহঃ) ..... উভয়ে ‘ইমরান ইবনু 


হুসায়ন (রাযিঃ) সূত্রে নাবী সু থেকে ইবনু ‘উলাইয়্যাহ্‌ (রহঃ) ও হাম্মাদ (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪১৯০, ই.সে. ৪১৯০) 


৯ ইমাম নাবাবী (রহঃ) বলেন, অপর বর্ণনা থেকে জানা যায়, রসূলুল্লাহ স-এর শক্ত কথা ছিল, যদি পূর্বেই আমরা এ বিষয়টি জানতাম ভাহলে 
তার জানাযা! পড়তাম না (সহীহ মুসলিম শারহে নাবাবী, ২য় খণ্ড, ৫৪ পৃষ্ঠা) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৮) কসম ১৮৯ 


Ad es I Ll -1T 
১৩. অধ্যায় : মুদাব্বারকে** বিক্রি করা বৈধ 
be AD OF bs TOA ES LC I tp SL ws df BES (aavfenrttr. 
JL OSH te A LE Gf Lai tn SED Hod se 5 5 be i os se 
A Gnd a2 Cs Al Se 25 BS UES on Gin Set (a UN BG La ob ll tk 
5 GE SL UG SE 3% all Le Ls HA Chas Se I 
৪২৩০-(৫৮/৯৯৭) আবু রাবী* সুলাইমান ইবনু দাউদ ‘আতাকী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত যে, আনসারী একজন লোক তাঁর গোলামকে এ শর্তে আযাদ করল যে, তুমি আমার মৃত্যুর 
পর স্বাধীন। সে গোলাম ব্যতীত তার আর কোন সম্পদও ছিল না। এ সংবাদ যখন নাবী 8 পর্যন্ত পৌছল তখন 
তিনি বললেন : আমার কাছ থেকে তাকে কিনে নিবে, এমন কে আছে? তখন নু'আয়ম ইবনু ‘আবদুল্লাহ (রাধিঃ) 
আটশ’ দিরহামের বিনিময়ে তাকে কিনে নিল। তখন নাবী সু ও অর্থ আনসারীকে দিয়েছিলেন। 
‘আম্‌র (রহঃ) বলেন, আমি জাবির ইবনু ‘আবদুল্লাহকে বলতে শুনেছি যে, সে ছিল একজন কিবর্তী 


গোলাম। সে (‘আবদুল্লাহ ইবনু যুবায়র (রাযিঃ)-এর খিলাফতের) প্রথম বছর মৃত্যুবরণ করে। 
(ইফ. ৪১৯১, ইসে, ৪১৯১) 


2 3 UU AE 09 CF AOL SF GEL of 8 ES Capen) 
Ee JCA OG HA CE allt oe I Ts Uk Ve ce A I Le ts ok Cc 


ZA du) LY 


AED OF FOU df JS BE le Bf Te A Loh VASE 
৪২৩১-(৫৯/...) আবু বাক্র ইবনুআবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবন ইব্রাহীম (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণিত্‌ তিনি বলেন আনসারী এক লোক তীর গোলামকে এই বলে আযাদ করল যে, আমার মৃত্যুর পর তু 
স্বাধীন। কিন্তু সে গোলাম ব্যতীত তার আর কোন সম্পদ ছিল না। তখন রসূলুল্লাহ 3 তাকে বিঞ্রি করেন। 
জাবির (রাযিঃ) বলেন যে, ইবনু নাহ্‌হাম (রাযিঃ) তাকে ক্রয় করলো সে পোলামটি ছিল একজন কিবতী 
ইবনু যুবায়র (রাযিঃ)-এর খিলাফত কালের প্রথম বছর সে মৃত্যুবয্ণণ করে। (ই.ফা. 8১৯২, ই.সে, ৪১৯২) 


A OF HD oh OF le OF EU oo Cea) Ly cde Ls LE GS (afoot 


Bie 


+28 2 26 Ce MS SD Ss Sl 3} AE 


৪২৩২-(../...) কুঁতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও ইবনু রুমৃহ (রহঃ) ..... জাবির (রাযিঃ) সূত্রে নাবী কুট থেকে 
“মুদাবৰার সম্পর্কে হাম্মাদ (রহঃ) কর্তৃক ‘আম্র ইবনু দীনারের বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৪১৯৩, ই.সে. ৪১৯৩) 


* দাবার’ এ শ্রেণীর গোলামকে বলে- যার মনিব মৃত্যুর পূর্বে বলল, 'আমার মৃত্যুর পর তুমি মুক্ত। 


hid Wwww.waytojannah.com 


Contents 


১৯০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


Je 0 sd $e Gr - Al 5 - Bal Es nas Lh LA ES (afer 
Mn SE Gh cl G2 pd rie bo 

dx BL Ee oe ন [a te cle ES oth OS wh SLD op 
ad Ae 0 Ee J hs EAE) 5D ত (a5) “ He se or oh | uu i 
ie 5 be Te S93 Bo i BE UF SSP EE 
৯ 


8 সকলেই নাবী 3% 
৪২৩৩-(../..) কুতাইবাহ, ‘আবদুল্লাহ ইবনু হাশিম ও আবূ গাস্সান মিসমা'ঈ (রহঃ), 
থেকে হাম্মাদ (রহঃ) এবং ইবনু “উয়াইনাহ্‌ (রাযিঃ) কর্তৃক ‘আম্র (রাযিঃ) ও জাবির (রাযিঃ) হতে বর্ণিত অনুরূপ 
হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪১৯৪, ই.সে. ৪১৯৪) 


Wwww.waytojannah.com 


Contents 


er wl Hes 


aly Ld) ৬-৭ 
EEA ala 
পর্ব (২৯) কাসামাহ্‌ (খুন অস্বীকার করলে হলফ 


নেয়া), মুহারিবীন (লড়াই), কিসাস (খুনের বদলা) 
এবং দিয়াত (খুনের শাস্তি স্বরূপ জরিমানা) 


LAL GL - 
১. অধ্যায় : ‘কাসামাহ্‌' খুনের ব্যাপারে হলফ করা 
y ot Le TH OF AY cs Le fe [EC a C2 Ele EE (napny-ErYrt 


SA Se EE VU Ll ok 0 3) bes US ci SSS UN CA of 0 de be Ds 
SS LDL BL Ce Oo pf EE Sy UE CSD OD ac LAL HD Ss Ie 
See 0 A SE 200 SLING A BE ss I od OH BLT I 0 So 
a dL Ss" BE sb U0 5 U8 sale UH LEY at Se AL dl 
La" He IB os 0 Al So Ske BE 3 J OES Ue Li Bale Hl 
Cmts $8 EE UU SES Hs EDS EK 156. PEER Ale LL Ld miei 
Ae col FE al ILO sly Cl US 5 UE SE SG 190 Ls 

৪২৩৪-(১/১৬৬৯) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... ইয়াহ্‌ইয়া এবং রাফি' ইবনু খাদীজ (রাযিঃ) হতে 


বর্ণিত । তারা উভয়েই বলেছেন, ‘আবদুল্লাহ ইবনু সাহ্‌ল ইবনু যায়দ (রাযিঃ) ও মুহাই্িসাহ্‌ ইবনু মাস“উদ বাড়ী 
থেকে বের হয়ে খাইবার পর্যন্ত এলেন। এরপর সেখান থেকে উভয়েই আলাদা হয়ে গেলেন । তারপর মুহাইয়্যিসাহ্‌ 


Wwww.waytojannah.com 


Contents 


১৯২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


(রাযিঃ) “আবদুল্লাহ ইবনু সাহলকে একস্থানে খুন হওয়া অবস্থায় পেলেন। তখন তিনি তাঁকে দাফন করলেন। 
এরপর তিনি এবং হুওয়াইয়িসাহ্‌ ইবনু মাস'উদ (রাযিঃ) ও 'আবদুর রহমান ইবনু সাহল (রাযিঃ) রসূলুল্লাহ 3% - 
এর নিকট আগমন করলেন। আর তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ ব্যক্তি । ‘আবদুর রহমান (রাযিঃ) তার উভয় 
সাথীর আগে কথা বলার জন্য এগিয়ে এলেন। রসূলুল্লাহ সু তাকে বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বয়সে বড় 
সে কথা বলার জন্য সামনে এসো । সুতরাং তিনি চুপ করে গেলেন এবং তার সাথী দু'জন কথা বললেন। আর 
তিনি তাদের দু'জনের সাথে কথা বললেন। তারা রসূলুল্লাহ 3%-কে ‘আবদুল্লাহ বিন সাহলের (হত্যা ও) 
হত্যাহ্থান বিষয়ে কথা বললেন, তখন রসূলুল্লাহ 3% তাদেরকে বললেন : তোমরা কি এ ব্যাপারে পঞ্চাশ্ববার হলফ 
(শপথ) করতে পারবে (যে হত্যাকারী পাশ্ববর্তী ইয়াহুদী সম্প্রদায়) তাহলে নিহত ব্যক্তির কিসাস বা দিয়াত প্রাপ্তির * 
ব্যাপারে হকদার হবে। প্রতি উত্তরে তারা বলল, আমরা কিডাবে এ ব্যাপারে হলফ (শপথ) করবো? আমরা তো 
সেখানে তখন উপস্থিত ছিলাম না। নাবী 8% তখন বললেন : তাহলে ইয়াহুদীরা পঞ্চাশবার হলফ করে তোমাদের 
দাবী নাকচ করে দিবে। তারা তখন বলল, আমরা কিভাবে কাফির সম্প্রদায়ের হলফ গ্রহণ করে নেব? রসুলুল্লাহ 
ক যখন এ অবস্থা অবলোকন করলেন, তখন তার ‘দিয়্যাত’ দিয়ে দিলেন (নিজের থেকে) । 


(ই.ফা. ৪১৯৫, ই.সে. ৪১৯৫) 
zn 22 in Bs Xj on eS EC nish pe EL A LE ES VEAL 
Seis Se SA GR Ul opt 5 BH RE of gh en be DS Gh i Sp 

Ae Uy GAA Se 5 LOG SH aE Jee 0 Al Se UGB JS 8 EES LA IG Ui 
HE 0 I IE pein Ll ay sl Sd 8 SAD Se ASS Fl Gh od Tain LS 
He ULE nih" FE <0 JD JE Lana Sd ad UGS SY TE UE G80 Si" 
+ Bein Cia Ub 389 SED UE SS CE SSS Bd 1 on 2 ESS bie Bh ce 

A Cre BEE Af UD BSH UG US 2 all Uso UL 
3 SES JE ey LE) JY Sk fe BG ELAS Ug BE Ge CS Ue I 
I~ 

৪২৩৫-(২/...) 'উবাইদুল্লাহ ইবনু ‘উমার কাওয়ারিরী (রহঃ) ..... সাহল ইবনু আবু হাসমাহ্‌ এবং রাফি 
ইবনু খাদীজ (রাযিঃ) হতে বর্ণিত যে, একদা মুহাইয়িসাহ্‌ ইবনু মাসউদ ও ‘আবদুল্লাহ ইবনু সাহল (য়া!যিঃ) 
উভয়েই খাইবারের দিকে গমন করলেন! তারা সেখানের এক খেজুর বাগানের নিকট থেকে পৃথক হয়ে গেলেন। 
এরপর ‘আবদুল্লাহ ইবনু সাহল (রাযিঃ) তথায় নিহত হলেন। (এই খুনের জন্য) তারা ইয়াহুদী সম্প্রদায়কে 
অভিযুক্ত করলেন । এরপর তাঁর ভাই ‘আবদুর রহমান এবং চাচাত ভাই হুওয়াইয়্যিসাহ্‌ ও মুহাইয়্যিসাহ্‌ (রাযিঃ), 
নাবী ¥%- এর কাছে আগমন করলেন। “আবদুর রহমান (রাযিঃ) তাঁর ভাই এর ব্যাপারে কথোপকথন করলেন। 
জার তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে ছোট ৷ তখন রসূলুল্লাহ 3% বললেন: বয়োজ্যেষ্ঠকে সম্মান দাও। অথবা 
বললেন, বয়োজ্যেষ্ঠ র্যক্তিরই কথা আরম্ভ করা উচিত । তখন তারা দু'জন সাথীদের ব্যাপারে কথাবার্তা বললেন। 
এরপর রসূলুল্লাহ 38% বললেন : তাদের কোন ব্যক্তিকে অভিযুক্ত করে তোমাদের মধ্য থেকে কাউকে পথগ্রশ্বার 


হলফ করে রলতে হবে, তাহলে তার দিয়্যাত প্রদান করা হবে। তখন তারা বলল, ব্যাপারটি এমন যে,আমরা 
তথায় তগন উপস্থিত ছিলাম মা। এমতাবস্থায় আমরা কিভাবে হলফ করে বলবো? তখন রসূলুল্লাহ 8% বললেন: 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৯) কাসামাহ্‌ (খুন অন্বীকার করলে হলফ নেয়া), মুহারিবীন (লড়াই), কিসাস (খুনের বদলা) এবং দিয়াত (ধুমের শান্তি স্বরূপ জরিমানা) ১৯৩ 
তবে ইয়াহুদীদের মধ্য থেকে কেউ পঞ্চাশবার ‘হলফ' করে তোমাদের খুনের দাবী নাকচ করে দেবে। তারা বলল, 
হে আল্লাহর রসূল! তারা তো কাফির সম্প্রদায় । তখন রসূলুল্লাহ 3% নিজের পক্ষ হতে তাঁর “দিয়্যাত" আদায় 
করে দিলেন। 

সাহল (রাযিঃ) বলেন, এরপর একদা আমি তাদের উট রাখার স্থানে প্রবেশ করলাম। তখন এ উটের মধ্য 
হতে একটি উটনী আমাকে তার পা দ্বারা লাথি মারল! হাম্মাদ (রহঃ) এই হাদীস বর্ণনা করেছেন- অথবা এর 
অনুরূপ বর্ণনা করেছেন । (ই.ফা. ৪১৯৬, ই.সে. ৪১৯৬) 


5 SP be ams Ch FG BS Ln C5 es ES sh Es C- =)" EXT 
Hs odie bn PE Hl I Hd 6 8 UES E35 FEL of LE of 5 de te Ls 
AG HASH Sd 8 
৪২৩৬-(../...) আল-কাওয়ারিরী (রহঃ) ...., সাহল ইবনু আবূ হাসমা (রাধিঃ) সূত্রে নাবী 3 থেকে 
অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আর তিনি ১১৮ = 3 4 0, ) 415 (তখন রসূলুল্লাহ 3% নিজের পক্ষ 
হতে তাঁর “দিয়্যাত" আদায় করে দেন) এ কথা বলেছেন। কিন্তু তীর বর্ণিত হাদীসে $৬ ০, (উটনী 
আমাকে লাথি মারল) এ কথা বলেননি । (ই ফা. ৪১৯৭, ই.সে. ৪১৯৭) 


A ie aff 0 dee be LG OF I Ue das Ch PS UP Uh — Lil SG — yh 
> 
৪২৩৭-(../...) ‘আম্র আন্‌ নাকিদ ও মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... সাহল ইবনু আবৃ হাসমাহ্‌ (রাধিঃ) 

থেকে তাদের অনুরূপ হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪১৯৮, ই.সে. ৪১৯৮) 


be ee OF G8 Ue Dy C5 Ce EES asd oh LLG tal Se ESC. ANETTA 
BIS a be BE GHLAN 55 fc LAS 55 0 et Se NG 5 
ASE IB LER BES 450 GG Ele Mg As BE ll ILD OLS SS od GA 
UR OF SD Se JE 5 Cd Lh od HE Lal LG Y fi OE 8 Son C8 
OEE REN Ce TET 

EE le" EE OEE Ug Dts OAS Hl UU FRE ah J el to 
HS AIA GUNG ms 8 EI BEC ER ES NYE CA NS 

cake toe io SE All UAD UE Ei 3 OU UE 
৪২৩৮-(৩/...) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা'নাব (রহঃ) ..... বুশায়র ইবনু ইয়াসার (রাধিঃ) হতে 
বর্ণিত যে, বানু হারিসাহ্‌ গোত্রের ‘আবদুল্লাহ ইবনু সাহল ইবনু যায়দ আনসারী ও মুহাইয়্যিসাহ্‌ ইবনু মাস‘উদ ইবনু 
যায়দ আনসারী (রাযিঃ) রসূলুল্লাহ সু-এর সময়ে খাইবারে গমন করেন। সেখানকার অধিবাসী ছিল ইয়াহুদী 
সম্প্রদায় । তখন ইয়াহুদী ও মুসলিমদের মধ্যে চুক্তি বলবৎ ছিল। কোন প্রয়োজনের তাকিদে তখন সেখান থেকে 
উভয়েই পৃথক হয়ে গেলেন। এরপর ‘আবদুল্লাহ ইবনু সাহল (রাযিঃ) নিহত হলেন। তাঁকে একটি হাউযের মধ্যে 


Wwww.waytojannah.com 


Contents 


১৯৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


নিহত অবস্থায় পাওয়া গেল । তখন তাঁর সাথী তাঁকে দাফন করলেন। এরপর তিনি মাদীনায় ফিরে এলেন। নিহত 
ব্যক্তির ভাই ‘আবদুর রহমান ইবনু সাহল, মুহাইয়্যিসাহ্‌ ও হুওয়াইয়্যিসাহ্‌ (রাযিঃ) এসে রসূলুল্লাহ ইর্-এর রাছে 
আবদুল্লাহ (রাযিঃ)-এর মৃত্যুর ঘটনা এবং যে স্থানে নিহত হলেন সবই বর্ণনা করলেন। বুশায়র (রহঃ) ধারণা 
করেছেন যে, তিনি রসূলুল্লাহ সু্-এর সাহাবী থেকে হাদীস বর্ণনা করেছেন, রসূল 3% তাদেরকে বললেন : 
তোমরা এ ব্যাপারে পঞ্চাশবার হলফ করে বলবে, তাহলে তোমরা তোমাদের নিহত ব্যক্তির অথবা তোমাদের 
সাধীর দিয়্যাতের (খুনের জরিমানা) হকদার হবে। তারা বললো, হে আল্লাহর রসূল! আমরা তো তখন সেখানে 
প্রত্যক্ষ দেখিনি এবং উপস্থিতও ছিলাম না। তিনি ধারণা করেছেন যে, রসূলুল্লাহ 38% বলেছেন : ইয়াহুদীরা 
পঞ্চাশবার এ ব্যাপারে 'হলফ’ করে তোমাদের খুনের দাবী নাকচ করে দেবে। তখন তাঁরা বললেন, হে আল্লাহর 
রসূল! আমরা কিভাবে একটি কাফির সম্প্রদায়ের হলফ গ্রহণ করতে পারি? বুশায়র (রহঃ) বলেন, রসূলুল্লাহ ই 
তার নিজের পক্ষ হতে তার ‘দিয়্যাত’' আদায় করে দিয়েছেন। (ই.ফা. ৪১৯৯, ই.সে. ৪১৯৯) 


OGG of 8 be a OF 3 be Gh Ul 3 th 3 BES Cg YTA 
4 U8 4 ie Cy Ss 5 0 de bs Ab Xe SBS of bn La bn 
ode te FE A IO HTB IH od Ml Sal Sb CD GL AD 0h 2 0 LAP 

ly on ah EAD HUG Ls of 0 Un GOAT UB J UE Dd 2 JN 
All oni 
৪২৩৯-(৪/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ...... বুশায়র ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণনা করেন যে, 
বানু হারিসাহ্‌ গোত্রের এক আনসারী ব্যক্তি যাকে ‘আবদুল্লাহ ইবনু সাহল ইবনু যায়দ নামে ডাকা হতো, সে এবং 
তার এক চাচাতো ভাই যাকে মুহাইয়্যিসাহ্‌ ইবনু মাস*উদ ইবনু যায়দ নামে ডাকা হতো..... এর পরবর্তী হাদীসের 
অংশটুকু লায়স (রহঃ)- এর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন এবং তার হাদীসরে শেষকথা 4 0/4০ 1594 
১১০ = 3% (তখন রসূলুল্লাহ 3% নিজের পক্ষ হতে তার 'দিয়্যাত' আদায় করেছেন) পর্যন্ত বর্ণনা করেন। 
ইয়াহ্‌ইয়া (রহঃ) বলেন, আমার নিকট বুশায়র ইবনু ইয়াসার (রহঃ) বর্ণনা করেছেন, তিনি বলেন, সাহল ইবনু 
আবু হাসমাহ্‌ (রাযিঃ) আমাকে জানিয়েছেন যে, “নিশ্চয় ফার্য হিসেবে আদায়কৃত এ সমৃস্ত ‘দিয়্যাতের' উট 

য্াখার স্থানে একটি উটনী আমাকে লাথি মেরেছিল।” (ই.ফা. ৪২০০, ই.সে. ৪২০০) 

Us OEE dd i tie LEU rd Ck od os dete bal Js 
J on a M58 3 Ub 0 HE UD S88 25 JE Cad KE EE Ee AACS GE 
Ala 


8৪২৪০-(৫/...) মুহাম্থাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... সাহল ইবনু আবূ হাসমাহ্‌ আনসারী 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, তাদের মধ্য হতে একদল লোক খাইবারের দিকে গমন করল । এরপর তারা 
সেখান হতে পৃথক হয়ে গেল। তারপর তারা তাদের একজনকে নিহত অবস্থায় পেল । এভাবে হাদীসের শেষ 
পর্যন্ত বৰ্ণনা করেন। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্য (২৯) কামাযাহ্‌ (ধুন অ্বীকার করলে হলফ নেয়া), মুহারিবীন (লড়াই), কিসাস (বনের বদলা) এবং দিয়াত (খুনের শাত্তি রূপ জরিমানা) ১৯৫ 


বর্ণনাকারী বলেন যে, এতে রসূলুল্লাহ 3% খুনের বদলা (দিয়্যাত) বাতিল হয়ে যাওয়াকে অপছন্দ মনে 
করলেন। অতএব, তিনি সদাকাহ্র উট থেকে একশ’ উট ‘দিয়্যাত' হিসেবে প্রদান করলেন। 
(ই.ফা. ৪২০১, ই,সে. ৪২০১) 
Us dl 0 Me ci I Xb tp CUS ose th SEY SHS (..pyrEYE) 
be by be ESTA AS of 0 des be cde OF ADM Xe oh Se LH 
Se Uf DAU Le All He be HE CALs deat SE sh ol 
EAL Ce Ay 18 05 i BOB 55 5b D8 Se SCS DS Jt abn 
Oe bt FA Se Bie DS AS LL Lf Oh UH BS OS LS ah ce bk CS UH 
BSS Ll Sd 0 TE UE Lats BE 4 I I 5s U6 A Hey Cae A 
Ah LAS BS UU aCe 15 5 CY BE sl JD OH aos il ae 
Ses La, Cols HE a U2 JB ICE Ce aly YEG A Sel HE I 
Cally 1 1 5385 4S GPS UY 1 Sale BS Usniiy Lind 200) 
J hese iN CS AG Rie BEE Al J hd CA sso on HE A I US 
HLA I Gin GEE, li Ue OU 
৪২৪১-(৬/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... সাহ্‌ল ইবনু আবূ হাসমাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, তার 
সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে গণ্য ‘আবদুল্লাহ ইবনু সাহল এবং মুহাইয়্যিসাহ্‌ (রাযিঃ) উভয়েই খাইবারের 
দিকে গমন করলেন দুর্গম পথ দিয়ে। এরপর এক ব্যক্তি মুহাইয়্যিসাহ্‌ (রাযিঃ)-এর নিকট এসে খবর দিল যে, 
‘আবদুল্লাহ ইবনু সাহল (রাযিঃ) নিহত হয়েছেন এবং তাঁকে একটি নর্দমা অথবা কুপের মধ্যে ফেলে রাখা হয়েছে। 
সুতরাং তিনি তথাকার ইয়াহ্‌দীদের কাছে এসে বললেন, আল্লাহর শপথ তোমরাই তাকে হত্যা করেছো। তারা 
আল্লাহর শপথ করে বলল, আমরা তাঁকে হত্যা করিনি! এরপর তিনি স্বীয় সম্প্রদায়ের নিকট ফিরে এলেন এবং 
ভাঁদের কাছে এ ঘটনা বর্ণনা করলেন। পরিশেষে তিনি এবং তার বড় ভাই হুওয়াইয়িসাহ্‌ ও ‘আবদুর রহমান ইবনু 
সাহল (রাযিঃ) (নাবী হু -এর কাছে) আগমন করলেন। এরপর মুহাইয়্যিসাহ্‌ (রাযিঃ) কথা বলার জন্য অগ্রসর 
হলেন, যিনি (নিহত ব্যক্তির সঙ্গে) খাইবারে ছিলেন। তখন রসূলুল্লাহ 3% মুহাইয়্যিসাহ্‌ (রাধিঃ) কে লক্ষ্য করে 
বললেন, বড় জন! বড় জন! অর্থাৎ বয়স্ক ব্যক্তিকে কথা বলতে দাও । তখন হুওয়াইয়িসাহ্‌ (রাযিঃ) কথাবার্তা 
বললেন, এরপর মুহাইয়্যিসাহ্‌ (রাযিঃ)-ও কথা বললেন। তখন রসূলুল্লাহ 3% বললেন : হয়ত তারা তোমাদের 
সাথীর খুনের বদলা (দিয়্যাত ) আদায় করে দিবে, নতুবা যুদ্ধের জন্য তৈরি হবে। তখন রসূলুল্লাহ 3% তাদের 
কাছে এ ব্যাপারে পত্র লিখলেন। প্রতি উত্তরে তারা লিখল যে, আল্লাহর শপথ! নিশ্চয়ই আমরা তাকে হত্যা 
করিনি। তখন রসূলুল্লাহ 38 হুওয়াইয়িসাহ্‌, মুহাইয়্যিসাহ্‌ ও ‘আবদুর রহমানকে বললেন, তোমরা কি শপথের 
মাধ্যমে তোমাদের সাথীর রক্তপণ আদায়ের হকদার হতে সক্ষম হবে? তারা বলল, না। তখন তিনি বললেন : 
তাহলে ইয়াহুদীরা তোমাদের কাছে হলফ করে বলুক । তাঁরা তখন বলল, তারাতো (ইয়াহুদী) মুসলিম নয়। তখন 
রসূলুল্লাহ 3% নিজের পক্ষ হতে তাঁর ‘দিয়্যাত' (খুনের বদলা) আদায় করে দিলেন। এবং রসূলুল্লাহ 3% তাদের 
একশ’ উটনী প্রদান করলেন এবং এগুলো তাদের বাড়ীতে পৌছিয়ে দেয়া হল। 


Wwww.waytojannah.com 


Contents 


১৯৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


সাহল (রাষিঃ) বলেন, এগুলোর মধ্য হতে একটি লাল রংয়ের উটনী আমাকে লাথি মেরেছিল। 
(ই.ফা. ৪২০২, ই.সে. ৪২০২) 


Lal Ls Ug, [EEA mls Al SE ery EE nt 3 iE (avg) ETEY 
le DEG 0 OL A ie OL 3 OST lt 0 2 OSS OSL hs 
HB sl U0 0 Lai Ce BE sl JD SEL oe ID tp WE ES Bt 
AU de CHE Las se Lh 
৪২৪২-(৭/১৬৭০) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ...... রসূলুল্লাহ 3%-এর একজন 


আনসারী সাহাবার নিকট হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ 3 খুনের ব্যাপারে হলফ করে বলা 4 যা জাহিলী 
যুগে চলত তা পূর্বের ন্যায় বলবৎ রেখেছেন। (ই.ফা. ৪২০৩, ই.সে. ৪২০৩) 


EL A US] U5 350 te BL a) Ch Loe BES (fay trey 
Ae cle El IS 5 Cail ow onl C6 BE A JD Ug sky Wy dle ALY 
23 oe EBD UES 8 LAN) oe A CF ILD ly cs 
৪২৪৩-(৮/...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) , ইবনু শিহাব থেকে একই সূত্রে অনুরূপ হাদীস বৰ্ণনা করেছেন 
বং এ কথা অতিরিক্ত করেছেন যে, এ ১52% 5 a Lai 2 ob HE Jo bs Sts 
Ie ৷ রসূলুল্লাহ সু সে দিয়্যাতের) ব্যাপারে নিষ্পত্তি করেছিলেন, যা তারা ইয়াহ্‌দীদের উপর (হত্যার) 
দাবী উত্থাপন করছিল। (ই.ফা. ৪২০৪, ই.সে. ৪২০৪) 
EE 3 0 AT OF A nis BS CG Le Lh LS Bo (peg ttt 
be pl be HSL LG CH URLS ot Se os CL tt Sf ce gle te 
(Be ol Mh Ba FE Al ur ay 
8২৪৪-(../...) হাসান ইবনু ‘আলী হুলওয়ানী (রাযিঃ) ..... আনসারী লোকদের সূত্রে নাবী সু থেকে ইবনু 
জুরাইজ (রাযিঃ)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪২০৫, ই.সে. ৪২০৫) 
CHG Gm SS Ll 1 
২. অনুচ্ছেদ : শত্রু সৈন্য এবং মুরতাদদের বিচার 
-gih be LADS Ls of 8 Ss Led 3 Lh SS BSS Oawgay-trte 
bn Lb UF de 0 ol be ASG dele 0 All Ao be Ah UST UN -pa bily 
YDS ps 0 PE 3h J I Ws Fl Bl FE all JD oe 15 Ri 
OF EO ASE pT ce LC Bd Ub oo Cy Gl Le DS La YY 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৪) কামামাহ্‌ (খুন অনীকার করলে হলফ নেয়), মুহারিবীন (লড়াই), কিসাস (ধূনের বদলা) এবং দিয়াত (খুনের শানটি স্বরূপ জরিমানা) ১৯৭ 


FS od Cli igs ob ah od CA SE Gl CU LS BG sl LD 55 1A SLY) 
ASL EA 5 AE peel Ly 
8৪২৪৫-(৯/১৬৭১) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামিমী ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস 
ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, ‘উরাইনাহ্‌' গোত্রের কিছু সংখ্যক লোক মাদীনায় রসূলুল্লাহ 3-এর নিকট 
এল । (সেখানের আবহাওয়া তাদের অনুকুলে না হওয়ায়) তারা অসুস্থ হয়ে পড়ল । এতে রসূলুল্লাহ 8% তাদেরকে 
বললেন: তোমরা ইচ্ছে করলে সদাকাহ্‌র এ সব উটের কাছে যেতে পার এবং তার দুধ ও মূত্র পান করতে পার। 
তারা তা-ই করল এবং এতে তারা সুস্থ হয়ে গেল। এরপর তারা রাখালদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা 
করল । পরিশেষে তারা ইসলাম ত্যাগ করে রসূলুল্লাহ 3ু-এর মাল সম্পদ নিয়ে পলায়ন করে। এ সংবাদ নাবী 
3%-এর নিকট পৌছলে তিনি তাদের পিছনে লোক পাঠালেন, তীরা তাদেরকে গ্রেফতার করল। এরপর তাদের 
হাত-পা কেটে দিল এবং তাদের চোখ উপড়ে ফেলল এবং তাদেরকে রৌদ্রে নিক্ষেপ করল। এডাবে তারা মারা 
গেল । (ই.ফা. ৪২০৬, ই.সে, ৪২০৬) 
U6 - KG 8 ily, A 0 8 A pla ty Loe bp Hf BS (py tv 
ud Ee Dy so se alo HS oie sl arte te SL 
ELE Du SLL SUI oc E08 FG sl JL oe 10k BCE de te 1 
Eg on shea 2 8 Gel) Ee U8 D5S Sf UB BB a JL od DS VE paca 
Eh EG DYN 15 GP 1k 18 Us CG on S28 15 ob 18 0 Wl, 
Eel DAs HER hell CALE ies Ab es bad 1K al od Cot BG all OU 
AHL GE al) gS 8 
Pel crs UE, 23 ALT, 23 8 CED tH UN 
৪২৪৬-(১০/...) আবু জা‘ফার মুহাম্মাদ ইবনু সাব্বাহ ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস 
(রাযিঃ) হতে বর্ণিত যে, “উকল"” গোত্রের আটজনের একটি দল রসূলুল্লাহ 3-এর নিকট আসলো । তারা 
রসূলুল্লাহ ই -এর কাছে ইসলামের উপর বাই‘আত করল। অতঃপর মাদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হওয়ায় 
তারা অসুস্থ হয়ে পড়লে এ ব্যাপারে রসূলুল্লাহ 3%-এর নিকট অভিযোগ করল । নাবী 3% বললেন : তোমরা কি 
আমাদের রাখালের সাথে গমন করে উটের মূত্র এবং দুগ্ধ পান করতে পারবে? তখন তারা বলল, জী- ধ্যা। 
এরপর তারা বের হয়ে গেলে এবং এর (উটের) মূত্র ও দুগ্ধ পান করল । এতে তারা সুস্থ হয়ে গেল্‌ অতঃপর তারা 
রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে গেলে। এ সংবাদ রসূলুল্লাহ 38-এর নিকট পৌছল। তিনি তাদের 
পিছনে লোক পাঠালেন। তাঁরা তাদেরকে পাকড়াও করে নিয়ে এল তাদের প্রতি নির্দেশ জারি করা হল। তখন 
তাদের হাত-পা কর্তন করা হল এবং তপ্ত লৌহ শলাকা চোখে প্রবেশ করানো হলা। এরপর তাদেরকে রোদ্রে 
নিক্ষেপ করা হলো। অবশেষে তারা মারা গেল। | | fl 
ইবনু সাব্বাহ (রহঃ) ...... বর্ণনা 4} 1940১৮, এর স্থলে :=: 155১41, উল্লেখ রয়েছে। রাবী বলেন, 
অতঃপর তাদের চোখগুলো উপড়ে ফেলা হল। (ই.ফা. ৪২০৭, ই.সে. ৪২০৭) 
২৯ 


Wwww.waytojannah.com 


Contents 


১৯৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


& HS) 5৬: Eve A Ci & Sl ent ue all re bl i ls ET 


[8 Fa 9) AAs ্ A Ee 4s Al Sch Vt x2 fe: bs Ey 
UE of 0 ERS mph cin Ul Wy 
CRS RB ORLA 3 kl Heel As UN, 
৪২৪৭-(১১/...) হারুন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ...... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3%-এর নিকট ‘উকল’ অথবা ‘উরাইনাহ্‌' গোত্রের একদল লোক এলো। মাদীনার আবহাওয়া 
তাদের (বসবাসের) জন্য উপযোগী হয়নি। তখন রসূলুল্লাহ 3% তাদেরকে ‘লিকাহর' (দুগ্ধবতী উটনীর) নির্দেশ 
দিলেন। তাদেরকে আরো নির্দেশ দিলেন এর মূত্র ও দুগ্ধ পান করার জন্য । এ হাদীসটি হাজ্জাজ ইবনু আবূ 
‘উসমানের বর্ণিত হাদীসের অনুরূপ অর্থে বর্ণিত হয়েছে। 
রাবী বলেন যে, এবং তাদের চক্ষুসমূহ উপড়ে ফেলা হল আর তারা রোৌদ্রে নিক্ষিপ্ত হল ৷ তারা পানি পান 
করতে চাইল, কিন্তু তাদেরকে পানি পান করানো হল না । (ই.ফা. ৪২০৮, ই.সে. ৪২০৮) 


bd ue: ( ASHE Ws, c So th Hah Gi EAT y Lat Bo, C.. af! )= EYEA 
UG is J ASG of be TSG fl ls 40D HES ci OH Gs YG ol a5 Ge 
lg, 1s se Co Ll Use SALE US LE 3 UAE Le AU UG 5h Ae of Ab Gi 
ER 3 mh 2 C0 SU FE BE GH ck SA SS GY 
iy Uke G otal CI A U6 ahd ALL UE CE Cl LS of V6 
din Bef Tk 563 3 oUt Af GES LAV OF sO Ln Ll ES 
৪২৪৮-(১২/...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) আহমাদ ইবনু ‘উসমান নাওফেলী (রহঃ) ..... আবূ কিলাবাহ্‌ 
(রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, একদা আমি ‘উমার ইবনু ‘আবদুল ‘আধীয (রাযিঃ)-এর পিছনে বসা ছিলাম । 
তিনি জনগণের কাছে জানতে চাইলেন, তোমরা ‘কাসামাহ্‌' (খুনের ব্যাপারে হলফ করা) সম্পর্কে কী বল? 
‘আন্বাসাহ (রহঃ) বললেন, আমাদের কাছে আনাস ইবনু মালিক (রাযিঃ) এমন এমন হাদীস বর্ণনা করেছেন। 
আমি বললাম, আনাস (রাযিঃ) বিশেষ করে আমাকে হাদীসটি বর্ণনা করেছেন যে, নাবী ¥ -এর কাছে একদল 
লোক আগমন করল। এরপর আনাস আইয়ূর এবং হাজ্জাজ এর অনুরূপ হাদীস বর্ণনা করেন। 
আবু কিলাবাহ্‌ (রহঃ) বলেন, আমি যখন হাদীসের বর্ণনা শেষ করলাম, তখন বললাম, হে আন্বাসাহ! 
আপনি কি আমার উপর মিথ্যার অভিযোগ আনলেন? তখন তিনি বললেন, না। আমার কাছে আনাস (রাযিঃ)- 
এরূপেই হাদীস বর্ণনা করেছেন। হে সিরিয়াবাসী! তোমরা সর্বদাই কল্যাণের মধ্যে থাকবে যতদিন তোমাদের 
মাঝে এই লোক বিদ্যমান থাকবেন। অথবা (রাবীর সন্দেহ) তার মত লোক তোমাদের মাঝে অবস্থান করবেন। 
(অর্থাৎ এ দ্বারা তিনি আবূ কিলাবার স্মরণশক্তির প্রশংসা করলেন) (ই.ফা. ৪২০৯, ই.সে. ৪২০৯) 
iA AS OF AS le BS “aA Et af GLA BES (pj 
LAIN oo gh Ch ESL CT Lad LAD Le tal Ee BS Ec dell Go 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৯) কাসামাহ (খুন অস্বীকার করলে হলফ নেয়া), মুহারিবীন (লড়াই), কিসাস (খুনের বদলা) এবং দিয়াত (খুনের শান্তি স্বরপ জরিমানা) ১৯৯ 


Fa EA I) se B55 US A 08 od te ASG te RES lO 3 be 
Hs Ho S20 BS IT pes S35 UE 
৪২৪৯-(../...) হাসান ইবনু আবূ শুয়ায়েব হাররানী, ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... 
আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী ¥%-এর নিকট ‘উকল' সম্প্রদায়ের আটজন লোক 
এলো- এ হাদীস উপরে বর্ণিত হাদীসের মতই, শুধু “তাদেরকে তিনি দাগ দেননি” (তপ্ত লৌহ শলাকা দ্বারা 
কর্তিত স্থানে পুড়ে দেয়া) এ কথাটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন। (ই.ফা. ৪২১০, ই.সে. ৪২১০) : 
tb Ca Be 3 Bis chelL th EL ES call Ae ts bh ESS Cpny-tve. 
Es Sy 5s ALG LE bn 5 BE al UD A OF il be FH oy Ble be A 
ote on Gah Lal a GS Bey HT ESS IS SS BLO A 3 Lily 
AR ak Ui pe Ss ped HL 
৪২৫০-(১৩/...) হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, ‘উরাইনাহ্‌' গোত্রের একদল লোক রসূলুল্লাহ $%-এর নিকট আগমন করে ইসলাম গ্রহণ করল এবং তার 
কাছে বাই‘আত নিল । মাদীনায় অবস্থানকালে তাদের মস্তিষ্কে বিভ্রাটজনিত রোগ দেখা দিল। 254! শব্দের অর্থ 
£4১3 মস্তিষ্কের রোগ, কিংবা হৃৎপিণ্ডের রোগ অথবা উদরী রোগ। এরপর তিনি উল্লিখিত হাদীসের বর্ণনাকারীর 
অনুরূপ হাদীস বর্ণনা করেন। শুধু এতটুকু অতিরিক্ত বর্ণনা করেন যে, তার (নাবী স-এর) কাছে তখন 
বিশজনের মত আনসারী যুবক ছিল। তাদেরকে তিনি ওদের (ধরার) জন্য প্রেরণ করলেন। এবং তাদের সঙ্গে 


একজন এমন অভিজ্ঞ লোক প্রেরণ করলেন, যিনি তাদের পদচিহ্ন দেখে গন্তব্য স্থল নির্ণয় করতে সক্ষম 
(ই.ফা. ৪২১১, ই.সে. ৪২১১) 


sill OH SS cod te SG Uo col CES AE Ly Uh GS, (ye) t Yo) 
a a) BE A GE 5 ER Bal 5s of be EG Le dm ES ll te GE 
HS SE AES UE te Men PD ob 
৪২৫১-(.../...) হাদ্দাব ইবনু খালিদ, ইবনু মুসান্না (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত । হাম্মাম এর 
হাদীসে উল্লেখ রয়েছে যে, 'উরাইনাহ্‌ গোত্রের একদল লোক নাবী $-এর নিকট আগমন করল । আর সাঈদ 
(রাষিঃ)-এর হাদীসে ‘উক্ল’ এবং ‘উরাইনাহ্‌’ এর কথা উল্লেখ আছে। এরপর তিনি উল্লেখিত হাদীসের অনুরূপ 
বৰ্ণনা করেন। (ই.ফা. ৪২১২, ই.সে. ৪২১২) 
ED 0 bs BE Oe 0 ES BS ETH Se Lol HS Cp g-trory 
se of lp Sf Col HG Lg Ka CY I od te CA OE te 
8৪২৫২-(১৪/...) ফায্‌ল ইবনু সাহূল আ'‘রাজ (রহঃ) ...... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী 
3% এ লোকদের চোখে গরম লোহা ঢুকিয়ে দেন। কেননা তারা রাখালদের চক্ষুসমূহে গরম লোহা ঢুকিয়ে 
দিয়েছিল। (ই.ফা. ৪২১৩, ই.সে. ৪২১৩) 


Wwww.waytojannah.com 


Contents 


২০০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
IGE Ca 089 JAA SB dh lai S95 GL -r 
dy xn Sy SEL 
৩. অধ্যায় : পাথর ও অন্যান্য ধারালো কর্তনকারী ও ভারী জিনিস দ্বারা হত্যা করার দায়ে ‘কিসাস' 
আরোপিত হবে এবং মহিলা কর্তৃক পুরুষকে হত্যার দায়েও কিসাস আরোপিত হবে 

Ee 6 - Elo Biv — Pb LOG ctl ts LL ES (whey tvor 
Cia ce UU 8 ns Uf lls 5 od Le 5 0 ple CF dt US Re 0 Ls 
Uy EOL on LS ail» Ud UB 0 Uo BE od tt — 0 - Ay VEG US 
al I AEG Gly CO, 25 5 in UC BY 0 ely OG Lt US UN £y 

৪২৫৩-(১৫/১৬৭২) মুহাম্মাদ ইবনু মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাযিঃ) হতে বর্ণিত । একদা এক ইয়াহ্‌দী একটি মেয়েকে কয়েকটি রূপার টুকরার জন্য পাথর দ্বারা হত্যা করল । 
বর্ণনাকারী বলেন, এরপর তাকে এমন অবস্থায় নাবী 3%-এর নিকট আনা হল যে, তখনও তার জীবন অবশিষ্ট 
ছিল। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন,তোমাকে কি অমুক ব্যক্তি মেরেছে? সে তখন মাথা নেড়ে উত্তর দিল, 
না। এরপর তিনি তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, তখনও সে মাথা নেড়ে উত্তর দিল, না। আবার তিনি তাকে 
তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তখন সে বলল, হ্যা এবং মাথা নেড়ে ইঙ্গিত করল । রসূলুল্লাহ 3% (ইয়াহুদীকে-ডেকে 


জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করল) তখন তাকে তিনি দু'টি পাথরের মাঝে চাপা দিয়ে হত্যা 
করলেন। (ই.ফা. ৪২১৪, ই.সে. ৪২১৪) 


si ৬, dd sll [8 ~~ Ks [Ee REDE => uw =~ EE (.../j-tNot 
ol Es 3 ol pe ois 5S. yl ie dn te LASS a3 [1 an ed 
8২৫৪-(.../...) ইয়াহইয়া ইবনু হাবীব হারিসী ও আবূ কুরায়ব (রহঃ) ..... শু'বাহ্‌ থেকে উল্লিখিত সানাদে 


অনুরূপ বর্ণনা করেন। আর ইবনু ইদ্রীসের বর্ণিত হাদীসে উল্লেখ আছে যে, U2 U5 LU) 2 (তখন 
তিনি তার মাথা দু'টি পাথরের মাঝে রেখে পিষে দিলেন।) (ই.ফা. ৪২১৫, ই.সে. ৪২১৫) 


AS de LH Ur © axa Wl dD ke BL ALS 01 Lie ES. 1) Yoo 
El ED, ih 3 BUS GUS ce La te OE SH S48 ie SS wo te 
ea lee 


8৪২৫৫-(১৬/...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, এক ইয়াহ্‌দী ব্যক্তি 
কোন এক আনসারী মেয়েকে তার গহনার জন্য হত্যা করল এরপর তাকে একটি কূপে ফেলে দিল এবং তার 
মাথা পাথর দ্বারা পিষে দিল। এরপর তাকে পাকড়াও করা হল এবং রসূলুল্লাহ 3%-এর নিকট আনা হল। তিনি 
নির্দেশ দিলেন, তার মৃত্যু না হওয়া পর্যন্ত তার উপর পাথর নিক্ষেপ করার জন্য । তখন তার প্রতি পাথর নিক্ষেপ 
করা হল। অবশেষে সে মারা গেল । (ই ফা. ৪২১৬, ই.সে. ৪২১৬) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৪) কাসামাহ্‌ (খুন অস্বীকার করলে হলফ নেয়া), মুহারিবীন (লড়াই), কিসাস (বুনের বদুলা) এবং দিয়াত (খুনের শাড়ি স্বত্প জরিমানা) ২০১ 


ES Ah OH Ul KS 0 Ls Ul Ook Us GEL BLS (./j-tYo1 
Abe ALY bs EE 


করেন। (ই.ফা. ৪২১৭, ই.সে. ৪২১৭) 
> EE “ ‘le on ul rr EI Er las EA AE a aE CYS EE, (-. /'*)- £Yov 


Sl ly Cah bs LB Sd ar is io ts Ld gs tr by Sl 


EE EET A ক Ee OF NEE যে, একদা এক 
ক্রীতদাসীকে এমন অবস্থায় পাওয়া গেল যে, তার মাথা দু'টি পাথরের মাঝে রেখে পিষে দেয়া হয়েছে। তখন 
তারা (পরিবারের লোকেরা) তাকে জিজ্ঞেস করল, কে তোমাকে এমন করেছে, অমুক- অমুক ব্যক্তি? এভাবে 
(জিজ্ঞেস করতে করতে) তারা এক ইয়াহ্‌দীর নাম উল্লেখ করল । তখন সে মাথা নেড়ে (হ্যা সূচক) উত্তর দিল। 
তখন ইয়াহ্‌দীকে আটকানো হল। সে তা স্বীকার করল। অতএব রসূলুল্লাহ সন তার মাথা পাথর দ্বারা পিষে 
দেয়ার নির্দেশ দিলেন। (ই.ফা. ৪২১৮, ই.সে. ৪২১৮) 


Al AEG aie J gad 22d 13 ab ‘5 CUNY) aks so Jal Lb —t 
Ale SULLY Vet ‘sf 
8. অধ্যায় : যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ 


করে, তখন যদি আক্রান্ত ব্যক্তি তা প্রতিহত করে এবং প্রতিহত করার সময় আঘাতকারীর জীবন 
অথবা অঙ্গের ক্ষতিসাধন করে, তবে এর জন্য তাকে কোন প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না 


be dt GL DE 0 LoL BS YU Ee cls wkd ty Loa BL (ivrfA)-£YoOA 

| BT UL 8 bs BG UG Loh ch Ihe be BIL) te 3k 

Lig" U8 BE a dd US 285 cll 0 UU A E58 2d te HS EM al 
(trv. io SY dh La LE 6 


৪২৫৮-(১৮/১৬৭৩) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... ‘ইমরান ইবনু হুসায়ন (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, ইয়ালা ইবনু মুন্ইয়া অথবা ইবনু উমাইয়াহ্‌ (রাযিঃ) এক ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হল। 
তখন একজন অপর জনের হাতে দীত দিয়ে কামড় বসিয়ে দিল। সে যখন আপন হাত তার মুখ থেকে সজোরে 
টেনে আনল তখন তার সম্মুখভাগের একটি দাত খসে গেল। ইবনু মুসান্না (একটির স্থলে) দু'টি দাত বলেছেন। 
উভয়েই তখন নাবী $ুন্-এর কাছে এসে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। তখন তিনি বললেন : 
তোমাদের একজন কি এমনভাবে দাত দিয়ে কামড় দিলে যেমনভাবে উট কামড় দেয়? তবে এরজন্য কোন 
(দিয়্যাত) ক্ষতিপূরণ নেই । [দ্রষ্টব্য হাদীস ৪৩৭০] (ই.ফা. ৪২১৯, ই.সে. ৪২১৯) 


Wwww.waytojannah.com 


t 


Contents 


২০২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


OED 


EES BE Lf EL EEE JE SEG ial EL EE, Cifijr tN od 
Ale BE Ll Op isl UP chs CH CF ple Ie SH 
৪২৫৯-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... ইবনু ইয়া‘লা (রাযিঃ)-এর সূত্রে নাবী 
3% থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪২২০, ই.সে. ৪২২০) 
GI Le oh HS oli OH old lal HS iaial Ole Hf ES (pyr EYI 
oY SS LE CLES UE IO EO xe SED GLA 5 Gp LF ds HT be 
LE Ib Hf ef ON All FE Cah 
৪২৬০-(১৯/...) আবূ গাস্সান মিস্মা'ঈ (রহঃ) ..... ‘ইমরান ইবনু হুসায়ন (রাযিঃ) হতে বর্ণিত যে, এক 
ব্যক্তি অপর এক ব্যক্তির হাতে কামড় বসিয়ে দিল। তখন সে সজোরে তার হাত টেনে নিল। এতে সে ব্যক্তির 
দাত খসে পড়ল। এ ব্যাপারে নাবী 3%-এর নিকট অভিযোগ দায়ের করা হ'ল । তখন তিনি তা নাকচ করে দেন 
এবং বলেন, তুমি তো প্রতিপক্ষের গোশৃত খেতে চেয়েছিলে। (ই.ফা. ৪২২১, ই.সে. ৪২২১) 
ue GALS Se ul Ec Ee S Er [Ee BEA) lle x Et (vefv.)-£ YN) 
WE D3 0 Une Kile 0 BD tl Uf chs ch Use te CUO of oh sles be IS 
fer im + OD ky US Gali Hf AY Uy GI BEE La od BH Sh CS 
৪২৬১-(২০/১৬৭৪) আবু গাস্সান মিসৃমা‘ঈ (রহঃ) ..... সাফওয়ান ইবনু ইয়া‘লা (রাযিঃ) হতে বর্ণিত যে, 
ইয়ালা ইবনু মুন্ইয়া (রাযিঃ)-এর এক শ্রমিকের হাতে এক ব্যক্তি কামড় বসিয়ে দিল। তখন সে সজোরে তার হাত 
টেনে নিল। এতে এ ব্যক্তির দাত খসে পড়ল । নাবী }%-এর নিকট এ ব্যাপারে মুকাদ্দমা দায়ের করা হল। তখন 
তিনি তা নাকচ করে দেন এবং বলেন যে, তুমি তো তার হাত এমনভাবে চিবাতে চেয়েছিলে যেমনভাবে উট 
চিবায়। [দ্রষ্টব্য হাদীস ৪৩৭১] (ই.ফা. ৪২২২, ই.সে. ৪২২২) 
oh be ide CH ce od LY HRA ES Cp OLE Ly LA ES (avrpoy- ty 
SELL ELE 1 AS LLG EY ETH IOS Uae SED Y gLAS oh Use Le Cam oh 
US AE 3 SES ES UE Of Ab Eb Ca BE all UL) UG BRE all I 
[rn id © Ge FS eG GD US i Ml Lk 
৪8৪৬২-(২১/১৬৭৩) আহ্‌্মাদ ইবনু ‘উসমান নাওফিলী (রহঃ)..... ‘ইমরান ইবনু হুসায়ন (রাযিঃ) হতে বর্ণিত 
যে, এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাতে কামড় বসিয়ে দিল। সে তখন তার হাত সজোরে টেনে নিল । এতে তার 
একটি দাত অথবা দু'টি দাত খসে পড়ল। সে রসূলুল্লাহ 3%-এর নিকট এ ব্যাপারে অভিযোগ দায়ের করল। 
তখন রসূলুল্লাহ 3% বললেন : তুমি আমার কাছে কী চাও? তুমি কি চাও যে, আমি তাকে নির্দেশ করবো তার হাত 
তোমার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দেবে, আর তুমি তা কামড়াবে যেমন উট চিবিয়ে থাকে? তুমি ইচ্ছে করলে 


তোমার হাত তার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পার, সে তখন তা দাতে কর্তন করবে, এরপর তুমিও তা 
সজোরে টেনে নিও । [দ্্টব্য হাদীস ৪৩৬৬] (ই.ফা. ৪২২৩, ই.সে. ৪২২৩) 


www.waytojannah.com 


Contents 

পর্ব (২৯) কামামাহ্‌ (খুন অস্বীকার করলে হলফ নেয়া), মুহারিবীন (লড়াই), কিসাস (খুনের বদলা) এবং দিয়াত (খুনের শান্তি স্বর্প জরিমানা) ২০৩ 

wil Be x Us te she Eo ls LEC cI ALAS (wefrry-Etvl 
Te gl os IE CLES IS EG Jo) Ss ne Sy U0 HE A Ub oof oe He 
Md LE UE ALLE tf x UN, FE A Wiel 6 
৪২৬৩-(২২/১৬৭৪) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... ইয়া'লা ইবনু মুন্য়াহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, নাবী 38-এর নিকট এমন এক ব্যক্তি এসে অভিযোগ দায়ের করল- যে অপর এক ব্যক্তির হাতে কামড় 
বসিয়ে দিয়েছিল। সে যখন তার হাত সজোরে টেনে নিল। এতে তার দু'টি দাত পড়ে গেল। অর্থাৎ যে ব্যক্তি 
দাঁত দ্বারা কামড় দিয়েছিল তার দাত পড়ে গেল। বর্ণনাকারী বলেন, নাবী 3% তার এ অভিযোগ নাকচ করে 


দিলেন এবং বললেন : তুমি তার হাত এমনভাবে চর্বন করতে চেয়েছিলে যেমন উট চর্বন করে থাকে। 
(ই.ফা, ৪২২৪, ই.সে. ৪২২৪) 


UY bs US U8 EER FE Eo CLE UN cg Co dd sss os ts Dk A 
CA Lod UL BE Cal UE bs UU La Ub se 8 gio he BH dl 
ERG U5Gd 3 tn 35 Unga EGG 5 bak Uff I Al SH UN - Ys 

৪২৬৪-(২৩/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইয়া'লা ইবনু উষাইয়াহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি নাবী 3%-এর সঙ্গে তাবুকের যুদ্ধ করেছি। বর্ণনাকারী বলেন, ইয়া‘লা বলতেন, ওঁ যুদ্ধ আমার 
নিকট একটি নির্ভরযোগ্য (পুণ্যে) কাজ ছিল। 'আতা (রহঃ) ..... সাফওয়ান (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, 
ইয়া'লা (রাযিঃ) বলেছেন, আমার একজন শ্রমিক ছিল সে এবং অপর এক ব্যক্তি পরস্পর সংঘর্ষে লিপ্ত হল। এতে 
একজন অপরজনের হাতে কামড় বসিয়ে দিল বর্ণনাকারী বলেন, সাফওয়ান (রাযিঃ) আমাকে খবর দিয়েছেন 
তাদের দু'জনের মধ্যে কে অন্যের হাতে কামড় দিয়েছিল। যে ব্যক্তির হাতে কামড় দিয়েছিল সে ব্যক্তি কামড় 
দাতার মুখ থেকে তার হাত সজোরে টেনে নিল। এতে তার সম্মুখের দু'টি দাতের একটি দীত পড়ে গেল। তখন 
উভয়েই নাবী $%-এর নিকট এসে অভিযোগ পেশ করল, তখন তিনি দাত পড়ে যাওয়ার অভিযোগ নাকচ করে 
দিলেন। (ই.ফা. ৪২২৫, ই.সে. ৪২২৫) 
| FO 09 UST U6 oat d 0s dely UAT E05 th se HESS (yt to 

45>; ay 

৪২৬৫-(.../...) ‘আম্র ইবনু যুরারাহ্‌ (রহঃ) ..... ইবনু জুরায়জ (রহঃ) হতে একই সূত্রে উল্লেখিত হাদীসের 

অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪২২৬, ই.সে. ৪২২৬) 
WL ad Ug ELS) cd Ualaih cl) ly —o 
৫, অধ্যায় : দাত এবং এর অনুরূপ ব্যাপারে কিসাস (বদলা) সাব্যস্ত করার বর্ণনা 

seh UST sts Be ght 0 Ue Gc des od ty 5 3 Ee (avoprey- tv 
" BE Al JD 8 BE YALE UC eos Be Hn eal od te 


Wwww.waytojannah.com 


Contents 
২০৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


al UB ie Ui Y adr Bd iw Lali sll UG pa HSE Gala alah 
SR YG Cb UG rf Gin Doky Y sly Yn al lis olakhl pain HG ad Ee GG 
CE dh ce LA to hd ae te 0 BE sh I 1h 
৪২৬৬-(২৪/১৬৭৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রাবী' 
(রাযিঃ)-এর ভগ হারিসার মাতা এক ব্যক্তিকে আহত করল। এ ব্যাপারে তারা (তার আত্মীয়রা) নাবী ¥ু্ু-এর 
নিকট অভিযোগ আনলো । তখন রসূলুল্লাহ 3% বললেন : আল্‌ কিসাস! আল্‌ কিসাস (বদলা)! অর্থাৎ- এতে 
কিসাস আরোপিত হবে। তখন উম্মু রাবী' বললেন, হে আল্লাহর রসূল! অমুকের (উম্মু হারিসার) নিকট হতে কি 
কিসাস নেয়া হবে? আল্লাহর কসম! তার নিকট হতে কিসাস না নেয়া হোক। তখন রসূলুল্লাহ 3 বললেন : 
সুবৃহানাল্লাহ! (অর্থাৎ- তিনি আশ্চর্যান্বিত হয়ে বললেন) হে উম্মু রাবী‘! কিসাস নেয়া তো আল্লাহর কিতাবের 
নির্দেশ । তিনি বললেন, জী না। আল্লাহর শপথ নিয়ে আরয করছি, তার নিকট হতে কখনও কিসাস (বদলা) না 
নেয়া হোক ৷ বর্ণনাকারী বলেন, তিনি বারবার এ কথা বলছিলেন। পরিশেষে আহত ব্যক্তির ওয়ারিসগণ (দিয়্যাত) 
ক্ষতিপূরণ নিতে সম্মত হল। তখন রসূলুল্লাহ স্ন বললেন : আল্লাহর বান্দাগণের মধ্যে এমনও লোক আছে, যদি 
সে আল্লাহর নামে শপথ করে কোন কথা বলে তখন আল্লাহ তা'আলা তা সত্যে পরিণত করে দেন। 


(ই.ফা. ৪২২৭, ই.সে. ৪২২৭) 
dl BA 4 CE LG -1 
৬. অধ্যায় : মুসলিম ব্যক্তির হত্যা কি অবস্থায় বৈধ 
OF E599 Hobe Hy hl 0h al BS ds of OF 8 HES (uvapvo)- Ey 
G4 BGS HE A UD US UG od Ae be 3s be de A AE Le coed 
wd Es EL Ly 5 GEN pO SSD I) A IAD co BVA SY UKE al 
৪২৬৭-(২৫/১৬৭৬) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 


বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : এমন মুসলিমকে হত্যা করা বৈধ নয়, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া 
কোন মা'বুদ নেই এবং আমি আল্লাহর রসূল কিন্তু তিনটি কাজের যে কোন একটি করলে (তা বৈধ) । 


১. বিবাহিত ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হলে; ২. জীবনের বিনিময়ে জীবন, অর্থাৎ কাউকে হত্যা করলে; ৩. এবং 
স্বীয় ধর্ম পরিত্যাগকারী, যে (মুসলিমদের) দল থেকে বিচ্ছিন্ন (মুরতাদ) হয়ে যায়। (ই.ফা. ৪২২৮, ই.সে. ৪২২৮) 


Es, c OG Bn Coe af BA Eo C of ES OS BS (fej EVA 
0 5 a "2, 2 0h Bc “e s 
Abe ALY Se cuts OF BES OSH Ch ce UST YG a3 th eS mally © GE 
৪২৬৮-(../...) ইবনু নুমায়র, ইবনু আবূ ‘উমার, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আলী ইবনু খাশরাম (রহঃ) 
is আ'‘মাশ (রহঃ) হতে উল্লেখিত সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪২২৯, ই.সে. ৪২২৯) 


Se Bs JG - LY Lily — kdl ty LOLS KA Ly Sal Bo (pyri 


28 U8 al Xe te Bl Ue SS 0h Ml Ao Le LBS op OH 2 Gi 0 co 


Wwww.waytojannah.com 


Contents 

পর্ব (২৯) কাসামাহ্‌ (খুন অস্বীকার করলে হলফ নেয়), মুহারিবীন (লড়াই), কিসাম (খুনের বদলা) এবং দিয়াত (খুনের শান্তি স্ব জরিমানা) ২০৫ 
A cho YAY YS LL OS USS Pe YY Gh" UE BG a Io Us 
rs a LE, — Sal as Ss — oU 3 Uh Eh Sy a 5 BS Yah 

Hey AE to 9-9 cr ES Pal cog SHOE od) 

৪২৬৯-(২৬/...) আহমাদ ইবনু হান্বাল ও মুহাম্মাদ ইবনু মুসাননা (রহঃ) ..... ‘আবদুল্লাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, একদা রসূলুল্লাহ 3% আমাদের মাঝে দাড়িয়ে বললেন: সে সত্তার কসম যিনি ব্যতীত অন্য 
কোন মা‘বৃদ নেই; এমন কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করা বৈধ নয় যে সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত অন্য কোন 
মা'ৰুদ নেই এবং আমি আল্লাহর রসূল। কিন্তু তিন প্রকার ব্যক্তি ব্যতীত- ১. যে ব্যক্তি ইসলাম ধর্ম পরিত্যাগ করে 
মুসলিমদের দল পরিত্যাগকারী হয়। আহ্‌মাদ (রহঃ) 46L2U 5A অথবা 56051| শব্দ বর্ণনায় সন্দেহ 
করেছেন; ২. বিবাহিত ব্যভিচারী এবং ৩. জীবনের বিনিময়ে জীবন। অর্থাৎ কিসাস গ্রহণ । 


আ'মাশ (রহঃ) বলেন যে, আমি ইব্রাহীমের নিকট হাদীসটি বর্ণনা করলাম, তিনিও আসওয়াদ (রহঃ)-এর 
সূত্রে ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৪২৩০, ই.সে. ৪২৩০) 


be cg fh AD HE Bc YU GES Li lly ell ty EBS HS Cy HNV, 
EY Y GAY I Dl BES Hy UES Sl 35 Gah ELYY woh op de 
৪২৭০-(../..) হাজ্জাজ ইবনু শা'ইর ও কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) হতে উভয় সানাদে সুফ্‌ইয়ান 


(রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি তার বর্ণিত হাদীসে $5 ২] ) 4/9 (সে সত্তার 
কসম যিনি ব্যতীত কোন মা‘বৃদ নেই) এ কথার উল্লেখ করেননি। (ই.ফা. ৪২৩১, ই.সে. ৪২৩১) 


SE Cu tre BY OG OY -V 


৭. অধ্যায় : যে ব্যক্তি সর্বপ্রথম হত্যার প্রচলন করল- তার পাপের বর্ণনা 


হয়, তবে সে খুনের একাংশ (পাপ) আদম (আঃ)-এর প্রথম পুত্র (কাবিল)-এর উপর বর্তায়। কেননা সে 
সর্বপ্রথম খুনের প্রথা প্রচলন করেছিল। (ই.ফা. ৪২৩২, ই.সে. ৪২৩২) 


Ul cal £2 Sa BS, Tae BE ES oh Lh OEE IES, Cfecyo ENVY 
ds ALLY! Ne EY co LES CULL Bs ok lO ESS E049 LH: csr “ns 

USS Bt EY OY O33 Ch cies A Pl 
৩০ 


Wwww.waytojannah.com 


Contents 
২০৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪২৭২-(../..) ‘উসমান ইবনু আৰূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... 
আ'মাশ (রহঃ) হতে উক্ত সানাদে হাদীস বর্ণনা করেছেন। তবে জারীর এবং ইসহাক্‌ (রহঃ)- এর হাদীসে ১ শর 
5} (কেননা সে খুনের প্রথা প্রচলন করেছে) এ কথার উল্লেখ আছে। কিন্তু এ] (প্রথম) কথাটির উল্লেখ নেই। 

(ই.ফা. ৪২৩৩, ই.সে. ৪২৩৩) 
Lh 2s uli 04 Sh oaks Cd Ws BAS ob sO Sj GG ~A 

৮. অধ্যায় : পরকালে হত্যার পরিণাম, কিয়ামাতের দিন এর বিচারই প্রথম করা হবে 
CES sa EX) (8 Ev ol s) sa Ane i ww ee ES (MvAfYA)T £YVY 
Se 85 UAL ty ie Be td Ss BoC LEY op « ES 0 bh 
BL Ls A GH i Ld" BE Al U4) UF Ub all Se oe ON of CF LP ib 

"Ca 


৪২৭৩-(২৮/১৬৭৮) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু 
নুমায়র ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ 
বলেছেন: কিয়ামাত দিবসে মানুষের মধ্যে সর্বপ্রথম খুনের বিচার করা হবে। (ই.ফা. ৪২৩৪, ই.সে. ৪২৩৪) 


- [Ed > GS sc ES Sod th A Le BSS (fen £NVE 
J Ls tH “th bn Bosc pis Gs Le BS BE 3 Sy PY os 
es SE Uh oF ol se LU oO of CF cel po Es bp Hk de of Bo 
. EEE UN eis i Gs be iene Se 
৪২৭৪-(../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয, ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব, বিশ্র ইবনু খালিদ, ইবনু মুসান্না ও ইবনু 
বাশৃশার (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর সূত্রে নাবী সুঁটু থেকে অনুরূপ বর্ণনা করেন। তবে তাদের কেউ 
কেউ শুবাহ্‌ (রহঃ) হতে ৫%; (বিচার করা হবে) কথাটি বর্ণনা করেছেন। আর কেউ কেউ 4) 0৯ 5৯১ 
(মানুষের মাঝে হুকুম (বিচার) করা হবে) বর্ণনা করেছেন। (ই.ফা. ৪২৩৫, ই.সে. ৪২৩৫) 
SANs ualeSLg pla pa25 Bas ol - -ৎ 
৯. অধ্যায় : : হত্যা, সম্মান এবং মালের হক বিনষ্ট করা হারাম হওয়ার ব্যাপারে কঠোর ছুঁশিয়ারী 
JG pil 4 UES - Ll > i PD EA GAS ES avafra)- EYE 
4 BE A 2 Sf Ce Ha OD oF dm OF oF dn LF PR 
EA Wie 2 Se Bh Ry CAG LA Al SR 5 SE TE BO YS 
sf 96% UE SCE 0 gh Tae Te TR EA Be S55 FL 3 Ur Sb 
42) 5 OA" U6 4 I HAL Hl Bl SB CES Ub Hl A A CH lh Sah 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৯) কামামাহ্‌ (যুন অস্বীকার যরলে হলফ নেয়), মুহারিবীন (লড়াই), কিসাস (বনের বদল!) এবং দিয়াত (খুনের শান্তি স্রপ জিমান) ২০৭ 


Eo Dy HAG Lf Us CS CEL 0 ciel Ly Al CK on Nk Eb" 6.0 0%. 
YG CEL il diy rt fis og bli U8 kh ih oe 
Ob Hy LEC Oe Ob sl UL Gok i Fy OA OF ad Sy stl 
URE 1 HS Gn Sk 0 fn Ls LAS Se Hs aly < any Loe 
ERY ous ly pS Gas Si 1 IS Gs ap 5 isl te He i 

SB On Se U8 Bn the paid bn 3 2 C6 Bl te Cas TG lh saltan 


EAS 1A D4 SG of HD ody Lah CRO Ao 8 nia C9 UN 


ইবনু হাবীব তাঁর বর্ণনায় (= (40, (রজব নিষিদ্ধ মাস) বর্ণনা করেছেন। আবূ বাক্র (রাযিঃ)-এর 
অপর বর্ণনায় 4:৯ 1২৯); ১৬ (তোমরা আমার পরে ধর্মান্তরিত হয়ো না) বর্ণিত হয়েছে। 
(ই.ফা, ৪২৩৬, ই.সে, ৪২৩৬) 


Wwww.waytojannah.com 


Contents 
২০৮ | সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


be cose LF 2h SE BE OD 0 B59 ES ddaenl Lk Ch Las BS (pro) Vn 
ly od cle 55 Lh ak OS CS UN cna be BK; ff OD AAD AE LP Cpa 0h ne 
A Som HAL BE LE LLDG HU in 0g Gl OSU UB als UL 
"U8 Gel AAG A Ck LG Se tsb" Ub ALOU ob Ye LB 
Lb A U0 if AL A Ck iis 30 isl U6 ah U0 bb Ch ৯) 5৯ ০৯ 
rls An Uh ON al IAD GU ek Cn Galle LA UN al Sm Has “ 
CSL SLi GLP Tin LS BS SES a ie Fa HA SR iCal 
LG Mod ih Cn LS lS UES SAL ciutic LEK of Gy 2 UN 
৪২৭৬-(৩০/...) নাস্র ইবনু ‘আলী জাহ্যামী (রহঃ) ..... আবূ বাক্রাহ্‌ F হতে বর্ণিত । তিনি বলেন, 
যখন এঁদিন (ইয়াওমুননাহার) উপস্থিত হল তখন নাবী ই নিজের উটের উপর উঠলেন। এক ব্যক্তি তার উটের 
লাগাম ধরে রেখেছিল। তখন তিনি বললেন : তোমরা জান কি, আজ কোন্‌ দিন? তাঁরা বললেন, আল্লাহ ও তার 
রসূল 3% অধিক জ্ঞাত। আমরা ধারণা করলাম যে, তিনি হয়ত এ নাম ব্যতীত অপর কোন নাম বলবেন। এরপর 
তিনি বললেন : আজকের দিন কি ইয়াওমুন্নাহারের নয়? আমরা বললাম, জী-হ্যা, হে আল্লাহর রসূল । তিনি 
বললেন : এটা কোন্‌ মাস? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রসূল ু%-ই সবচেয়ে ভাল জানেন। তিনি বললেন: 
এটা কি যিলহাজ্জ মাস নয়? আমরা বললাম, জী-হ্যা, হে আল্লাহর রসূল! তিনি বললেন : এটি কোন্‌ শহর? আমরা 
বললাম, আল্লাহ ও তীর রসূল 3-ই অধিক জ্ঞাত ৷ বর্ণনাকারী বলেন, এতে মনে করলাম যে, তিনি হয়ত এর 
অন্য কোন নাম বলবেন। এরপর তিনি বললেন, এ-কি (মাক্কাহ্‌) শহর নয়। আমরা বললাম, জী-হ্যা, হে আল্লাহর 
রসূল! তখন তিনি বললেন: নিশ্চয় তোমাদের জান-মাল এবং সম্মান (বিনষ্ট করা) তোমাদের উপর এরূপ হারাম, 
যেরূপ তোমাদের জন্য আজকের দিন, এ মাস এবং এ নগরের পবিত্রতা বিনষ্ট করা হারাম । তোমাদের 
উপস্থিতগণ অনুপস্থিতদের কাছে আমার এ বাণী অবশ্যই পৌছে দিবে। এরপর তিনি কাল ও সাদা রং-মিশ্রিত 
দর সত বরা ৭17 সাযাহ করলাযাততরাদজাতের তক অয 
মাঝে বণ্টন করে দিলেন। (ই.ফা. ৪২৩৭, ই.সে. ৪২৩৭) 


PEED 


Ub KE Br UJ USF on ue PAN wy > EL Ee ‘1 aaa EE (.---)" £Y VV 
LT om ob FE Ll UR Fh SB UE US Ub of Co EG of Ss gray Se 
0 0 359 SD S35 SS Alas UU ales 
৪২৭৭-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... আবূ বাক্রাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, যখন 
সেদিন (ইয়াওমুর্নাহারের দিন) উপস্থিত হ'ল তখন নাবী 3% একটি. উটের উপর উপবেশন করলেন । রাবী বলেন, 
এক ব্যক্তি তার লাগাম ধরে রেখেছিল। রাবী'র সন্দেহ ৪৬১ শব্দের পরিবর্তে ৪% (লাগাম) শব্দ বর্ণনা 
করেছেন। এরপর তিনি ইয়াযীদ ইবনু যুরাই' (রাযিঃ)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। 


(ই.ফা. ৪২৩৮, ই.সে. ৪২৩৮) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (২৯) কাসামাহ্‌ (খুন অস্বীকার করলে হলফ নেয়া), মুহারিবীন (লড়াই), কিসাস (বুনের বদলা) এবং দিয়াত (ধুনের শান্তি স্বরূপ জরিমানা) ২০৯ 
ES IE 5 8 BES mle 1 SS EG cog of SE Lg LOL ES (feEVVA 
CA Ae be Lol os A DST OD be SK of 5 SO Ae Le Cn ts Ls 
0 Lh te AE sf BS YE AE ts He 08 1% i LOL BS CH 
hs 5S od be CH He OFS UR Cb Se SS 3 J HA Eo yj 
CASS SG Go Mh Ba Cl LR is ps 6l 08 pd rs BE bh UL 
Ih SES ob ih Ea HAS all od Ey EG Uy Cts cf Us 2 Ss Yr, AH 

UGE Hl U8 1 0 Cl MLE CE 9 od Nn LS 

৪২৭৮-(৩১/...) মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মাইমূন, মুহাম্মাদ ইবনু ‘আম্‌র ইবনু জাবালাহ্‌ (রহঃ) ..... 
আবু বাক্রাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, ইয়াওমুন্নাহার- অর্থাৎ ঈদুল আযহার দিন আমাদের সামনে 
রসূলুল্লাহ 3% এক ভাষণে বললেন : আজ কোন্‌ দিন? এরপর বর্ণনাকারীগণ, ইবনু ‘আওনের হাদীসের অনুরূপ 
বর্ণনা করলেন। কিন্তু তারা ১ (তোমাদের মান-সম্মান) এ শব্দটি উল্লেখ করেননি এবং ) be 
৪5২) ৬, ০455 (অতঃপর তিনি দু'টি ছাগলের দিকে দৃষ্টিপাত করলেন) এবং এর পরবর্তী অংশটুকুও উল্লেখ 
করেননি। আর তিনি তাঁর বর্ণিত হাদীসে ‘তোমাদের এ দিন, এ মাস এবং এ শহরের পবিত্রতার ন্যায়’ থেকে 
নিয়ে- 5 44" 6 5 16 "৯% U৯ ১} 0158 6% (যেদিন তোমরা তোমাদের প্রতিপালকের 
সাথে সাক্ষাৎ করবে। শুনো! আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌছে দিয়েছি? তখন সকলেই বললো, 
হ্যা । তখন তিনি বললেন : হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন) এ পর্যন্ত বর্ণনা করেছেন ।(ই.ফা. ৪২৩৯, ই.সে. ৪২৩৯) 

UALal Cs dh ly cHSely Si JH) a EL - 1 
Aa shal lb UBL 

১০. অধ্যায় : হত্যার স্বীকারোক্তি দেয়া এবং নিহত ব্যক্তির অভিভাবকদের কিসাসের দাবি করা 

বৈধ, হত্যাকারী ব্যক্তির নিহত ব্যক্তির অভিভাবকের নিকট ক্ষমার আবেদন করা মুস্তাহাব 
0 lm be 53 Hf EB ff Bo Gd BE LF all Be BES (aa.yrv)-tyva 
Py D5 58 U8 20 YY BE Gl Ee Sel CY UBS ES cg Gs Lie UY 
AID le Ld CG A OG on EG « Bos aly UA Al OH fix ah U0 UU 
ly Sd sRabll ES Fs bn HESS A Us U5 “Ss is" U8 ws 25 Ub 
ALS Yat Yd Lo SBS Fite dN HE 4 1 J Al ah he 
By IN, Ls SY AR OS te oA cle LAU I A Ls ON ly 
A UDG UR hn Ha Sd AE Ly” FE sl UL UN ly CA ss GG wales 
La 18 0 5 C+ BE a U0 UV El Sly 0 le 8 LE ty “ok bd 

A Gy Ss ch Ub + Ms Ih Ll Nk 08 hd al Ls UU "dale 


Wwww.waytojannah.com 


Contents 


২১০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪২৭৯-(৩২/১৬৮০) “উবাইদুল্লাহ ইবনু মু‘আয 'আদম্বারী (রহঃ) ..... ‘আলকামাহ্‌ ইবনু ওয়ায়িল (রহঃ) হতে 
বর্ণিত যে, ভার পিতা তার কাছে বর্ণনা করেছেন, আমি একদা নাবী সু-এর সাথে বসেছিলাম । এমন সময় একটি 
লোক অপর এক ব্যক্তিকে চামড়ার দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আগমন করল এবং বলল, হে আল্লাহর রসূল! এ 
ব্যক্তি আমার ভাইকে হত্যা করেছে। তখন রসূলুল্লাহ 3% বললেন: তুমি কি তাকে হত্যা করেছ? (তখন সে বলল, 
যদি সে তা শ্বীকার না করতো, তবে আমি তার উপর সাক্ষী দীড় করাতাম।) সে তখন বলল, হ্যা আমি তাকে 
হত্যা করেছি। তিনি জিজ্ঞেস করলেন : তুমি তাকে কিভাবে হত্যা করেছ? সে বলল, আমি এবং সে গাছের পাতা 
সংগ্রহ করছিলাম । এমন সময় সে আমাকে গালি দিল। এতে আমার রাগ চড়ে গেল । তখন আমি কুঠার দ্বারা তার 
মাথায় আঘাত করলাম । এভাবে আমি তাকে হত্যা করেছি। তখন নাবী 3% তাকে বললেন : তোমার কি এমন 
কোন সম্পদ আছে যদৃদ্বারা “দিয়্যাত’ (রক্তপণ) পরিশোধ করবে? তখন সে বলল, আমার কাছে একটি কম্বল ও 
কুঠার ব্যতীত আর কিছুই নেই । তখন তিনি বললেন : তোমার সম্প্রদায়ের লোকেরা কি তোমার নিকট থেকে 
এগুলো কিনে নিয়ে তোমাকে মুক্ত করিয়ে নেবে? সে বলল, আমার সম্প্রদায়ের কাছে আমার এতখানি মর্যাদা 
নেই। অতএব তিনি তার বন্ধনের দড়ি নিহত ব্যক্তির উত্তরাধিকারদের দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন : তুমি 
তোমার সাথীকে আটকে রাখ। সে তখন তাকে নিয়ে চলে গেল। যখন সে পিছনের দিকে যাচ্ছিল, তখন রসূলুল্লাহ 
সু বললেন, যদি সে তাকে হত্যা করে-তবে সেও তার সমকক্ষ হয়ে গেল। এ কথা শুনে সে ফিরে এলো এবং 
বলল, হে আল্লাহর রসূল! আমি শুনলাম, আপনি বলেছেন : ‘যদি সে তাকে হত্যা করে তবে সে তার সমান হয়ে 
যাবে।' আমি তো তাকে আপনার নির্দেশেই ধরে এনেছিলাম। তখন রসূলুল্লাহ 3% বললেন : তুমি কি এ চাওনা 
যে, সে তোমার এবং তোমার ভাইয়ের পাপের বোঝা গ্রহণ করুক । তখন সে বলল, তাই কি হবে? তিনি বললেন 
: হ্যা। তখন সে বলল, যদি তাই হয়, (তবে ভাল) । এ বলে সে তার বন্ধনের দড়ি নিক্ষেপ করল এবং তাকে মুক্ত 
করে দিল। (ই.ফা. ৪২৪০, ই.সে. ৪২৪০) 


ts ely CST pth Bes Ue 0 ede ES IE LY LO ES (afrr)- tA 
he JE aly BG SD i ry BEE all ID ol OU onl CP co lk io pL 
Uo al Jn 8 Udy ih EE Ab UD OU HL Cl Ws ns 6 0 Sl 
Ao Cl BE all 40 De 4S J J 
CY HE a Eo FS UH lh of 0 ed Dh SSG IU ts del) UN 
ub Ae 5 Uf AC 
৪২৮০-(৩৩/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ওয়ায়িল (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 
যুু-এর নিকট এক ব্যক্তিকে হাযির করা হল, যে অপর এক ব্যক্তিকে হত্যা করেছিল। তখন তিনি নিহত ব্যক্তির 
ওয়ারিসকে তার কাছে হতে কিসাস গ্রহণের অনুমতি দিলেন। তখন সে তাকে নিয়ে চলল এমন অবস্থায় যে, তার 
গলায় একটি চামড়ার দড়ি ছিল, যদৃত্বারা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। যখন সে ফিরে যাচ্ছিল তখন রসূলুল্লাহ 3% 
বললেন : হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী । বর্ণনাকারী বলেন, তখন এক লোক এ ব্যক্তির সাথে 
গিয়ে মিলিত হল এবং তাকে রমূলুল্লাহ সুট-এর এ বাণী শোনাল। সে তখন হত্যাকারীকে ছেড়ে দিল। 
ইসমা'ঈল ইবনু সালিম (রহঃ) বলেন, আমি এ ঘটনা হাবীব ইবনু সাবিত (রহঃ)-এর নিকট বর্ণনা করলাম । 
তখন তিনি বললেন, আমাকে ইবনু আশৃওয়া* (রাযিঃ) বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ 3% হত্যাকারীকে ক্ষমা করে 
দেয়ার জন্য তাকে (ইতোপূর্বে) বলেছিলেন, কিন্তু সে তা অস্বীকার করেছিল । (ই.ফা. ৪২৪১, ই.সে. ৪২৪১) 


Wwww.waytojannah.com 


Contents 

পর্ব (২৯) কাসামাহ্‌ (ধুন অস্বীকার করলে হলফ নেয়া), মুহারিবীন (লড়াই), কিসাস (খুনের বদলা) এবং দিয়াত (যুনের শান্তি স্বরূপ জরিমানা) ২১১ 

a ABE Go Leal) Ady Las) 8 ab LS G29 Cx L2G 0) 
১১. অধ্যায় : গর্ভের সন্তানের ‘দিয়্যাত’ এবং ভুলবশত হত্যা ও ভুল সদৃশ ইচ্ছাকৃত হত্যার দিয়্যাত 

(রক্তপণ), অপরাধীর ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া সম্পর্কে 

be als of LF cl 0 ce IL cle CH I i) LY 3 EG anvprsj- TAY 
Ae Fo BE Ll 33 cok Vig COLE SAY UA) CL) Ok tn oH IA 
Af 
৪২৮১-(৩৪/১৬৮১) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, হুযায়ল 
গোত্রের দু'জন মহিলা একে অপরের প্রতি তীর নিক্ষেপ করল তাতে আহত মহিলার গর্ভপাত হয়ে গেল। তখন 


নাবী 3 এতে (দণ্ড স্বরূপ আহতকারী মহিলাকে) একটি গোলাম অথবা একটি দাসী আযাদ করে দেয়ার হুকুম 
দিলেন। (ই.ফা. ৪২৪২, ই.সে. ৪২৪২) 
ul UF Ll OF OF let 0 oe OH UE els ts LH GES, (yrojy- ETAT 
EEL ie Fh ie BE OOS G8 bn Ho oso 0 BE sh UL i SL 
se SE Us 2559 G38 Cire Ol BE hh UD kh CY A Ue ek oh 
Me 
৪২৮২-(৩৫/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, যে 
ব্যক্তি বানু লিহ্‌ইয়ান গোত্রের এক মহিলার গর্ভপাত ঘটানোর জন্য দায়ী ছিল রসূলুল্লাহ 38% এ অভিযুক্ত ব্যক্তির 
প্রতি একটি গোলাম অথবা একটি দাসী প্রদানের নির্দেশ দেন। এরপর যে মহিলাকে (ক্ষতিপূরণ হিসেবে) গোলাম 
প্রদানের নির্দেশ দিয়েছিলেন, সে মরে গেল । তখন রসূলুল্লাহ সু্ঠ ফায়সালা দিলেন যে, তার পরিত্যক্ত সম্পদ তার 


সন্তান ও স্বামীর । আর হত্যাকারীর ওয়ারিসগণের উপর দিয়াত (রক্তপণ) প্রদানের হুকুম আরোপিত হবে। 
(ই.ফা. ৪২৪৩, ই.সে. ৪২৪৩) 


EA HE CE TE TOE EA EEE KC CEE 
US ED SS GALL EE Ay OF SD Alb gf SESS (./yrEYAT 


Vy Gh Sf Vy Ed Y be Fl iS sl UD Uhl lh ts TS UR pis i WL 
ER GH 3250 OP io 0 OEY V5) ton Ii CY BE al J) UE Ug Ob Bad Kl 
৪২৮৩-(৩৬/...) আবূ তাহির, হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া তুজীবী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, হুযায়ল গোত্রের দু'জন মহিলা পরস্পর সংঘর্ষে লিপ্ত হল। এতে একজন অপরজনকে পাথর 
দ্বারা আঘাত করল । এর দ্বারা সে ও মহিলা ও তার গর্ভের সন্তানকে হত্যা করে ফেলল । তখন নিহত মহিলার 
উত্তরাধিকারীরা রসূলুল্লাহ 38%-এর কাছে অভিযোগ করল । রসূলুল্লাহ 3% হুকুম দিলেন যে, সন্তানের দিয়্যাত হল 
একটি দাস কিংবা-দাসী প্রদান করা। নিহত মহিলার দিয়্যাত (রক্তপণ) হত্যাকারী মহিলার ওয়ারিসগণের উপর 


Wwww.waytojannah.com 


Contents 


২১২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


আরোপিত হবে। আর (নিহত) মহিলার ওয়ারিস হবে তার সন্তান এবং তার সাথে অন্য ওয়ারিসগণ ৷ হামাল ইবনু 
নাবিগাতুল হুযালী (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! আমরা কিভাবে এর ক্ষতিপূরণ প্রদান করবো, যে পান 
করেনি, খায়নি, কথা বলেনি এবং শব্দও করেনি? সে তো এলো আর গেল। এমন ছন্দযুক্ত বাক্য বলার কারণে 
রসূলুল্লাহ 3 বললেন : এ যেন গণকদের ভাই । (ই.ফা. 8২৪৪, ই.সে. ৪২৪৪) 
ue OF LAI op ae LOS GN Se Ul ALA Ly Re BSS, (fej EYAE 
UU pec ns BI CE KS HS ky Sd GL ga wD SER of be HL 
AC CH TD LS Ty URS EE UN J 
৪২৮৪-(../...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, দু'জন 
মহিলা পরস্পর সংঘর্ষে লিপ্ত হল..... এরপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণনা করেন। কিন্তু রাবী তাতে ৫১5 
4% ৭9 ৯], (নিহত মহিলার ওয়ারিস হবে তার সন্তান আর তার সঙ্গে অন্যান্য ওয়ারিসগণ) এ কথা উল্লেখ 
করেননি। বরং তিনি উল্লেখ করেছেন, 3 45 55 (0 (তখন কোন ব্যক্তি বলল, আমরা কিভাবে এর 
ক্ষতিপূরণ দেব)? আর রাবী তার বর্ণনায় হামাল ইবনু মালিকের নামও উল্লেখ করেননি। 
(ই.ফা. ৪২৪৫, ই.সে. ৪২৪৫) 
GA be dal bP nh VIS Lakh AH SS GEL Bo (arr tyhe 
SE Pd 350 WS Ha STS Ub A OF Tl of Corl Ls 05s Ae be 
WEE Bh He ce Bch Lo BEE 3 UD TG - U5 - BIS CASS U5 UE 
UB Ub wb Bh KEY COE YS HY i Ro LS LG Ls be UR) HG 
PSN LE al" HE A J 
AY hee SUN 
৪২৮৫-(৩৭/১৬৮২) ইসহাক্‌ ইবনু ইবরাহীম হান্যালী (রহঃ) ..... মুগীরাহ্‌ ইবনু শু'বাহ্‌ (রাষিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, এক মহিলা তার সতীনকে কুঁড়ে ঘরের খুঁটি দ্বারা আঘাত করল । সে ছিল গর্ভবতী মহিলা। 
(আঘাতকারী মহিলা আঘাত দিয়ে) তাকে মেরে ফেলল। বর্ণনাকারী বলেন যে, তাদের একজন ছিল লিহ্‌ইয়ান 
গোত্রের মহিলা । তখন রসূলুল্লাহ সু হত্যাকারী মহিলার ওয়ারিসগণের ওপর নিহত মহিলার হত্যার (দিয়াত) 
ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিলেন এবং গর্ভে নিহত হওয়া (সন্তানের) জন্য একটি দাস (ক্ষতিপূরণ হিসেবে) 
প্রদানের হুকুম দিলেন। তখন হত্যাকারী মহিলার গোত্রের এক ব্যক্তি বলল, আমরা এমন শিশুর কিভাবে ক্ষতিপূরণ 
দেব যে খায়নি, পান করেনি এবং কোন শব্দও করেনি? সে তো এলো আর গেল! এ বাতিলযোগ্য। তখন 
রসূলুল্লাহ 3 বললেন: সে যেন বেদুঈনের মত ছন্দযুক্ত বাক্যে কথা বলল। 
বর্ণনাকারী বলেন, এরপর তিনি তাদের উপর (দিয়্যাত) ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিলেন। 


(ই.ফা, ৪২৪৬, ই.সে. ৪২৪৬) 
te os be hak Gn 5 0 SS BS pd) 0 ES SES (rj EYAY 


58 BLS fs Uf CE a OAS 5 Al op das 0 Ae be GA 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (২৯) কাসামাহ্‌ (খুন অদীকার করলে হলফ নেয়া), মুহারিবীন (লড়াই), কিসাস (খুনের বদলা) এবং দিয়াত (খুনের শান্তি স্বক্নপ জরিমানা) ২১৩ 


Gee Lai J 8 SA 8 ch HAE EE LL UE cb C08 BE 4d Jee 
AB Ek Li UB UU J kh Bay JEL la Vy COSTS pe S ie ga 
৪২৮৬-(৩৮/...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... মুগীরাহ্‌ ইবনু শু“বাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
একজন মহিলা তার সতীনকে তাবুর খুঁটি দিয়ে মেরে ফেলল । এ অভিযোগ রসূলুল্লাহ 3-এর নিকট দায়ের করা 
হল। তখন তিনি হত্যাকারী মহিলার গোত্রের উপর দিয়্যাত প্রদানের নির্দেশ দিলেন। নিহত মহিলাটি ছিল 
গর্ভবতী । অতএব তিনি গর্ভের বাচ্চার জন্য (দিয়াত হিসেবে) একটি দাস প্রদানের নির্দেশ দিলেন। এতে তার 
গোত্রের এক লোক বলল, আমরা কেমন করে তার রক্তপণ আদায় করব যে খায়নি, পান করেনি এবং কোন শব্দও 
করেনি? তখন রসূলুল্লাহ 3% বললেন : এতো বেদুঈনের ছন্দযুক্ত কথার মত একটি কথা বলছে। 
(ই.ফা. ৪২৪৭, ই.সে. ৪২৪৭) 
be Gi (a AD: Se EC J { [8 Las Han 9) CPE (lads AY 
Sail’ BS Mh sh is ALLY ie os Le OL 
8২৮৭-(../.. ) মুহাম্মাদ ইবনু হাতিম ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) Yi মানসূর (রহঃ) হতে উক্ত 
সানাদে জারীর এবং মুফায্যাল (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪২৪৮, ই.সে. ৪২৪৮) 
wh EA EE Br Het wba ty Lo, dbs Ea (de) £EYAN 
BE dB Bh CLL as fe Eb C0 aA dak Lo Aid ie a 
HAE Sah ARS Hy A US ce ns Ee 58 call 
৪২৮৮-(.../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... মানসূর 
(রহঃ) হতে উল্লেখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তিনি তাতে একটু অতিরিক্ত বর্ণনা করেছেন..... 
এবং সে গর্ভপাত ঘটিয়ে দিয়েছিল। তখন এ ঘটনা নাবী 3%-এর নিকট উপস্থাপন করা হল । তিনি এতে একটি 
গোলাম (দিয়্যাত হিসেবে) প্রদানের জন্য হত্যাকারী মহিলার অভিভাবকের প্রতি নির্দেশ দিলেন। কিন্তু তিনি তার 
বর্ণিত হাদীসে $4]| 45১ (মহিলার দিয়্যাত) কথাটির উল্লেখ করেননি । (ই.ফ!. ৪২৪৯, ই.সে. ৪২৪৯) 
ef Bil <a th GELS SOS Hs LES df EH ES, (arfrey-tvad 
0 all oF nl be SIE 05 glia Le Es BS AY J, Lal Ee) BE - A 
HE Set Kis Ly a UB Gh OU oO st Te J I ds 
AL 0 LOL 8) eth UU EL Ss es ol ab JE IN A AE Fa 3 
৪২৮৯-(৩৯/১৬৮৩) আবূ বাকুর ইবনু আবূ শাইবাহ, আবূ কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীয় (রহঃ) ..... 
মিসৃওয়ার ইবনু মাখরামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 'উমার ইবনু খাত্তাব (রাযিঃ) জনগণের কাছে 
একবার $১৭ ০১] মহিলার গর্ভের সন্তান হত্যার ক্ষতিপূরণ সম্পর্কে পরামর্শ চাইলেন । তখন খুগীরাহ্‌ ইবনু 
শু'বাহ্‌ (রাযিঃ) বললেন, আমি নাবী 3%-এর কাছে একদা উপস্থিত ছিলাম । তখন তিনি এ অপরাধের কারণে 
একটি দাস অথবা দাসী প্রদানের নির্দেশ দিয়েছেন। রাবী বলেন, তখন ‘উমার (রাযিঃ) মুগীরাহ্‌ (রাযিঃ)-কে 
বললেন, এ ব্যাপারে আপনার সঙ্গে সাক্ষ্যদাতা একজন লোক নিয়ে আসুন। বর্ণনাকারী বলেন যে, তখন তার 
স্বপক্ষে মুহাম্মাদ ইবনু মাসলামাহ্‌ (রাযিঃ) সাক্ষ্য প্রদান করলেন। (ই.ফা. ৪২৫০, ই.সে. ৪২৫০) 
৩১ | 


Wwww.waytojannah.com 


Contents 


he 


033 EM 
বন 
395) ALS -Y 
পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাস্তি 
wi, Bias LG -\ 
১. অধ্যায় : চুরির শাস্তি ও তার পরিমাণ 
U8 - bil <b of Cy Pal Ch GEMS cds th AS ES (aaspy Na. 
TI AE Le G0 UF LGA oo Ae Ls OGL LUST TAY JE, Be LE of OH 
elas Do oD of SH Eb BG al J C6 


Cl CUS GPT RE GUL YG AA LD EES AAT LD IA ES, (jr EY 
PES As CY ATS cS 0 OU LUST co C9 Sn ES AS SS HES, 
LLY A 5 Sas GADD of 


৪২৯১-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ‘আবৃদ ইবনু হুমায়ন; আবূ বাক্র ইবনু আৰু শাইবাহ্‌ (রহঃ) ..... 
যুহ্রী (রহঃ) হতে উক্ত সানাদে উল্লেখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪২৫২, ই.সে. ৪২৫২) 
«AT bil, EU Gh SI Bs iss th SS ony Hf HS; Cnj-tray 
be AE Lp SIE Eo CF les OF CF dd AUS is OH ES 1b ess 
Tels in oD 8 NY GS ELE Ye ON BE all JL 


Wwww.waytojannah.com 


Contents 


২১৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


Ue Biirs -itse 0 LAL, CAS see 0 URS nll Hf ESS (ctv 
OU ip cl be AOS ISL iy OF UES OAS UL Us alah 3 08-5 
SSL 0% BE sh UD Cn Uf SS dg Ca Ul de te 0d Sh 
EEF hn (5) 
৪২৯৩-(৩/...) আবূ তাহির (রহঃ) ..... হারুন ইবনু সাঈদ আইলী ও আহমাদ স্ৰনু ‘ঈসা (রহঃ) ..... 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছেন, এক দীনারের চার ভাগের একভাগ 
অথবা এর বেশি মূল্যের সম্পদ চুরি ব্যতীত চোরের হাত কাটা যাবে না । (ই.ফা. ৪২৫৪, ই.সে, ৪২৫৪) 
oi all Se hE be A Uf dl LE UES LAE GDh Ly 8 ES (ftv 
Yj SES hE Yr U8 HEL Eas ll AEE te EG LP oe 09 8 of Ck A 
“eld sg 
8২৯৪-(৪/...) বিশ্র ইবনু হাকাম ‘আবৃদী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি নাবী 3% - 


কে বলতে শুনেছেন, এ দামের চার ছায়ার এজ'তাগ জ্যা একর সুমায় সার চুরি বুতিকি চেচিয়ে দত 
কাটা যাবে না। (ই.ফা. ৪২৫৫, ইসে, ৪8২৫৫) 


“ং or bys Ee e se, A) [a KPC ABS) [9 sa ¥, (jr tYio 
EA js A So 0 Sh be LOS 0 Sh 5 te OBS bs A LE BS sani alo 
As ALY Ee 


৪২৯৫-(../..) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনু মুসাননা ও ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... 
ইয়াধীদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু হাদ (রহঃ) হতে একই সূত্রে উল্লেখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৪২৫৬, ই.সে. ৪২৫৬) 
be dnl CAS Xe tn SLA BS fs CH Al Se Ly Lents CES (vaaofe)-£YA1 
SS bn Bl 3 HE A JD dee Sh Be Shs cdl de to ah Ur cst oh plis 


Lb 33 UAE hf RES al 
৪২৯৬-(৫/১৬৮৫) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। 


তিনি বলেন, রসূলুল্লাহ $%-এর সময়ে একটি ঢালের মূল্যের কম সম্পদ চুরির অপরাধে চোরের হাত কাটা হতো 


না। [ন] শব্দের অর্থ ১ */| 4555 ‘হাজাফাহ্‌’ বা ‘তুরস' উভয় শব্দের অর্থই আত্মরক্ষার মূল্যবান ঢাল । 
| (ই.ফা. ৪২৫৭, ই.সে., ৪২৫৭) 


TOAD ie CH Sy CU C9 Be UA As of C3 ULE GES (fj 

CEN EET TAN OE MEE EEE 
PES All sl We i pi Ws; cr SUL Gi pad Se BS As ol G8 Wi; 
D5 Mh AID A A ADF DS PS IS OY 


5 3 Hy Ss LU 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাস্তি ২১৭ 


* 8২৯৭-(../..) ‘উসমান ইবনু আবূ শাইবাহ, আবূ বাক্র ইবনু শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... হিশাম 
(রহঃ) হতে একই সূত্রে উল্লেখিত বর্ণিত হাদীসটি হুমায়দ ইবনু ‘আবদুর রহমান রুওয়াসী, হতে ইবনু নুমায়র 
অনুরূপ বর্ণনা করেছেন। ‘আবদুর রহীম এবং আবূ উসামাহ্‌ (রহঃ)-এর হাদীসে US 3h Ay (তা 
তখনকার দিনে মূল্যবান বস্তু) এটুকু অতিরিক্ত বর্ণিত হয়েছে। (ই.ফা. ৪২৫৮, ই.সে. ৪২৫৮) y 
Js) 9 Ee nl ue gl ue i sk ky BE UES OD ES (AMT EYAA 

PAs ROE a oe od UL Ll BG add 
৪২৯৮-(৬/১৬৮৬) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3% একটি ঢাল চুরির অপরাধে এক চোরের হাত কেটে দেন। ঢালটির মূল্য ছিল তিন দিরহাম। 


(ই.ফা. ৪২৫৯, ইসে. ৪২৫৯) 
A 0 BES ls 0 Sl co CD ON he 0 Ls CES.f..)- TAA 
9s HE eu Bes tH By ct As iss BS YG Ld tr, 
2 ve « EF 22 ee ee 
Of ha Bel BS i OUR ST AD AE UF BS Og Ue US Lt 
SU Se BS pal) bh LoL SS C SES Bio YU As es Hf Bs, c 
Ae 0 Se SS CEA 0 delay ge 0 sls Calin of te BL 
Sf chs BE kd 05 Geli cn bo OU Ec pd Hf UAT drat at 
cd Ls eld AAT SOA CI CUA ati te Ge pI) 0 LL Bi c Le 
OF Cy CE 0 A AE Conall OGL od ch HR te lis 5) Gal oath ff SS 
Fle 0° 3 SD is FEE Cn OF LE 0 of og Lo Hels Gl A os daly col 
PAIS RSE LS U6 lands A OU nia 1 
8২৯৯-(.../...) কৃতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, ইবনু রুমৃহ, যুহায়র ইবনু হার্ব, ইবনু নুমায়র, আবূ বাক্র ইবনু 
আৰু শাইবৰাহু, যুহায়র ইবনু হার্ব, আবূ রাবী আবূ কামিল, মুহাম্মাদ ইবনু রাফি', ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর 
রহমান দারিমী, মুহাম্মাদ ইবনু রাফি' ও আবূ তাহির (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) সূত্রে নাবী 3% থেকে 
উল্লেখিত মালিক (রাযিঃ)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তদের মধ্য থেকে কেউ কেউ 44% 
(তার মূল্য) শব্দটি উল্লেখ করেছেন এবং কেউ কেউ 412 ১ 455 (সেটার মূল্য তিন দিরহাম) উল্লেখ 
করেছেন। (ই.ফা. ৪২৬০, ই.সে. ৪২৬০) 
be wach oF digs Hf US YG LK sy AE 0 8 Hf BES (aver. 
S53 ELS Lal G5 Ga 2 Cle BE sl UD UF IN GA of te cpa of 
BG Lbs I 
৪৩০০-(৭/১৬৮৭) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) আবূ কুরায়ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : আল্লাহ তা'আলা অভিসম্পাত করেন সে চোরের উপর, যে 


www.waytojannah.com 


Contents 


5 সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


একটি ডিম (বা ডিমের মূল্যের পরিমাণ বস্তু) চুরি করল। এতে তার হাত কাটা যাবে। আর যে ব্যক্তি একটি দড়ি 
(কিংবা দড়ির মূল্যের পরিমাণ বস্তু) চুরি করল, তারও হাত কাটা যাবে। (ই.ফা. ৪২৬১, ই.সে. ৪২৬১) 


0 he UF HS GOES C5 eS A GEL SH Se BS (fg) 
Ll To 0s ES Go UH 0 Ge Ae ALLY ig EY oe dys 
৪৩০১-(../...) ‘আমর আন্‌ নাকিদ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আলী ইবনু খাশরাম (রহঃ) ..... আ'মাশ 
(রহঃ) হতে এ সূত্রে উল্লেখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি 5১০, bE SOY 
{4% (যদিও সে দড়ি চুরি করে এবং ডিম চুরি করে) কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৪২৬২, ই.সে. ৪২৬২) 
ASD ob PULL oF Ey 059 add) Gall alk ly -Y 
২. অধ্যায় : সম্লান্ত চোর এবং অন্যান্যদের হাত কাটা এবং ‘হুদূদ’ (শারী‘আত কর্তৃক নির্ধারিত 
বিভিন্ন অপরাধের শাস্তি)-এর ব্যাপারে সুপারিশ নিষিদ্ধ 
ol ue ih RR a x KA , € ol EE EN ny LE EC (YAAMAYT EY Y 
Wi i hl os Se oh Resid a CLE Heal OER Uf AME OF E55 Le nt 
al dy UE AL Lk Be All JAD Le LL YY ae SS Cay LI FE all Js) 
Ly 19 el HERE Cosh lal Ca al fe JE CLEGG al 3955 oe ob CE Fl 
La Ci HU sh By Sh SE 1d Glial bod GU NY EG Gd bed Gs 
ANSCEA RATERS 
LSE on Ca hh Ct py OH Po 9 
৪৩০২-(৮/১৬৮৮) কুতাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু রুমৃহ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
মাখযূমী গোত্রের একজন মহিলা চুরি করলে তার (প্রতি হদ প্রয়োগের ব্যাপারে) কুরায়শগণ চিন্তান্বিত হয়ে 
পড়লো। তারা বলল, কে এ ব্যাপারে রসূলুল্লাহ 3%%-এর কাছে কথা বলতে (সুপারিশ করতে) পারে? তখন তারা 
বললেন, এ ব্যাপারে উসামাহ্‌ (রাযিঃ) ব্যতীত আর কারো হিম্মত নেই । তিনি হলেন রসূলুল্লাহ 3ুননু-এর প্রিয় 
ব্যক্তি । রসূলুল্লাহ 33%-এর সাথে তিনি এ ব্যাপারে কথা বললেন। তখন রসূলুল্লাহ 3% বললেন : তুমি কি আল্লাহ 
কর্তৃক নির্ধারিত হদ্দের ব্যাপারে সুপারিশ করতে চাও? অতঃপর রসূলুল্লাহ 3% দাড়িয়ে ভাষণ দিলেন। তিনি 
বললেন : হে লোক সকল! নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী উম্মাতগণ ধ্বংস হয়েছে এ কারণে যে, তাদের মধ্যে যখন 
কোন সভ্ৰান্ত লোক চুরি করতো, তখন তারা তাকে ছেড়ে দিত । আর যদি কোন দুর্বল লোক চুরি করতো, তবে 
তারা তার উপর শাস্তি প্রয়োগ করতো ৷ আল্লাহর কসম! যদি মুহাম্মাদ-এর কন্যা ফাতিমাহ্‌-ও চুরি করতো, তবুও 
নিশ্চয়ই আমি তার হাত কেটে দিতাম । 


ইবনু ক্ুমূহ (রহঃ) বর্ণিত অপর এক হাদীসে ‘নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তীগণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে’ বাক্যটি 
অতিরিক্ত বর্ণিত রয়েছে। (ই.ফা. ৪২৬৩, ই.সে. ৪২৬৩) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শান্তি ২১৯ 


2e 
pee 


hy «69 UU Yd ikea Bil ccs ts as ont Hf RSS (lttrer 
RE iE) Lee CF HON OF EE OAT Ub ls of op cS 9 Dd Al Ob 
4D U3 HG te UAE lh 55% 8 BE Lo ee CEL oh hd le steal Cah 
LG 3 sb I Gy ob FE IL Cn 55s Ld YY se isis to 1G Ft 
LUE sl 30 tee ELE OU Fs JO © 5 ts Cl Us 
EA Cy sh cb cl CLEGG Bg sh 0 2 oh UE CH dl UL G gis 
ied bod SY EEG Cpl bed CY 1S HA LH toe Ch dil Ch ss ele 
HA ly SB G3 Call CEL Lo Ch TL oy oo Gly eo Sl she 1 
dy Al CEL 

oh SiG CA SY Vi Cod Lee Cl ie U6 U2 tn OH Ly Ub 
BE ll U2 od GG Sk 
৪৩০৩-(৯/...) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... রসূলুল্লাহ $%-এর সহধর্মিণী 
'আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, কুরায়শরা এক মহিলার ব্যাপারে চিন্তিত হয়ে পড়লো, যে মহিলাটি রসুলুল্লাহ 
ঠটি-এর সময়কালে মাক্াহ্‌ বিজয়ের সময় চুরি করেছিল। তখন তারা বলল, এ ব্যাপারে কে রসূলুল্লাহ 3 -এর 
নিকট কথা (সুপারিশ) বলবে? তখন তারা বলল, এ ব্যাপারে রসূলুল্লাহ 3-এর প্রিয়পাত্র উসামাহ্‌ ইবনু যায়দ 
(রাযিঃ) ব্যতীত আর কার হিম্মত থাকতে পারে? তিনি হলেন রসূলুল্লাহ -এর খুবই প্রিয় পাত্র । অতঃপর উক্ত 
মহিলাকে নিয়ে উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) রসূলুল্লাহ 3 -এর নিকটে এসে তার ব্যাপারে কথা বললেন। এতে 
রসুনুন্লাহ 3 -এর মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। তখন তিনি বললেন : তুমি কি আল্লাহ কর্তৃক নির্ধারিত হদ-এর 
ব্যাপারে সুপারিশ করতে চাও? তখন উসামাত্‌ (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল। আমার জন্য (আল্লাহর কাছে) 
ক্ষমা প্রার্থনা করুন। যখন সন্ধ্যা হল তখন রসূলুল্লাহ 3 দণ্ডায়মান হয়ে এক ভাষণ দিলেন। প্রথমে তিনি আল্লাহর 
যথাযথ প্রশংসা করলেন, অতঃপর বললেন : তোমাদের পূর্ববর্তী উম্মাতগণকে ধ্বংস করা হয়েছে এজন্য যে, যখন 
তাদের মধ্যে কোন সম্বান্ত লোক চুরি করতো, তখন তারা তাকে ছেড়ে দিত। আর যখন তাদের মধ্যে কোন হীন 
লোক চুরি করতো, তখন তার উপর 'হদ' প্রয়োগ করতো। সে মহান আল্লাহর কসম! যাঁর হাতে আমার জীবন! 
যদি মুহাম্মাদের কল্যা ফাতিমাহ্‌ও চুরি করতো, তবে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। এরপর যে মহিলা 

চুরি করেছিল, তিনি তার হাত কাটার নির্দেশ দিলেন। সুতরাং তার হাত কেটে দেয়া হল। 

ইউনুস (রহঃ) ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, অতঃপর সে মহিলা খীটিভাবে তাওবাহ্‌ করল এবং 
এরপরে তার বিয়ে হলো । ‘আয়িশাহ্‌ (রাযিঃ)..... বলেন, এ ঘটনার পর এ মহিলা প্রায়ই আমার কাছে আসতো । 

তাঁর কোন প্রয়োজন থাকলে আমি তা রসূলুল্লাহ 3-এর কাছে তুলে ধরতাম। (ই.ফা. ৪২৬৪, ই.সে. ৪২৬৪) 

EI Le A OF Ci COS BN XE GAT SLA ty Se EE (pyre 
Gh LS hl of HE an Al LES, LC its afc Hl wile dls AYE ie 
OAs EI 535 55 Bb U3 HE sl UL HS EG 5 cs Cd 


Wwww.waytojannah.com 


Contents 


২২০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪৩০৪-(১০/...) ‘আব্দ আবৃন হুমায়দ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, এক 
মাখযুমী মহিলা বিভিন্ন জিনিস খণ নিয়ে পরে সে তা অন্ীকার করতো। এতে নাবী টু তার হাত কাটার নির্দেশ 
দিলেন। এরপর সে মহিলার পরিবারবর্ণ উসামাহ্‌ (রাধিঃ)-এর কাছে এসে এ ব্যাপারে কথোপকথন করলো। তিনি 
এ ব্যাপারে রসুলুল্লাহ ্টে-এর সঙ্গে কথা বললেন। অতঃপর তিনি লায়স ও ইউনুস (রাযিঃ) এর বর্নিত 
হাদীসের অনুরূপ বর্ণনা করেন । (ই.ফা. ৪২৬৫, ই.সে. ৪২৪৫) 

8 “ং ue Ube [Ee ol ty eS Ee EE IAEA Es (STARS 
RR ET Lb Ch Hild Cs GEL 5 of be Ss Yo be 

a ES WY CXL bl 5° Ay" "SE ll 

৪৩০৫-(১১/১৬৮৯) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, একদা এক মাখষূমী 
সহা ই ধরল অপ তাকে (দিয়ে এলে) লাস নখ হা কে দিম এরগর মলাটি 

নাবী 3% তখন বললেন : যদি ফাতিমাহ্‌ও চুরি করতো, তবে আমি তার হাত কেটে দিতাম। এরপর মহিলাটির 
হাত কেটে দেয়া হল । (ই.ফা. ৪২৬৬, ই.সে. ৪২৬৬) 


te 


Usb - ah 
৩. অধ্যায় : ব্যভিচারের শাস্তি 


Uc 8 of psc bo Bh US dl 3 0 3 BS (rapt XA) 
FARIS BE sb U2 U5 U8 soda CE be AE SY 2 5s Oe 
Er ts Be Bh ly Uns Ho ky Be Se DS US Dae bi BY 2 
৪৩০৬-(১২/১৬৯০) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামিমী (রহঃ) Hd “উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: তোমরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ কর, তোমরা আমার কাছ 
থেকে শিক্ষা গ্রহণ কর যে, নিশ্চয়ই আল্লাহ তা'আলা মহিলাদের জন্য একটি পন্থা বের করেছেন। যদি কোন 
অবিবাহিত পুরুষ কোন কুমারী মেয়ের সাথে ব্যভিচার করে তবে একশ" বেত্রাঘাত কর এবং এক বছরের জন্য 
নির্বাসন দাও। আর যদি বিবাহিত ব্যক্তি কোন বিবাহিতা মহিলার সঙ্গে ব্যভিচার করে, তবে তাদেরকে প্রথমত 
একশ’ বেত্রাঘাত করবে, এরপর পাথর নিক্ষেপ করে হত্যা করবে। (ই.ফা. ৪২৬৭, ই.সে. ৪২৬৭) 
Abs yl Se oa Ll oth ES EEE) ES ES, [EES A VY 
৪৩০৭- -(../.-) "আম্র আন্‌ নাকিদ (রহঃ) hai মানসূর (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বৰ্ণনা করেছেন। 
(ই.ফা. ৪২৬৮, ই.সে. ৪২৬৮) 


EEA TSE ES be oe 2 Ys ue 5 Lok BS (pr) 

5 EE ve LAE ad Ae 3 b> te A cf GIG Ie [Ee wel ue 
25 5h se Sh - CO ats 8 Ss dh ok Se IH BE sl Lo US SH cl 
i lh sh irs cy Cn Se ba ll KB pe 155 Je Go Uh YS 


LLL Ee Bh A OE Be 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাস্তি ২২১ 


৪৩০৮-(১৩/...) মুহাম্মাদ ইবনু মুসান্না, ইবনু বাশ্শার ও মুসারা (রহঃ) ..... ডিবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3-এর ওপর যখন ওয়াহী অবতীর্ণ হতো, তখন তাঁকে ক্লান্ত মনে হতো এবং 
তাঁর মুখমগুলে ক্লান্তির চিহ্ন ফুটে উঠত। বর্ণনাকারী বলেন, একদা যখন তাঁর ওপর ওয়াহী অবতীর্ণ হলো তখন 
তাঁর অবস্থা এরূপ হল। এরপর যখন অবস্থা পরিবর্তন হয়ে গেল, তখন তিনি বললেন : তোমরা আমার কাছ হতে 
শিক্ষা গ্রহণ কর, নিশ্চয় আল্লাহ তা'আলা মহিলাদের জন্য একটি পন্থা বের করে দিয়েছেন। যদি কোন বিবাহিত 
পুরুষ কোন বিবাহিতা মহিলার সাথে এবং কোন অবিবাহিত পুরুষ কুমারী মেয়ের সাথে ব্যভিচার করে, তবে 
বিবাহিত ব্যক্তিকে একশ' বেত্রাঘাত করবে, এরপর পাথর নিক্ষেপ করে হত্যা করবে। আর অবিবাহিত পুরুষ বা 
মহিলাকে একশ’ বেত্রাঘাত করবে, এরপর তাদেরকে এক বছরের জন্য নির্বাসন দেবে ॥(ই.ফা. ৪২৬৯, ই.সে. ৪২৬৯) 
TAs Bs kD 03 Le BS YU tg Ly hl ts LOL Es (ptr. 
od 0 8 ALY igs S365 Le CASS od GED alts 2 Sl US Es tp oe US 

Ae YE ASS EL ES Cllrs ct Ss Ld Cg 

৪৩০৯-(১৪/...) মুহাম্মাদ ইবনু মুসান্না, মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... কাতাদাহ্‌ (রাযিঃ) থেকে একই 
সূত্রে উল্লিখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তাদের উভয়ের বর্ণিত হাদীসে রয়েছে, iis 3 Sl 
০৯১০১ ২১3 407, [অবিবাহিত (পুরুষ বা মহিলা)-কে বেত্রাঘাত করা হবে এবং নির্বাসন দেয়া হবে। আর 
বিবাহিত (পুরুষ বা মহিলা)-কে প্রথমতঃ বেত্রাঘাত করা হবে এরপর পাথর মেরে হত্যা করা হবে|। কিন্তু তিনি 
“২ 3১ 5 (এক বছর এবং একশ') এ কথাটি তার হাদীসে উল্লেখ করেননি। (ই.ফা. ৪২৭০, ই.সে, ৪২৭০) 


Ud cE GG -t 
8. অধ্যায় : ব্যভিচারের জন্য বিবাহিতকে রজম করা 


SR Od IS iy ON ES YU os th SS only pf SHS (ape) tr). 
0 2E U8 5% ole 09 A Se ee Le oo 2 Xe Ls ASE TIAL UG ls cH 
At) te I Golly BEE Mo C5 5S a Ly BE 2h JL he ck Ll Ay 
Ul 3 LE BE 2 JL A lke, Gless CUR iG se UH Ee 
Os GS Lh hs hh ll lis 8 A Ss Ce UN UE Sf BED ole Ie 
J J Ef Kl eo by Lr JAD te Gal BY Dn se SA is 
rey 
৪৩১০-(১৫/১৬৯১) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়াহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, উমার ইবনু খাত্তাব (রাযিঃ) রসূলুল্লাহ 38-এর মিম্বারের উপর বসা অবস্থায় 
বলেছেন, নিশ্চয় আল্লাহ তা*আলা মুহাম্মাদ $-কে সত্য দ্বীনসহ্‌ পাঠিয়েছেন এবং তার উপর কিতাব (কুরআন) 
অবতীর্ণ করেছেন। আল্লাহর নাযিলকৃত বিষয়ের মধ্যে ১১ ধর (ব্যভিচারের জন্য পাথর নিক্ষেপের আয়াত) 
রয়েছে। তা আমরা পাঠ করেছি, স্মরণ রেখেছি এবং হৃদয়ঙ্গম করেছি। সুতরাং রসূলুল্লাহ 8% ব্যভিচারের জন্য 
রজম করার হুকুম বাস্তবায়ন করেছেন। তীর পরবর্তী সময়ে আমরাও (ব্যভিচারের জন্য) রজমের হুকুম বাস্তবায়িত 
৩২ 


Wwww.waytojannah.com 


Contents 


২২২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


করেছি। আমি ভয় করছি যে, দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পর কেউ এ কথা হয়তো বলবে যে, আমরা আল্লাহর 
কিতাবে (ব্যভিচারের শান্তি) রজমের নির্দেশ পাই না। তখন আল্লাহ কর্তৃক নাযিলকৃত এ ফরয কাজটি পরিত্যাগ 
করে তারা মানুষদেরকে পথত্রষ্ট করে ফেলবে নিশ্চয়ই আল্লাহর কিতাবে বিবাহিত নর-নারীর ব্যভিচারের শাস্তি 
5) (পাথর নিক্ষেপ করে হত্যা)-এর হুকুম সাব্যস্ত । যখন সাক্ষ্ দ্বারা তা প্রমাণিত হয়, কিংবা গর্ভবতী হয়, 
অথবা সে নিজে স্বীকার করে।** (ই.ফা. ৪২৭১, ই.সে. ৪২৭১) 
CE ES 1 CLE of OS A CL URS AEE of 08 8 HH ES (lg) 
ALLY) He dg A of 
৪৩১১-(../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব ও ইবনু আবু ‘উমার (রহঃ) ci যুহ্রী 
(রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪২৭২, ই.সে. ৪২৭২) 
Uy mk pe API cn il -e 
৫. অধ্যায় : যে ব্যক্তি নিজে ব্যভিচার স্বীকার করে 
RE Ub GS Co unl FES i OF OH OF ied 5 SD Se GED pC ETNY 
A SI of bp EL 0 Mey ci 0 GA SE 5 Ce of bP col 05 Oo ce 
LS 0 2h Uo G UB BG Ll 8 AG BE A UD Cd bn ORD of JS 
ES Se dh CE Le DAP CS) df HUD US UM ag39 HS SEE nb 
i OGY UG ts A UG BE A ILD HES SES LS ds che So Lb erp 
EA 2s SY BE Al JID UB 5 Nr asl 
Eb La REG LE 33 CEG I onl He CE re ce IED ol tH J 
BEE AL SL A nh dl 
৪৩১২-(১৬/...) ‘আবদুল মালিক ইবনু শু‘আয়ব ইবনু লায়স ইবনু সা'দ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাষিঃ) 
বরাতে বর্ণনা করেছেন। তিনি বলেন, মুসলিমদের মধ্য থেকে এক ব্যক্তি রসূলুল্লাহ 3%%-এর নিকট এলো। তখন 
তিনি মাসজিদে বসে ছিলেন। সে তখন উচ্চৈঃস্বরে বলল, হে আল্লাহর রসূল 3%! আমি ব্যভিচার করেছি। তখন 
তিনি (টু) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে লোকটি তীর (3 -এর) চেহারার দিকে গিয়ে বলল, হে আল্লাহর 
রসূল 3! আমি ব্যভিচার করেছি। এবারও তিনি (3) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এভাবে সে চারবার 
শ্বীকারোক্তি প্রদান করল। এরপর সে যখন চারবার নিজের উপর সাক্ষ্য দিল, তখন রসূলুল্লাহ 3% তাকে ডাকলেন 
এবং বললেন, তোমার মধ্যে কি পাগলামী আছে? সে বলল, না। তুমি কি বিবাহিত? সে বলল, হ্যা । তখন 
রসূলুল্লাহ 3% বললেন : তোমরা তাকে নিয়ে যাও এবং পাথর নিক্ষেপ করে হত্যা কর। 


ইবনু শিহাব (রহঃ) বলেন, জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাষিঃ) থেকে যিনি হাদীস শ্রবণ করেছেন তিনি আমার 
কাছে বলেন যে, জাবির (রাষিঃ) বলেছেন, পাথর নিক্ষেপকারীদের মধ্যে আমিও একজন ছিলাম । আমরা তখন 


২৬ এ আয়াতটি তিলাওয়াত মানসূখ বা রহিত হয়ে গেছে কিন্তু আয়াতটির হুকুম এখনো বহাল রয়েছে। 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাস্তি "২২৩ 


তাকে (ঈদের) সলাত পড়ার স্থানে পাথর নিক্ষেপ করলাম । যখন তার উপর পাথর পড়তে লাগল তখন সে 
পলায়ন করল । আমরা তাকে ‘হার্রা’ নামক স্থানে ধরে ফেললাম এবং পাথর মেরে হত্যা করলাম । 
(ই.ফা. ৪২৭৩, ই.সে. ৪২৭৩) 
We oles Hl ce RL 0 AS 0 SAD Xs te LA AM Ns ll হো) 
L ha aly 
৪৩১৩-(../...) মুসলিম (রহঃ) বলেন যে, লায়স (রহঃ) ও ‘আবদুর রহমান বিন খালিদ বিন মুসাফিরের 
মাধ্যমে ইবনু শিহাব (রহঃ) হতে একই সূত্রে উল্লিখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 


| (ই.ফা. ৪২৭৩, ই.সে. ৪২৭৩) 

0b Let UIST ol A BS Lal SA Ae 0 A EE SHS (fort) 
US 3d AE 0 ee bn OSL Ss 09 UB bh Ch obs Cal 2S GAD 
৪৩১৪-(.../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) আবুল ইয়ামান এবং শু'আয়বের মাধ্যমে 
যুহরী (রহঃ)-এর বরাতে একই সূত্রে উল্লিখিত হাদীসের অনুরূপ হাদীস শুনিয়েছেন। আর উভয়ের বর্ণিত হাদীসে 
ইবনু শিহাব (রহঃ) বলেন যে, আমার নিকট এমন এক ব্যক্তি হাদীস বর্ণনা করেছেন, যিনি জাবির ইবনু 


‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে হাদীস শ্রবণ করেছেন, যেমন উল্লেখ করেছেন ‘উকায়ল (রাযিঃ)। 
(ই.ফা. ৪২৭৩, ই.সে, ৪২৭৪) 


Cixi wo ed) (5) ESE YG ss ty SS ali 30 2 (YT Yo 
be GA oF Kk GOR CI UT GD Se AT Ga 0 SEY Gs 
be Las fo Mn be GAT cp SE IY IS HE cp ll Se 0 be LL 


EA 
৪৩১৫-(../...) আবূ তাহির, হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) তারা সবাই 
যুহরীর মাধ্যমে ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) সূত্রে নাবী 3% থেকে এভাবে হাদীস বর্ণনা করেছেন যেভাবে 


‘উকায়ল যুহরীর মাধ্যমে আবূ হুরাইরার বরাতে নাবী রুট থেকে হাদীস বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৪২৭৪, ই.সে. ৪২৭৫) 
<0 Sn UF A HES LSD OLS Ly Uh AS 3 ESS (narpivytr iN 
Jal wk 0 BE a ol 3 i bn HC Cs Hel CD UN EL fh be 
SX ahr SO kl JEG 4 U2 UB eA ES ob co 0 Se OS 
ET AS Gk sh Se df bag UE Ck Ie UES Ba - 39 

"Xe HCY pal te GEG OAV Uf LEH LAST EL A 
Ges asda teen Ea (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ)- 


এর বরাতে নাবী 3% হতে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি মা‘ইয ইবনু মালিক (রাযিঃ)-কে দেখলাম, 
যখন তাকে নাবী {ু-এর নিকট আনা হল । তিনি ছিলেন বেঁটে প্রকৃতির সুঠাম দেহের অধিকারী ৷ তীর গায়ে কোন 


www.waytojannah.com 


Contents ( 
২২৪ : সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


চাদর ছিল না। তিনি নিজেই চারবার স্বীকারোক্তি করলেন যে, তিনি ব্যভিচার করেছেন। তখন রসূলুল্লাহ 3% 
বললেন : তুমি হয়ত (শুধু চুমু খেয়েছো অথবা স্পর্শ করেছ) তখন তিনি উত্তরে বললেন, না, আল্লাহর শপথ! 
নিশ্চয়ই এ হতভাগা ব্যভিচার করেছে। পরিশেষে তিনি তাকে পাথর নিক্ষেপ করার আদেশ করলেন। এরপর তিনি 
এক ভাষণ প্রদান করে বললেন : সাবধান! আমরা যখন আল্লাহর পথে জিহাদের উদ্দেশে গমন করি, তখন কেউ 
কেউ পিছনে থেকে যায় এবং ছাগলের ন্যায় আওয়াজ করে (অর্থাৎ- ছাগল যেমন সঙ্গমের সময় উচ্চৈঃস্বরে 
আওয়াজ করে তদ্রবূপ) আর তাদেরকে সে অন্প দুধ দেয়। (অর্থাৎ- সঙ্গম করে, দুধের অর্থ বীর্য ।) আল্লাহর শপথ! 
যদি আল্লাহ আমাকে এ শ্রেণীর কোন লোকের উপর ক্ষমতা প্রদান করেন, তবে আমি তাকে অবশ্যই শাস্তি দেব। 
(যেন অন্যেরা তার থেকে উপদেশ গ্রহণ করতে পারে) (ই.ফা. ৪২৭৫, ই.সে. ৪২৭৬) 


br ot LS YE cl 3 Bil 0% Oy cll Lf LoL BSS Capac ETN 

x BE sh US A Ik Be LY HE Cs UB oct 5 sn bo ns ES hs 

Ul BE sll 24D U8 hss AB OES BS CD Sy I Se FUSE pS Sl 

Alin GES 3 dh ty Lh AE ES 5 Ch CI SST GS 0 Ue 0 gle Us 
AG" on YS ALS YY aie 


SL EE SY UB SE Ch Se EGS U6 

৪৩১৭-(১৮/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ)-কে 
বলতে শুনেছি যে, রসূলুল্লাহ :%-এর নিকট এক ব্যক্তিকে আনা হলো। তিনি ছিলেন বেঁটে আকৃতির, চুল ছিল 
অবিন্যস্ত এবং বলিষ্ঠ দেহের অধিকারী । তার গায়ে ছিল একটি চাদর । তিনি ব্যভিচার করেছিলেন। রসূলুল্লাহ 38% 
দু'বার তার স্বীকারোক্তি প্রত্যাখ্যান করলেন। এরপর তার ব্যাপারে আদেশ দিলেন, তাকে পাথর নিক্ষেপ করা 
হলো। এরপর রসূলুল্লাহ 3% বললেন : তোমরা জেনে রেখো; আমরা যখনই আল্লাহর পথে জিহাদের উদ্দেশে বের 
হই , তখন তোমাদের মধ্য হতে কেউ না কেউ পিছনে থেকে যায় এবং ছাগলের ন্যায় আওয়াজ করে। সে তখন 
কোন নারীকে অল্প দুধ প্রদান করে। (অর্থাৎ- ব্যভিচার করে) নিশ্চয় আল্লাহ যদি আমাকে তাদের কারো উপর 
শক্তি দেন, তবে আমি তাকে এমন শাস্তি প্রদান করবো যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। 

বর্ণনাকারী বলেন, আমি এ হাদীসই সা'ঈদ ইবনু জুবায়র (রাযিঃ)-এর নিকট বর্ণনা করলাম। তখন তিনি 
বললেন, রসূলুল্লাহ 3% এ ব্যক্তির স্বীকারোক্তি চারবার প্রত্যাখ্যান করেছিলেন। (ই.ফা. ৪২৭৬, ই.সে. ৪২৭৭) 


HCA ald © SOL ns Cc BLS Ue As od LG HES (Cfoj- ETA 


BE SF EG aE of Se2 os HL SB IG ce LO ty 

৪৩১৮-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... উভয়েই জাবির ইবনু 
সামুরা (রাযিঃ) সূত্রে নাবী 3% থেকে ইবনু জা'ফার (রাযিঃ)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। আর 
শাবাবা (রাষিঃ)-ও তার বাণী ০%) £3.) (তিনি তার স্বীকারোক্তি দু'বার প্রত্যাখ্যান করেন)- এর সাথে একমত 
হয়েছেন। আবূ ‘আমির (রাযিঃ)-এর অপর এক হাদীসে ১% * 9 ০54 5% (তিনি তাঁর স্বীকারোক্তি দু'বার 
অথবা তিনবার প্রত্যাখ্যান করেছেন) বর্ণিত হয়েছে। (ই.কা. ৪২৭৭, ই.সে. ৪২৭৮) 


WwwwW.waytojannah.com 


Contents 

পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাস্তি ২২৫ 

ge sf Bs Yu Ags bil, LS dels sp nm C5 LEE ES (rarpay-trya 
ce GC. Sl MC G5 ded UF BE in Ue 0 OF HS 0 a bP ln 
SAB is ES Sek OF 425 08 od df Hoos 2 hn 0 ce Ly U8 y 
A 
৪৩১৯-(১৯/১৬৯৩) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও আবূ কামিল জাহদারী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) 
হতে বর্ণিত যে, নাবী 3% মা‘ইয ইবনু মালিক (রাযিঃ)-কে জিজ্ঞেস করলেন, তোমার সম্পর্কে আমার কাছে যে 
সংবাদ এসেছে তা সত্য কিনা? তিনি বললেন, আমার সম্পর্কে আপনার কাছে কী সংবাদ পৌছেছে? তখন তিনি 
বললেন, আমার কাছে সংবাদ পৌছেছে যে, তুমি অমুক বংশের কোন এক দাসীর সঙ্গে ব্যভিচার করেছ। তিনি 


উত্তরে বললেন, হ্যা। এরপরে তিনি এ ব্যাপারে চারবার সাক্ষ্য দিলেন অর্থাৎ- স্বীকারোক্তি দিলেন। এরপর 
রসূলুল্লাহ 38% তার ব্যাপারে আদেশ দিলেন। তাকে তখন পাথর মারা হলো । (ই.ফা. ৪২৭৮, ই.সে. ৪২৭৯) 


be EL of bP ES BS Sl Le GHD skal Lh LAL ED (asfry- try 

Ll Lad cl 3 UE FE ad ILD off A Ls Bel TE LL ie SED He dt 
YS G3 Gs LA YY Cl sp BS C1 LC UL BS UU VO FE a Bh ce 
ee J - BU GLE A ed- JN Shas: Ye 8S 
HI - 6 - LAN, Sy plall ELA — U5 - HUE Ys El CS — J - Al ok 
- HL - En os - TY as ES GLB On off Us 
SS UD GS all da 3 HOE il Cif UE Loddon Cbs BG All U4) A A - UN 
AL YS 4 A REL US U5 on ay CHG Yj Mh SS Js SY UL AE gis Laps SS Ue 


৪৩২০-(২০/১৬৯৪) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... আবূ সাঈদ হতে বর্ণিত যে, আসলাম গোত্রের 
মা‘ইয ইবনু মালিক নামক এক ব্যক্তি রসূলুল্লাহ 3%-এর নিকট এসে বলল, আমি তো এক গর্হিত কাজ করে 
ফেলেছি। অতএব এর জন্য আমার উপর শারী‘আতের বিধান প্রয়োগ করুন। নাবী টু তার এ স্বীকারোক্তি 
কয়েকবার প্রত্যাখ্যান করেন । বর্ণনাকারী বলেন, এরপর তিনি এ ব্যক্তির স্বগোত্রীয় লোকের কাছে তার সম্পর্কে 
জিজ্ঞাসাবাদ করলেন । তারা বলল, আমরা তো তার সম্বন্ধে কোন খারাপ জানি না। কিন্তু হঠাৎ করেই সে এমন 
অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়েছে। সে এখন ভাবছে যে, তার প্রতি ‘হদ' ‘5 শারী'আতের বিধান প্রয়োগ ব্যতীত 
তার আর কোন নিষ্কৃতি নেই । বর্ণনাকারী বলেন যে, তখন সে রসূলুল্লাহ 3%-এর নিকট ফিরে এল । তখন তিনি 
তাকে পাথর নিক্ষেপের জন্য আমাদের নির্দেশ দিলেন । বর্ণনাকারী বলেন, আমরা তখন তাকে ‘বাকীউল গারকাদ' 
নামক স্থানে নিয়ে চললাম। আমরা তাকে বাধলাম না এবং মাটিতে পুঁতলামও না। এরপর আমরা তাকে হাড়, 
মৃত্তিকা, ঢিলা এবং ইট মারতে শুরু করলাম । হঠাৎ সে দৌড়ে পালাল, আমরাও তার পিছনে ছুটলাম ৷ অবশেষে 
সে “হাররাহ্‌” নামক স্থানে উপনীত হল । আমরা তথায় তাকে ধরলাম এবং পাথর নিক্ষেপ করলাম ৷ পরিশেষে সে 
নিশ্চল হয়ে গেল অর্থাৎ- মরে গেল। বর্ণনাকারী বলেন, এরপর রসূলুল্লাহ সন্ধ্যাবেলায় কিছু বলার উদ্দেশে 
দণ্ডায়মান হলেন এবং বললেন, আমরা যখনই আল্লাহর পথে কোন যুদ্ধে গমন করি তখন কোন না কোন ব্যক্তি 
আমাদের পরিবার-পরিজনদের মাঝে থেকে যায় এবং ছাগলের শব্দের ন্যায় আওয়াজ করে। আমার উপর কর্তব্য 


Wwww.waytojannah.com 


Contents 


২২৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


হল যদি এরূপ কোন ব্যক্তিকে আমার কাছে আনা হয়, তবে আমি তাকে দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করবো। 
বর্ণনাকারী বলেন, এরপর তিনি (কু) তার জন্য (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করেননি এবং কোন গালিও 
দেননি। (দু‘আ এজন্য করেননি যে, হয়ত এ আশায় কেউ আবার পাপাচারে লিপ্ত হয়ে যেতে পারে; মন্দ বলেননি 
এজন্য যে, তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে) (ই.ফা. ৪২৭৯, ই.সে. ৪২৮০) 


Ay) ig SS BS SS Ch 5 Wis je ES 5D th oe SHS LpoyrErYN 
UG Cs Clr U8 ale ely Sh otal On FEE Lal EB Soh 3 UE, I Bs 
Ue By A os Ls So AS GEE Ue 1 gl 
৪৩২১-(২১/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) দাউদ (রহঃ) হতে একই সূত্রে উল্লিখিত হাদীসের মর্মার্থ 
বর্ণনা করেন। তিনি তাঁর হাদীসে উল্লেখ করেন যে, এরপর নাবী 38 সন্ধ্যাবেলায় দাড়িয়ে আল্লাহর প্রশংসা শেষে 
বললেন, তাদের কী পরিণতি হবে? যখন আমরা যুদ্ধে গমন করি তখন তাদের কেউ কেউ আমাদের পিছনে থেকে 
যায় এবং ছাগলের শব্দের ন্যায় আওয়াজ করে। (অর্থাৎ- ব্যভিচার করে।) কিন্তু তিনি তাঁর বর্ণনায় ‘আমাদের 
পরিবারবর্গের মধ্যে' কথাটি বর্ণনা করেননি । (ই.ফা. ৪২৮০, ই.সে. ৪২৮১) 
KH ec SS) of 0 FEST ES EBS 53 C3 EO GES C.f-ytYYY 
niall Tk Und ALLY) ie S99 te CASS GL GS colt ts le BSS Lt ty 
Ee CHE EI TEL UU es S50 Se 
৪৩২২-(../...) সুরায়জ ইবনু ইউনুস ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) দাউদ (রহঃ) হতে একই 
সূত্রে উল্লেখিত হাদীসের অং ংশ বিশেষ বর্ণনা করেছেন। তবে সুফ্‌ইয়ান (রহঃ)-এর বর্ণিত হাদীসে ০৮ 4৬ 


"4 2১% (অতএব, সে তিনবার ব্যভিচারের স্বীকারোক্তি করেছে) এ কথা উল্লেখ রয়েছে। 
(ই.ফা. ৪২৮১, ই.সে. ৪২৮২) 


SON LH RG “eld 0 3 BS Ch p00 th Lot ES (raopery-tryy 

af be FEY 0h OU 0 ka oh Lie Lo LISA Ah LAS OE oe < 
5 Ad 3) Ys" Uk PROSTATE LO 
21 5" FB ah JA J th AD ILD GIB Br GE ED US 

Ue Fe al J oth Hh UD UIE as TE BG U6 5 5 Al 
HE a UD ICE EM On UB bl os BE al UL UREN HSN os 
LE ey Se SS EEG UD LE VIS Cdl JE os OIA Ab thd" 
dh U8 OM CE 28 OAD OG 8 23 Al 5 UE on C3 BEE A ILD J U6 
SEA BEN db LL Ia Lua 


SLA Lh ks HE A ILO AL BESS Ke: CS DS 1 Ui IGA sh JS o5 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাস্তি ২২৭ 


A JD JE JG - AL ch eld Al HE 1A OG AL oh ld VL JE 
"ms Bl 4 Cd TF lh * Bl 
wD SEs" UE ob A UD GS S31 Cn me te Ha HG SUN 

YS Uy" NAL 0 Gel EN US ES US BS Eh ea 5s A GRLL 
UD GE U5 nL ES SE Ul IES 25 i on oll" OB UN Cm 2 UY 
WA ES WY 1 UES Ad clay 4 UB BRE Al A J n'y sa os 
a8 6 all is GALLE) id JE La on BD Er my a SO Vie 
৪৩২৩-(২২/১৬৯৫) মুহাম্মাদ ইবনু ‘আলা হামদানী (রহঃ) সুলাইমান ইবনু 'বুরাইদাহ্‌ (রহঃ) তার পিতার 
বরাতে হাদীস শুনিয়েছেন। তিনি বলেন, মা‘ইয ইবনু মালিক নাবী 3%-এর নিকট এসে বলল, হে আল্লাহর রসূল! 
আমাকে পবিত্র করুন। তখন রসূলুল্লাহ ¥% বললেন, তোমার দুর্ভাগ্য । তুমি প্রত্যাবর্তন কর এবং আল্লাহর কাছে 
ক্ষমা প্রার্থনা কর ও তাওবাহ্‌ কর বর্ণনাকারী বলেন যে, লোকটি অল্প দূর চলে গিয়ে আবার ফিরে এলো। এরপর 
বলল, হে আল্লাহর রসূল! আমাকে পবিত্র করুন। বর্ণনাকারী বলেন যে, লোকটি অল্পদূর গিয়ে আবার ফিরে 
আসলো এবং বলল, হে আল্লাহর রাসূল! আমাকে পবিত্র করুন। তখন রসূলুল্লাহ 3% বললেন, তোমার দুর্ভাগ্য 
তুমি প্রত্যাবর্তন কর এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর ও তাওবাহ্‌ কর। তখন নাবী 3% পূর্বের মতই কথা 
বললেন, যখন চতুর্থবার মা'ইয একই কথা বলল; আমাকে পবিত্র করুন হে আল্লাহর রসূল! রসূলুল্লাহ 3 তাকে 
বললেন, কোন্‌ বিষয়ে আমি তোমাকে পবিত্র করবো? তখন সে বলল, যিনার পাপ হতে । সুতরাং রসূলুল্লাহ 3% 
তার (সঙ্গী-সাথীদের নিকট) জিজ্ঞেস করলেন, তার মধ্যে কি কোন পাগলামী আছে? তখন তাকে জানানো হলো 
যে, সে পাগল নয়। এরপর তিনি জিজ্ঞেস করলেন, সে মদ্যপান করেছে কি? তখন এক ব্যক্তি দণ্ডায়মান হলো 
এবং তার মুখ শুঁকে দেখল, সে তার মুখ থেকে মদের গন্ধ পেল না । বর্ণনাকারী বলেন, এরপর রসূলুল্লাহ 3% এ 
ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কি যিনা করেছ? প্রতি উত্তরে সে বলল, জী-হ্যা। অতএব রসূলুল্লাহ 3% তার প্রতি 
(ব্যভিচারের শস্তি প্রদানের) নির্দেশ দিলেন। এরপর তাকে পাথর নিক্ষেপ করা হল। সুতরাং এ ব্যাপারে জনগণ 
দু’দলে বিভক্ত হয়ে গেল । একদল বলতে লাগল, নিশ্চয় সে (মা‘ইয) ধ্বংস হয়ে গেছে। নিশ্চয় তার পাপ কার্যত 
তাকে ঘিরে ফেলেছে । দ্বিতীয় দল বলতে লাগল, মা‘ইয এর তাওবার চেয়ে উত্তম (তাওবার অনুশোচনা) আর হয় 
না। সে প্রথমে নাবী ু-এর কাছে আগমন করলো এবং নিজের হাত তার হাতের উপর রাখলো । এরপর বলল, 
আমাকে পাথর দ্বারা হত্যা করুন৷ বর্ণনাকারী বলেন যে, দু’ তিন দিন পর্যন্ত মানুষ কেবল এ কথাই বলাবলি 
করছিল। এরপর রসূলুল্লাহ 3%; আগমন করলেন এবং দেখলেন, যে, সাহাবাগণ বসে আছেন । তিনি প্রথমে সালাম 
দিলেন, এরপর বসলেন এবং বললেন, তোমরা মা‘ইয ইবনু মালিক-এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। 
তখন তাঁরা বললেন, আল্লাহ! মা‘ইয ইবনু মালিককে ক্ষমা করুন। এরপর রসূলুল্লাহ 3% বললেন, সে এমনভাবে 
‘তাওবাহ্‌’ করেছে, যদি তা একটি উম্মাতের লোকদের মাঝে বন্টিত হয়ে তবে সকলের জন্যই তা যথেষ্ট হতো । 
বর্ণনাকারী বলেন, এরপর তীর নিকট আযদ গোত্রের গামিদ পরিবারের এক মহিলা আগমন করলো এবং 
বলল, হে আল্লাহর রসূল! আমাকে পবিত্র করুন। তখন তিনি বললেন, তোমার দুর্ভাগ্য তুমি ফিরে যাও এবং 
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর ও তাওবাহ্‌ কর । তখন মহিলা বলল, আপনি কি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে 
চান যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন মা‘ইয ইবনু মালিককে? তখন তিনি বললেন, তোমার কী হয়েছে? মহিলা বলল, * 
আমি ব্যভিচারের কারণে গর্ভবতী হয়েছি । তিনি (রসূল ৪%) জিজ্ঞেস করলেন, তুমি কি এমন কাজ করেছ? সে 


Wwww.waytojannah.com 


Contents 


২২৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


প্রতি উত্তরে বলল, জী-হ্যা। তখন তিনি তাকে বললেন, তোমার গর্ভের সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা কর। 
বর্ণনাকারী বলেন যে, এক আনসারী ব্যক্তি তার গর্ভের সন্তান প্রসবকাল পর্যন্ত তার দায়িত্ব গ্রহণ করল । বর্ণনাকারী 
বলেন, কিছুদিন পর এঁ ব্যক্তি নাবী 38%-এর নিকট এসে বলল, গামিদীয় মহিলা তো সন্তান প্রসব করেছেন। তখন 
তিনি বললেন, এমতাবস্থায় তার ছোট শিশু সন্তানকে রেখে আমি তাকে ‘রজম’ করতে পারি না। কেননা তার শিশু 
সন্তানকে দুধপান করানোর মত কেউ নেই । তখন এক আনসারী লোক দাড়িয়ে বললেন, হে আল্লাহর রসূল! আমি 
তার দুধপান করানোর দায়িত্ব নিলাম । তখন তিনি তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার আদেশ করলেন। 
(ই.ফা. ৪২৮২, ই.সে, ৪২৮৩) 


Al se ty LL BS T St sl Se Be Lt dt 8 HBS Cpnytvyt 
be S54 bs ah Se ES oR Ls ES ul BS - S0d BS UES - J 
SH ob SBS A UL G UE BEE sll UD ff CALS Ls ts ela 0 cl 
Ll ty 35 CHS 3 A I GORI Ad oo US Cl 2 AIEIE 
bn ddl i SY] kes Ce 1h Gs ie OES LL ls Obl” J aah cd RE hl I 
0 Cb si J 4 bY ALAS LE i Caf eh Ll Listy EG co Ug bale 
EAS ABLE 

Geli Lh os Lb WD SY ei HS A ID UG i Lael coi I 
SH SD ANY tI ES A NG Tele SD US GG SS RG A A JD 
PARA hl CB a fi 3 I AS Ci BS ob ly Sd Sy UB 
JR) df ES pln U8 Hy AGS a Uh NB js LS 5 dl SI 
Ah DS Bh Lr IE UH ULSD A Al La od Ue HE es dB Call Cs 
8 SAA IE Gg I GY EC FE 0 CS UES IE co fH ni 
EBT, Ge clad Uy A Br ad pe Gala NLS CS os 


৪৩২৪-(২৩/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু” ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... 
বুরাইদাহ্‌ (রাযিঃ)-এর বরাতে তার পিতা থেকে হাদীস শুনিয়েছেন যে, মা‘ইয ইবনু মালিক আসলামী নাবী - 
এর নিকট এলে বলল, ‘হে আল্লাহর রসূল! নিশ্চয়ই আমি আমার আত্মার উপর যুল্‌ম করেছি, অর্থাৎ ব্যভিচার 
করেছি । আমি চাই যে, আপনি আমাকে পবিত্র করবেন।' তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন। পরের দিন সে 
আবার তাঁর (নাবী টু) কাছে এসে বলল, হে আল্লাহর রসূল! আমি ব্যভিচার করেছি। এবারও তিনি তাকে 
ফিরিয়ে দিলেন। এরপর রসূলুল্লাহ 3% কোন এক ব্যক্তিকে তার সম্প্রদায়ের লোকের কাছে পাঠালেন। লোক 
সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কি মনে করেন যে, তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এবং সে 
মন্দ কাজে লিপ্ত হয়েছে? তারা প্রতি উত্তরে বললেন, আমরা তো তার মস্তিষ্কের বিকৃতি সম্পর্কে কোন কিছু জানি 
না। আমরা তো জানি যে, সে সম্পূর্ণ সুস্থ প্রকৃতির । এরপর মা‘ইয তৃতীয়বার রসুলুল্লাহ 3%-এর কাছে আগমন 
করলো। তখন তিনি আবারও একজন লোককে তার গোত্রের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাস্তি ২২৯ 


করলেন। তখনও তারা তাকে জানালো যে, আমরা তার সম্পর্কে খারাপ কোন কিছু জানি না এবং তার মস্তিষ্কেরও 
কোন বিকৃতি ঘটেনি। এরপর যখন চতুর্থবার সে আগমন করলো, তখন তার জন্য একটি গর্ত খনন করা হল এবং 
তিনি ($8) তার প্রতি (ব্যভিচারের শাস্তি প্রদানের) নির্দেশ প্রদান করলেন। সুতরাং তাকে পাথর নিক্ষেপ করা 
হ্‌ল। 

বর্ণনাকারী বলেন, এরপর গামিদী এক মহিলা এসে বলল, হে আল্লাহর রসূল! আমি ব্যভিচার করেছি। 
সুতরাং আপনি আমাকে পবিত্র করুন। তখন তিনি (3%) তাকে ফিরিয়ে দিলেন। পরবর্তী দিন আবার এঁ মহিলা 
আগমন করলো এবং বলল, হে আল্লাহর রসূল 3! আপনি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন। আপনি সম্ভবত 
আমাকে এভাবে ফিরিয়ে দিতে চান, যেমনভাবে আপনি ফিরিয়ে দিয়েছিলেন যা*ইযকে? আল্লাহর শপথ করে 
বলছি, ‘নিশ্চয়ই আমি গর্ভবতী’ তখন তিনি বললেন, তুমি যদি ফিরে যেতে না চাও, তবে আপাততঃ এখনকার 
মত চলে যাও এবং প্রসবকাল পর্যন্ত অপেক্ষা কর। রাবী বলেন, এরপর যখন সে সন্তান প্রসব করল- তখন ভূমিষ্ঠ 
সন্তানকে এক টুকরা কাপড়ের মধ্যে নিয়ে তার কাছে আগমন করলো এবং বলল, এ সন্তান আমি প্রসব করেছি। 
তখন রসূলুল্লাহ 3% বললেন, যাও তাকে (সপ্তানকে) দুধ পান করাও । দুধপান করানোর সময় পার হলে পরে 
এসো। এরপর যখন তার দুধপান করানোর সময় শেষ হল তখন এঁ মহিলা শিশু সন্তানটিকে নিয়ে তার কাছে 
মহিলাটি আবার আগমন করলো- এমন অবস্থায় যে, শিশুটির হাতে এক টুকরা রুটি ছিল। এরপর বলল, হে 
আল্লাহর নাবী! এইতো সেই শিশু, যাকে আমি দুধপান করানোর কাজ শেষ করেছি। সে এখন খাদ্য খায়। তখন 
শিশু সপ্তানটিকে তিনি কোন একজন মুসলিমকে প্রদান করলেন। এরপর তার প্রতি (ব্যভিচারের শাস্তি) প্রদানের 
নির্দেশ দিলেন। মহিলার বক্ষ পর্যন্ত গর্ত খনন করানো হল এরপর জনগণকে (তার প্রতি পাথর নিক্ষেপের) নির্দেশ 
দিলেন। তারা তাকে পাথর মারতে শুরু করল। খালিদ ইবনু ওয়ালীদ (রাযিঃ) একটি পাথর নিয়ে অগ্রসর হলেন 
এবং মহিলার মাথায় নিক্ষেপ করলেন, তাতে রক্ত ছিটকে পড়লো খালিদ (ইবনু ওয়ালীদ) (রাযিঃ)-এর মুখমণ্ডলে। 
তখন তিনি মহিলাকে গালি দিলেন। নাবী 3% তার গালি শুনতে পেলেন। তিনি বললেন, সাবধান! হে খালিদ! সে 
মহান আল্লাহর শপথ, যার হস্তে আমার জীবন, জেনে রেখো! নিশ্চয়ই সে এমন তাওবাহ্‌ করেছে, যদি কোন 
“হন্ধুল ‘ইবাদ” বিনষ্টকারী ব্যক্তিও এমন তাওবাহ্‌ করতো, তবে তারও ক্ষমা হয়ে যেতো । এরপর তার জানাযার 


সলাত আদায়ের নির্দেশ দিলেন । তিনি তার জানাযায় সলাত আদায় করলেন। এরপর তাকে দাফন করা হলো। 
(ই.ফা. ৪২৮৩, ই.সে. ৪২৮৪) 


pin ol ia BL all Arp 2 0 WL ole A (iafrs)- tr Ye 
LA 5 Oe UP BS leah U0 ASG HES 8S of ES be oe 
EY ie ol is ed dh a GIB Ton cl on HE sos <8 Light da 
ie Ot BE al Lo Ue Al ls GH Cis UY ool BU, BE hi 
LG He BCHS LH, dh Ge lh SE HUB Ye se Bch ie Sd EE 
0 dy SH Uf oe Tlf G5 CE UR Hn Lah Ul on Omi OF Cd 1 LS 
‘i 
-.৪৩২৫-(২৪/১৬৯৬) আবূ গাস্‌সান মালিক ইবনু ‘আবদুল ওয়াহিদ মিসমা'ঈ (রহঃ) ..... ‘ইমরান ইবনু 


হৃসায়ন (রাযিঃ)-এর মাধ্যমে হাদীস শুনিয়েছেন যে, জুহাইনাহ্‌ গোত্রের এক মহিলা নাবী 3%-এর নিকট আগমন 
করল। সে বলল, হে আল্লাহর নাবী! আমি ‘হদ্দ' (শারী*আত কর্তৃক নির্ধারিত ব্যভিচারের শাস্তি-এর উপযোগী 


৩৩ 


Wwww.waytojannah.com 


Contents 


২৩০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


হয়েছি। অতএব আমার উপর তা কার্যকর করুন। তখন আল্লাহর নাবী ু তার অভিভাবককে ডাকালেন এবং 
বললেন, তাকে ভালভাবে দেখাশোনা করো। তারপর সে যখন সন্তান প্রসব করবে তখন তাকে আমার কাছে নিয়ে 
আসবে। সে তাই করলো। এরপর আল্লাহর নাবী সৰ তার প্রতি (শাস্তি প্রদানের) নির্দেশ দিলেন। তখন মহিলার 
কাপড় শক্ত করে বাধা হলো। এরপর তিনি শাস্তি কার্যকর করার আদেশ দিলেন। তাকে পাথর মারা হলো। 

ঃপর তিনি তার উপর জানাযার সলাত আদায় করলেন। তখন 'উমার (রাযিঃ) বললেন, হে আল্লাহর নাবী! 
আপনি তার (জানাযার) সলাত আদায় করলেন অথচ সে তো ব্যভিচার করেছিল? তিনি বললেন, নিশ্চয়ই সে 
এমনভাবে তাওবাহ্‌ করেছে, যদি তা মাদীনার সত্তরজন লোকের মধ্যে বম্টিত হতো, তবে তাদের জন্য তাই যথেষ্ট 
হতো । তুমি কি তার চেয়ে অধিক উত্তম তাওবাহ্‌কারী কখনও দেখেছো? সে-তো নিজের জীবন আল্লাহর জন্য 
দিয়ে দিয়েছে। (ই.ফা. ৪২৮৪, ই.সে. ৪২৮৫) 


Be Ah 5 Gs colle Lh Ole CS AE of CH 8 Sf HESS (defr TN 
Abe ALY Se OS of 2 SS 
৪৩২৬-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইয়াহ্‌ইয়া ইবনু আবূ কাসির (রহঃ) হতে একই 
সূত্রে উল্লেখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪২৮৫, ই.সে. ৪২৮৬) 


cil Ul AD HLL BS C Re ৯% (ER tp LS BEE (1aa- yavfvo)~-£YYV 

el AE Or 559 BIA of C2 a LE 5 0 A Gd Se bo ile OF 
wis ES Yb uss Ll ad UD GO FE sl UL 8 AYN on ED LY YG Cl 
1 BE All I I eT 4h cols Gl paid 55 Se I 5A Fd J A 
Je Ha Sie CIEL EN 8 ce 0 SB odo SUA ch cle be US HY IN 
J B80 lin a ke Uo pe Cis Be Be ol se US GIS phd nl Sl Fs 
Be he 9 oy By Fy Bh sll cligy UE boll oy ok BE 0 U4) 
AD CEE ob tn a od LH G er re ০%) 

ial BE 2 44 Ue Al SHES Ge 3d UN 
৪৩২৭-(২৫/১৬৯৭-১৬৯৮) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ, মুহাম্মাদ ইবনু রুম্্‌হ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ এবং 
যায়দ ইবনু খালিদ জুহানী (রাযিঃ) হতে বর্ণিত । তারা বলেন, এক বেদুঈন রসূলুল্লাহ 5-এর নিকট এসে বলল, 
হে আল্লাহর রসূল! আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি যে, আপনি আমার ব্যাপারে আল্লাহর কিতাব 
অনুসারে হুকুম প্রদান করুন। তখন তার প্রতিপক্ষ অপর একব্যক্তি যে তার চেয়ে অধিক জ্ঞানী ছিল বলল, ধ্যা, 
আপনি আমাদের মাঝে আল্লাহর কিতাব অনুসারে ফায়সালা করুন, তবে এর আগে আমাকে (কথা বলার) অনুমতি 
দিন। তখন রসূলুল্লাহ 38 বললেন, বলো। লোকটি বলল, আমার এক ছেলে এ ব্যক্তির বাড়িতে চাকর ছিল। সে 
তার স্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছে। অতএব, আমাকে সংবাদ দেয়া হয়েছে যে, আমার ছেলের উপর রজম (পাথর 
নিক্ষেপ)-এর শাস্তি আরোপিত হবে। সুতরাং আমি সেটার বিনিময় প্রদান করলাম একশ’ ছাগল ও একটি দাসী । 


এরপর আমি এ ব্যাপারে ‘আলিমগণের কাছে জিজ্ঞেস করলাম । তখন তারা আমাকে বললেন যে, আমার ছেলের 
উপর একশ’ বেত্রাঘাত এবং এক বছর কাল নির্বাসনের হুকুম বলবৎ হবে। আর এঁ মহিলার উপর রজম (পাথর 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাস্তি ২৩১ 


নিক্ষেপ)-এর হুকুম কার্যকর হবে । রসূলুল্লাহ 3% তখন বললেন, সে মহান সত্তার শপথ! যীর হস্তে আমার জীবন, 
নিশ্চয়ই আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব অনুসারে নিষ্পত্তি করে দেব। সুতরাং দাসী এবং ছাগল প্রত্যাখ্যাত 
হবে। (অর্থাৎ এগুলো তুমি ফিরিয়ে নেবে) । আর তোমার ছেলের উপর একশ’ বেত্রাঘাত এবং এক বছরের জন্য 
নির্বাসনের হুকুম কার্যকর হবে। হে উনায়স (রাযিঃ)! (একজন সাহাবা) তুমি আগামীকাল সকালে এঁ মহিলার 
কাছে গমন করবে (এবং এওঁ ব্যাপারে জিজ্ঞেস করবে।) যদি সে তা স্বীকার করে তবে তাকে রজম (পাথর 
নিক্ষেপ) করে হত্যা করবে। 

বর্ণনাকারী বলেন, পরদিন সকালে তিনি মহিলার কাছে গেলেন (এবং এ ব্যাপারে জিজ্ঞেস করলেন) সে 
তা স্বীকার করলো। অতঃপর রসূলুল্লাহ 3 মহিলার প্রতি শারী'আতের হুকুম কার্যকর করার নির্দেশ দিলেন এবং 
তাকে পাথর মারা হল । (ই.ফা. ৪২৮৬, ই.সে. ৪২৮৭) 


2 
ups ee 


~~ Cc SRL EG hy vl wal Jy dls ‘All sl E~ (fe) cE TTA 
Ul AA tl ce aE pla be ue ES ls of all ts sis Bo gh Se 
E333 ALY ga oF Hels ae UP GN Le 
৪৩২৮-(../...) আবূ তাহির, হারমালাহ্‌, ‘আমর আন্‌ নাকিদ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী 

(রহঃ) হতে একই সূত্রে উল্লেখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪২৮৭, ই,সে, ৪২৮৮) 
Uy od Lad Al Ay pa) ol 1 
৬ অধ্যায় : ইয়াহুদী জিশ্দী ব্যভিচারীকে রজম করা 

dl Se CUS GEL ts Gs Es lla Hf sg Lo BEY FSS (ayry-trra 
AD Sad Gy Sh sts Gono of BEE ah UL OF EAL Cb 4h Se Ul te 
Ly CAS LS 1 0 oD be ce HUE pf USS Le UH S00 Uo BE 
BY SE WO Uy LE on Cle FS LY UAL 1b I gs Ys Ug CF AES, 
Ah Se 5 8 Gy Co GS CH LH pan HT ce BSH gh cn AB 
FE A I Lag TAB GRO 5 UES BH Sh ES A Es BE 3 JL Ee AG Us ts 
Ln 
৪৩২৯-(২৬/১৬৯৯) হাকাম ইবনু মূসা আবূ সালিহ (রহঃ) নাফি' এর মাধ্যমে ..... ‘আবদুল্লাহ ইবনু *উমার 
(রাখিঃ) হতে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা রসূলুল্লাহ 3%-এর নিকট একজন ইয়াহুদী পুরুষ এবং 
একজন ইয়াহ্‌দী মহিলাকে আনা হল, যারা উভয়েই ব্যভিচার করেছিল। তখন রসুলুল্লাহ সু ইয়াহ্‌দী সম্প্রদায়ের 
কাছে গেলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা তাওরাতে ব্যভিচারী ব্যক্তির শাস্তি কী পেয়েছ? তারা 


বলল, এতে আমরা উভয়ের মুখমণ্ডলে কালি লাগিয়ে দেই এবং উভয়কে বিপরীতমুখী করে উটের উপর উঠিয়ে 
পরিভ্রমণ করাই । (এ হল তাওরাত বর্ণিত শান্তি) রসূলুল্লাহ 3% বললেন, তাহলে তোমরা তাওরাত কিতাব নিয়ে 


Wwww.waytojannah.com 


Contents 


২৩২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


এসো; যদি তোমরা এ ব্যাপারে সত্যবাদী হয়ে থাক। তারা তখন তাওরাত কিতাব নিয়ে এলো এবং পাঠ করতে 
শুরু করল । যখন (৯) (ব্যভিচারের শাস্তি)- -এর আয়াত নিকটবর্তী হল তখন যে যুবকটি তাওরাত পাঠ করছিল সে 
আপন হাত ॥৯:)৷ এ (পাথর নিক্ষেপের আয়াত)-এর উপর রেখে দিল এবং রক্ষিত হাতের আগের-পেছনের 
অংশ পাঠ করলো। তখন “আবদুল্লাহ ইবনু সালাম (রাযিঃ)*", (তিনি রসুলুল্লাহ 3%-এর সঙ্গে ছিলেন) তাকে লক্ষ্য 
করে বললেন, আপনি তাকে নির্দেশ করুন- যেন সে আপন হাত উঠিয়ে ফেলে। সে তার হাত উঠিয়ে নিল। হঠাৎ 
দেখা গেল যে, এর নিচেই ০৯) এ% (পাথর নিক্ষেপের আয়াত) রয়েছে। সুতরাং রসূলুল্লাহ 3% উভয়কে পাথর 
নিক্ষেপের নির্দেশ দিলেন। সুতরাং উভয়কে পাথর মারা হল 

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) বলেন যে, যারা উভয়কে পাথর মেরেছিল, আমিও তাদের মধ্যে একজন 
ছিলাম । আমি দেখতে পেলাম যে, পুরুষটি মহিলাটিকে পাথরের আঘাত থেকে রক্ষা করার চেষ্টা করছে। (অর্থাৎ- 
ভালবাসার আকর্ষণে নিজেই তার পাথরের আঘাত গ্রহণ করছে) (ই.ফা. ৪২৮৮, ই.সে. ৪২৮৯) 


waco te Me UN pli Ee ADA 0 IY Bx (pcr. 
PAS 3 5 ol LUC Hie phd A te OB OB andy hh So CST nl 
Ar SES) “ sad el G5 rs HA [EE a eo RE UD Hl ee ol or 
e388 Ch LAL Cag BE 
৪৩৩০-(২৭/...) যুহায়র ইবনু হার্ব ও আবূ তাহির (রহঃ) নাফি' এর বরাতে ..... ইবনু ‘উমার (রাযিঃ) 
হতে হাদীস বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ 38% দু'জন ইয়াহুদীকে ব্যভিচারের অপরাধে রজম (পাথর নিক্ষেপ) 
করেন। তন্মধ্যে একজন ছিল পুরুষ এবং অপরজন মহিলা, যারা উভয়েই ব্যভিচার করেছিল । ইয়াহুদীরা উভয়কে 


রসূলুল্লাহ 3%-এর নিকট নিয়ে এসেছিল । এরপর তিনি উল্লিখিত হাদীসের অনুরূপ শেষ পর্যন্ত হাদীসটি বর্ণনা 
করে ছফা: 8২৮৯, ইসে, ৪২৯০) 


whl oF ce gdb ue A 0 ELS [Ee a) [Ee NEE in ul BE, (./')" rr) 

PO OE 0) Sr Heke Os BEE a J od L2G aoe BE 
Ed pb be 
৪৩৩১-(../...) আহ্‌মাদ ইবনু ইউনুস (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে হাদীস শুনিয়েছেন যে, 
ইয়াহুদীরা তাদের ব্যভিচারী একজন পুরুষ ও একজন মহিলাকে রসূলুল্লাহ 38%%-এর কাছে নিয়ে এলো । অতঃপর 

তিনি ‘উবাইদুল্াহ (রহঃ) কর্তৃক নাফি' (রহঃ) হতে বর্ণিত হাদীসের ন্যায় হাদীসটি শেষ পর্যন্ত বর্ণনা করেন। 


(ই.ফা. ৪২৯০, ই.সে. ৪২৯১) 

AS UM Ads of te TASS Ls of Lh OH Hs dS LY IS BS (gray Err 
HE Al ck a J we 0 HO op Bh Al SE LP LEY of de ff US 
ES 5 BED nd LEG" UGS BG ALES 1 cs UL Lon 


২৭ তাওরাতের হাফিয ও বিখ্যাত ইয়াহ্‌দী ‘আলিম ছিলেন। 


Wwww.waytojannah.com 


sjuajuog 
পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শান্তি ২৩৩ 


O85 El gn ce WU UH GA aly MAE r OJ blake te HAD ES p25 1h 

UG Grad 3 HE LSh EL Ens Sl Hk GAS Yh, Y UN ts SME 
ce Mah pid cle lh TGs Of Soh aie Ud Gptall Gl by, ef Ls 20 CST 
El 2 0 od el BE al UD UB pa UE iy ddd Ed pohly ip 
of DAIS Lh Bs SY JON Ef UY RS 5 US poh a Tl tod Sy wd 
peal HST ON BG TES 1 U5 Ie): 0 say CAG i 453 U5 dd Os 
a Al A IC LSS B20) sls th IE AUG at HSE LY E558 
HB LA9Y [to : es) (Cd ab a SH USSG AOD) [et : ost] Cg 3h 


৪৩৩২-(২৮/১৭০০) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... বারা ইবনু 
‘আধিব (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, একদা নাবী $%-এর সম্মুখ দিয়ে একজন ইয়াহ্‌দীকে কালি মাখা এবং 
বেত্রাঘাতকৃত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তিনি বলেন, তোমরা কি তোমাদের কিতাবে ব্যভিচারের শাস্তি 
এরূপই পেয়েছ? তারা বলল, হ্যা । 

এরপর তিনি তাদের মধ্য হতে একজন ‘আলিম (পাদরী) ব্যক্তিকে ডাকালেন এবং বললেন, তোমাকে সে 
আল্লাহর কসম দিয়ে বলছি, যিনি মূসা (‘আঃ)-এর প্রতি তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন, এরূপই কি তোমরা 
তোমাদের কিতাবে ব্যভিচারীর শাস্তি পেয়েছ? তখন ইয়াহুদী ‘আলিম ব্যক্তি বললেন, না। তিনি আরো বললেন, 
আপনি যদি আমাকে আল্লাহর কসম দিয়ে এভাবে না বলতেন তবে আমি আপনাকে জানাতাম না যে, এর প্রকৃত 
শান্তি রজম (পাথর নিক্ষেপ করা)। কিন্তু আমাদের সমাজের সম্লান্ত ব্যক্তিদের মাঝে এর ব্যাপক প্রচলন হয়ে 
গেছে। অতএব, আমরা যখন এতে কোন সম্থান্ত লোককে পেতাম, তখন তাকে ছেড়ে দিতাম এবং যখন কোন 
নিঃস্ব ব্যক্তিকে পাকড়াও করতাম তখন তার উপর শারী*আতের প্রকৃত শান্তি *৩ বাস্তবায়িত করতাম । পরিশেষে 
আমরা বললাম, তোমরা সকলেই এসো, আমরা সবাই মিলে এ ব্যাপারে একটি শাস্তি নির্ধারিত করে নেই, যা জ্দ্র 
ও অভদ্র সকলের উপরই প্রযোজ্য হবে। সুতরাং আমরা ব্যভিচারের শান্তি কালি লাগানো এবং বেত্রাঘাত করাকেই 
স্থির করে নিলাম, পাথর নিক্ষেপের পরিবর্তে । তখন রসূলুল্লাহ 3% বললেন, হে আল্লাহ! আমিই প্রথম ব্যক্তি, যে 
তোমার নির্দেশ 2%) বাস্তবায়িত (পুনর্জীবিত) করলাম, যা তারা বাতিল করে ফেলেছিল। সুতরাং তিনি তা বাস্ত 
বায়নের নির্দেশ দিলেন। অবশেষে এঁ ইয়াহ্‌দীকে পাথর মারা হল। এরপর মহান আল্লাহ এ আয়াত : “হে রসূল! 
যারা কুফ্রী কাজে দ্রচ্তগামী তাদের কার্যকলাপ যেন আপনাকে চিন্তিত মা করে। ..... অতঃপর সেই বাণী পর্যন্ত 
যদি তোমরা তা প্রদত্ত হও, তবে তা ধারণ কর"- (সূরা মায়িদাহ্‌ ৫: ৪১) পর্যন্ত অবতীর্ণ করেন। তারা (ইয়াহুদীরা) 
বলতো যে, তোমরা মুহাম্মাদ 3%-এর নিকট গমন করো, যদি তিনি তোমাদেরকে এ ব্যাপারে- কালি লাগানো 
এবং বেত্রাঘাতের নির্দেশ প্রদান করেন, তবে তোমরা তা কার্যকর করবে; আর যদি তিনি রজমের নির্দেশ দেন 
তবে তা প্রত্যাখ্যান করবে। আল্লাহ তা'আলা (এ মর্মে) আয়াত অবতীর্ণ করেন : “যারা আল্লাহর নাযিলকৃত 
আয়াত মুতাবিক বিচারকার্য পরিচালনা করে না তারাই হলো কাফির (অস্বীকারকারী) সম্প্রদায়"- (সূরা মায়িদাহ্‌ ৫: 


Wwww.waytojannah.com 


Contents 


২৩৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪8) । “আর যারা আল্লাহর নাযিলকৃত আয়াত অনুসারে বিচার করে না তারাই হলো অত্যাচারী দল'"- (সূরা মায়িদাহ্‌ 
৫: ৪৫) । “আর যারা আল্লাহর নাযিলকৃত আয়াত অনুযায়ী বিচার করে না তারাই হলো সীমালজ্ঘনকারী দল"- 
(সূরা মায়িদাহ্‌ ৫: ৪৭)। এ সবগুলো আয়াত কাফিরদের সম্পর্কেই অবতীর্ণ হয়। (ই.ফা. ৪২৯১, ই.সে. ৪২৯২) 
JY Se ULEYL CE 8) ED YG Ed) Mas 3 os tH GBS (fey rN 
f AN dS te SG CK HARE os HAR ATES 
৪৩৩৩-(../...) ইবনু নুমায়র ও আবূ সা'ঈদ আশাজ্জ (রহঃ) ..... আ'মাশ (রহঃ) হতে একই সূত্রে 4? ১৭ 
উট (22 “তখন নাবী {ট-এর (রজম করার) নির্দেশ প্রদান করলেন, এরপর (ও ইয়াহুদীকে) পাথর মারা হল" 
পর্যন্ত অনুরূপ হাদীস বর্ণনা করেন। কিন্তু এরপরে বর্ণিত আয়াতসমূহ তিনি উল্লেখ করেননি । 
(ই.ফা. ৪২৯২, ই.সে. ৪২৯৩) 


sol [oB [u) Ub UJ aa E> [EC all Ae a 65h ~~ (\Y. MYA) SEY E 
Ars 2383 Cn ET hl a DD HE: a; RO UH ob so Ie “J 5 gl 
৪৩৩৪-(২৮/১৭০১) হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, নাবী 3% আসলাম গোত্রের একজন পুরণ্ষ এবং একজন ইয়াহুদী পুরুষ ও মহিলার প্রতি (ব্যভিচারের 
জন্য) পাথর নিক্ষেপ করার শাস্তি বলবৎ করেন। (ই.ফা. ৪২৯৩, ই.সে. ৪২৯৪), 
ay Ee Nob wl [Ec ce: ww at) Cal ld 9 sa [Eo (CED ARR 
Ss BA SE Ai 


৪৩৩৫-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ইবনু জুরায়জ (রাযিঃ) থেকে একই সূত্রে উল্লিখিত 
হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। তবে তিনি “এবং একজন মহিলা” এ শব্দটি উল্লেখ করেন। 


| (ই.ফা. ৪২৯৪, ই.সে, ৪২৯৫) 

il U6 ca tal Gis sal Se Ge EAS ls SLE Ovevfraj- tr 
wl be ti bh ge BS - Ul = GS ME al lod Se 
Lx cl 06.55 U6 BE 2h UALS AS Rb of 0h se Sb 5 at sa 
GAY UG GES su cd 
৪৩৩৬-(২৯/১৭০২) আবুল কামিল জাহদারী, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ ইস্হাক 
শাইবানী (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেছেন, আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, 


রসূলুল্লাহ 38% কি (ব্যভিচারের জন্য) পাথর মেরেছেন? তিনি বললেন, হ্যা। আমি বললাম, ‘সূরা নূর’ অবতীর্ণ 
হওয়ার আগে, না পরে? তখন তিনি বললেন, আমি তা জানি না। (ই.ফা. ৪২৯৫, ই.সে. ৪২৯৬) 


Ue ns “i 0 A Le Re) Ll Gi AS oy oe Es (verfr.)-£Trv 
Uy CH SDT Lf Hy 1 0 0% HE sl UL CH UK Se GIA 0 EF 
GU C8 il sy 5 BE te COS Vo Sl Gk 5) YB Wk Uk Yo DY Wl 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাস্তি ২৩৫ 


৪৩৩৭-(৩০/১৭০৩) ‘ঈসা ইবনু হাম্মাদ মিসরী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে তিনি বলেন, আমি 
রসূলুল্লাহ রু-কে বলতে শুনেছি, যদি তোমাদের কোন দাসী ব্যভিচার করে এবং তার ব্যভিচার কার্য প্রকাশিত 
হয়ে পড়ে তবে তাকে শারী‘আত কর্তৃক নির্ধারিত শাস্তি * অনুযায়ী বেত্রাঘাত করবে এবং তাকে কোন প্রকার 
তিরস্কার করবে না। এরপর যদি দ্বিতীয়বার সে ব্যভিচার করে, তবে তাকে শারী‘আত কর্তৃক নির্ধারিত শাস্তি 
বেত্রাঘাত করবে এবং তাকে কোন প্রকার ধমকি দিবে না। এরপর যদি তৃতীয়বার ব্যভিচার করে এবং তার 
ব্যভিচার কার্য প্রকাশ পায় তবে তাকে বিক্রি করে দেবে, চুলের দড়ি পরিমাণ মূল্যে হলেও। (অর্থাৎ অতি কম 
মূল্য হলেও ৷) (ই.ফা. ৪২৯৬, ই.সে. ৪২৯৭) 


BC AE 0 op Uh AY GY, ds eG 8 HH BS (yyrtrra 
Che G38 be TADS LS Lo ple UBL LALO GG 0 LL UAT a ts Le 
SLUR ASC 2 08 56 be SS cs dC fs As fs 8 sd By 
SF SES SS Hy de bs Ri Enc 5 Sh LL ES iy SH EES La es 
OF BIA ol CF GAA aes bp PA UF GOL OF LL i OU 9 Fe toe rad 
2 0 BE 2 LIA of CF sf Cp ae be So UU GO 0 OY BE 
SEO TNS SR TEE ST 
৪৩৩৮-(৩১/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ‘আবৃদ ইবনু হুমায়দ, হারূন ইবনু 
সাঈদ আয়লী, হান্নাদ ইবনু সারিয়্যি ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর বরাতে নাবী 3% থেকে দাসীর বেত্রাঘাত 
সম্পর্কে, “যখন সে তিন তিনবার ব্যভিচার করে, এরপর চতুর্থবারে তাকে বিক্রি করে দেবে” । 


(ই.ফা. ৪২৯৭, ই.সে. ৪২৯৮) 

Lil, ds Hh ais BS, TC OL BS Lhd LLL Lh all Se Es Cuyroy-trrd 
BE Al U2 OA of 02 8h Ae 0 A SE Do Sd Of Oo ML ke CGO 4 
BRIG C5) ty BUA Sy ty BREE Yr Ub tai ily CY Ln oo 
“ phy Hy Ua 

Aah ff An df ss lS let C4 I 

UA al, et OH U6 So od ah UN 
৪৩৩৯-(৩২/...) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ কা‘নাবী ও ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3ুৰ-কে জিজ্ঞেস করা হলো- যখন কোন অবিবাহিত দাসী ব্যভিচার 
করে এর হুকুম সম্পর্কে । তখন তিনি বললেন, যদি সে ব্যভিচার করে তবে তাকে বেত্রাঘাত করবে। আবার যদি 


সে ব্যভিচার করে তবে আবারও বেত্রাঘাত করবে। এরপরও যদি সে ব্যভিচার করে তবে তাকে বেত্রাঘাত করবে 
এবং পরিশেষে তাকে বিক্রি করে দেবে, একটি দড়ির মূল্য পরিমাণ মূল্যে হলেও । 


Wwww.waytojannah.com 


Contents 


২৩৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


ইবনু শিহাব (সন্দেহসূচক) বর্ণনা করেছেন যে, আমি জানি না 5:33 3 ৷ ৬ (বিক্রি করার 
নির্দেশটি কি তৃতীয় বারের পরে, না চতুর্থ বারের পরে) EE 
কা'নাবী (রহঃ) তার বর্ণনায় বলেন যে, ইবনু শিহাব (রহঃ) ')3]৷ শব্দের অর্থ $54 (দড়ি) বলেছেন। 
(ই.ফা, ৪২৯৮, ই.সে, ৪২৯৯) 
BH ke J AOL cha J hy OH UA ntl Hf By Ov. yrny-tvt. 
HE AULD Ce AE 5 559 SA of CF KE 0 2 A A Ae OF cole 
US aly St OF USK Hy Cis ey HA oo Js 
৪৩৪০-(৩৩/১৭০৪) আবূ তাহির (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ ও যায়দ ইবনু খালিদ জুহানী (রাযিঃ) হতে 
বর্ণিত যে, রসূলুল্লাহ 38% দাসী সম্পর্কে জিজ্ঞাসিত হলেন, .....এ হাদীসটি ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ এবং 
ইয়াহইয়া বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। আর তিনি (ইবনু ওয়াহ্‌ব) ইবনু শিহাবের কথা ')-এর 
অর্থ J:2]৷ (দড়ি) এ কথাটি উল্লেখ করেননি । (ই.ফা. ৪২৯৯, ই.সে. ৪৩০০) 
Te be ff BS ne BAD Us Be I Sie BD (fej) 
df 0 A Se be GAD co LAs a Ul 5D Se ul ab He et 
ob Uh ob bh Ug of EL ML 25 Bis FE OF LEN DS 03 39 HA 
Ay sf Sy 
8৩৪১-(../..) ‘আমর আন্‌ নাকিদ ও 'আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ ও যায়দ ইবনু 
খালিদ (রাখিঃ) হতে বর্ণিত। সালিহ এবং মা‘মার তারা উভয়ে মালিকের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আর 
তারা তাদের হাদীসে দাসী বিক্রি সম্পর্কে ৯3% 3 2&৬ ৯ (তৃতীয়বারে অথবা চতুর্থবারে) এ কথা 
সন্দেহসূচক বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৩০০, ই.সে. ৪৩০১) 
8 . - 
sll cp AY Ab EL -V 
৭. অধ্যায় : প্রসূতিদের ‘হদ্দ'-এর ব্যাপারে বিলম্ব করা 
oe SHG BS gs Hf GU Bo LARd KG of 0 Lo BS (veers) iviy 
HS ke 13 LAD GE de CE U6 AN Ae off Ue EE OF Als be gl 
2 x 1b Cl 0 AL Cy BE 3 UA CB nes BC Fee Gal te SY 
৪৩৪২-(৩৪/১৭০৫) মুহাম্মাদ ইবনু আবূ বাক্র মুকাদ্দামী (রহঃ) ..... আবূ ‘আবদুর রহমান (রাযিঃ) হতে 
তিনি বলেন, একদা ‘আলী (রাযিঃ) এক ভাষণে বললেন, হে লোক সকল! তোমরা তোমাদের (ব্যভিচারী) দাস- 
দাসীদের উপর শরী'আতের হুকুম “হদ্দ কার্যকর কর, তারা বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক । রসূলুল্লাহ 
3ু-এর এক দাসী ব্যভিচার করেছিল। তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি যেন তাকে (দাসীটিকে) বেত্রাঘাত 
করি। সে তখন (নিফাস) সদ্য প্রসূতি অবস্থায় ছিল । আমি তখন ভয় করলাম যে, এমতাবস্থায় যদি আমি তাকে 
বেত্রাঘাত করি- তবে হয়ত তাকে মেরেই ফেলবো । এ ঘটনা আমি নাবী 3ু%-এর নিকট পেশ করলাম । তখন 
তিনি বললেন, তুমি ভালই করেছো । (ই.ফা. ৪৩০১, ই.সে. ৪৩০২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাস্তি ২৩৭, 


Et gd ur IL [EAC ol x ~~ Gal AB wn s~ BE fj 
BS GB GE Sod dT Cad Bh no Bee Chal Ula 85 ply Yt 
৪৩৪৩-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সুদ্দী (রহঃ) থেকে একই সূড্রে হাদী বর্ণনা করেছেন। 


কিন্তু তিনি “তাদের মধ্যকার বিবাহিত এবং অবিবাহিত" এ কথার উল্লেখ করেননি। তীর বর্ধিত হাদীসে অতিরিক্ত 
বর্ণনা করেছেন যে, “তুমি তাকে ছেড়ে দাও, যতক্ষণ না সে নিফাস থেকে পবিত্র হয়” । 


(ই.ফা, ৪৩০২, ইসে. ৪৩০৩) 
AA Db A 
৮. অধ্যায় : মদ্যপানের শাস্তি 
[Eee hh C2 aa ৬% ১৬ a: EC wid: CR ama 5 ( fvofraye$Ytt 


f 


ER LER oS 5 OR ol BE Ll Of da oh od be Co AG cia Ab be | 
ld 3. oS as 
4 bl Hd 5) Ll gay 3 8 J 52 5G SG 


৪৩৪৪-(৩৫/১৭০৬) মুহাম্মাদ ইবনু মুসারা (রহঃ) ..... আমাস ইবনু মালিক (রাযিঃ) হতে নাবী Fe এর 
নিকট একদিন একজন মদপানকারী ব্যক্তিকে উপস্থিত ফরা হলো । তখন তিনি দু'টি খেজুরের ডাল দিয়ে চল্লিশ 
বারের মত তাকে বেত্রাঘাত করলেন। 

বর্ণনাকারী বলেন যে, আৰৃ বাক্র (রাযিঃ)-ও (তাঁর খিলাফত আমলে) ডাই করেন। পরে যখন 'উমার 
(রাধিঃ) খালীফা হলেন, তিনি এ ব্যাপারে বিশিষ্ট ব্যক্তিবর্ণের পরামর্শ চাইলেন । তখন ‘আবদুর রহমাম (রাঘিঃ) 
বললেন, অপরাধের শান্তি কমপক্ষে আশি বেত্রাঘাত হওয়া প্রয়োজন তাই ‘উমার (রাযিঃ) এরই নির্দেশ দিলেন। 


(ই,ফা, ৪৩০৩, ই,সে, ৪৩০৪) 

At RS Oh OH Fs CAR USD LAID aa OF 3 Un (tyr trie 
E83 KG aly BE A ID a U9 LA ne ON AS Wt 
৪৩৪৫-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীবুল হারিসী (রহঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) হতে বর্ণনা করেন যে, আমি 


আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছি, একদা রসূলুল্লাহ :ুব-এর নিকট এক ব্যক্তিকে আমা হল,.... অতঃপর রাবী 
আনাস উল্লিখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। (ই.ফা, ৪৩০৪, ই.লে, ৪৩০৫) 
"3 0 al Le SHS is caf Ec plist a [ES ih? th nh Win C. CL) Je Lhe 
Ll Us re Uk Cb il 289 3 3 8 Ay 2s nlly JAA 0b Sle BE ad Le i 0 Ae 
Axl Gs 0 Hie 09 aD Se UH Lh hd UGH DO SAYS iD 
CLS ra ld asa 
৪৩৪৬-(৩৬/...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাখিঃ) হতে বর্ণিত যে, মাবী ধু 
মদ্যপানে খেজুরের ডাল ও জুতা দ্বারা প্রহার করেছেন। আবু বাক্র (রাধিঃ) তীর ‘আমালে চন্মিশটি বেত্রাঘাত 
করেছেন। ‘উমার (রাযিঃ)-এর খিলাফাতকালে মানুষের সমৃদ্ধি এলে তারা প্রচুর পানি ও ঘনবসতিপূর্ণ এলাকায় 


৩৪ 


Wwww.waytojannah.com 


Contents 


২৩৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


বসবাস আরম্ভ করলো। তিনি তাদেরকে বললেন, মদ্যপানের বেত্রাঘাত বিষয়ে আপনাদের মতামত কী? ‘আবদুর 
‘ বহমান ইবনু ‘আওফ (রাযিঃ) বললেন, এ ব্যাপারে আমি মনে করি যে, আপনি সর্বনিম্ন দণ্ড নির্ধারণ করুন৷ 
তারপর ‘উমার (রাষিঃ) মদ্যপানের শাস্তি হিসেবে আশিটি বেত্রাঘাত নির্ধারণ করেন। (ই.ফা, ৪৩০৫, ই.সে. ৪৩০৬) 
Abe AEN Tie Ute UES ine Lh G33 UES coll ts LL BS (fea) ET EY 
৪৩৪৭-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে এ সানাদে অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪৩০৬, ই.সে. ৪৩০৭) 


5 od ie A te olin be Ks Be AE oC 8 Hf BS Cr ETEA 
SA UN KS Hy Cais S35 65 Em mally Joly Sl 3 Cp US FE pl 
৪৩৪৮-(৩৭/...) আৰৃ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নাবী 
3% মদ্যপানের অপরাধে জুতো এবং খেজুরের ডাল দ্বারা চল্লিশটি আঘাত করতেন। অতঃপর ওয়াকী* উল্লিখিত 
হাদীস বর্ণনাকারীদ্বয়ের অনুরূপ হাদীস বর্ণনা করেন। আর তিনি..... “পানি ও বসতি” কথাটির উল্লেখ করেননি । 


(ই.ফা. ৪৩০৭, ই.সে. ৪৩০৮) 


Gn 1 nD Lh eS OS 5 TAS AS of 03 8 5 GES Ovevyraj- Era 
Hal th ISO ES C UN Al So Lp AP of Of ce - LB AS ES 
O58 5 al Ee ES ES tf all Le UG BL ty SS CIAL - 4 bly, ~ kc 
SL ls lie © OLE cnet JB OL sf LS GLAS US EU Ae oF de 
8 5 Se TA Cy Hf UA CAST DED aie Sd E55 Ub Bh SEED cal che 
8 EG Los Ge UB TG ae GUD Wit 6 UE LUGE Jb Ci 
16s EG SG bb Be Ch Se GUE - xe Ss SG - WE Tf a BUS I oa 
5 Y ag BIA a Le ANAL Ele Sal cat BENALLA Le hos 
I Cd es Cail D8 5 SG oe BE GH OU BS Ll UB Cid Eb DS 
| dali 

ABEL Hh He UB Sh Cid Ula J a9 d 522 Ge N 
'৪৩৪৯-(৩৮/১৭০৭) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব, ‘আলী ইবনু হুজুর ও ইসহাক্‌ ইবনু 
ইব্রাহীম হানযালী (রহঃ) হাদীসের শব্দগুলো তীরই (বর্ণনা করা), হুসায়ন ইবনু মুনযির আবূ সাসান (রহঃ) ..... 
হতে তিনি বলেন, আমি ‘উসমান ইবনু ‘আফ্ফান (রাযিঃ)-এর কাছে উপস্থিত ছিলাম। তখন ওয়ালীদকে তার 
কাছে আনা হল। সে ফজরের দু'রাক*'আত সলাত আদায় করে বলেছিল, আমি তোমাদের উদ্দেশে আরো অধিক 
রাক'আত পড়ব তখন দু'ব্যক্তি ওয়ালীদের ব্যাপারে সাক্ষ্য দিল। তন্মধ্যে একজনের নাম ছিল হুমরান। সে বলল, 
সে মদ খেয়েছে। দ্বিতীয় ব্যক্তি সাক্ষ্য দিল যে, সে তাকে বমি করতে দেখেছে (মদ্যপানের কারণে) । তখন 


‘উসমান (রাযিঃ) বললেন, সে মদ খাওয়ার পরই বমি করেছে। অতএব তিনি বললেন, হে ‘আলী (রাযিঃ) আপনি 
উঠুন এবং তাকে বেত্রাঘাত করুন তখন ‘আলী (রাযিঃ) হাসান (রাযিঃ)-কে বললেন, হে হাসান! তুমি উঠ এবং 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩০) অপরাধের (নির্ধারিত) শাত্তি ২৩৯ 


তাকে বেত্রাঘাত কর হাসান (রাযিঃ) বললেন, যে ক্ষমতার স্বাদ ভোগ করেছে সে তার তিক্ততা ভোগ করুক । 
এতে যেন ‘আলী (রাধিঃ) তার প্রতি মর্মাহত হলেন। অতঃপর তিনি বললেন, হে ‘আবদুল্লাহ ইবনু জা'ফার! তুমি 
উঠ এবং তাকে দুর্রা (বেত্রাঘাত) মার। তিনি তাকে দুর্রা মারলেন। আর ‘আলী (রাধিঃ) তা গণনা করলেন। 
যখন চন্লিশটি দুর্রা মেরেছেন তখন ‘আলী (রাযিঃ) বলেন, তুমি বিরত হও। এরপর তিনি বললেন যে, নাবী 3 
চল্লিশটি বেত্রাঘাত করেছেন এবং আবু বাক্র (রাষিঃ)-ও তাঁর খিলাফাতকালে চল্লিশটি দুর্রা মেরেছেন । আর 
উমার (রাযিঃ) (তীর খিলাফাত কালে) আশিটি দুর্রা মেরেছেন। আর এতদুভয় সংখ্যার প্রতিটিই সুন্নাত। তবে 
এটি (শেষোক্তটি) আমার নিকট অধিক পছন্দনীয় । | 

‘আলী ইবনু হুজবর (রহঃ) তীর বর্ণনায় কিছু অতিরিক্ত বর্ণনা করেছেন। ইসমাণ্ল (রহঃ) বলেন যে, আমি 
তা দানাজ থেকে শুনেছিলাম, কিন্তু এখন তা আমার মনে নেই। (ই.ফা. ৪৩০৮, ই.সে. 8৩০৯) 


do Hs Gs HO OF B59 ES all Jie C3 LOL HE (vege) tro. - 
oe Bl as 2d Al ck Hf Ci Ce U6 A Le am 05 OE Ck was od te 
ALS SBE A UL SY Ly EL YY Sah nla 
৪৩৫০-(৩৯/১৭০৭) মুহাম্মাদ ইবনু মিনহালুয্‌ যারীর (রহঃ)..... ‘আলী (রাযিঃ) থেকে তিনি বলেন, কোন . 
অপরাধীর উপর ‘হদ্দ' (শারী'আতের শাস্তি) প্রয়োগে যদি সে মারা যায় তাতে আমি ব্যথিত হয়নি। কিন্তু 
মদ্যপায়ীর শান্তি প্রদানে আমি ভীত। কেননা, এতে যদি সে মারা যায় তবে আমি তার 'দিয়্যাত' (ক্ষতিপূরণ) . 
প্রদান করবো। কেননা রসূলুল্লাহ 3% এ ব্যাপারে শাস্তির কোন পরিমাণ নির্ধারিত করে যাননি। 


(ই.ফা. ৪৩০৯, ই.সে. ৪৩১০) 


Ae ALY es OGL BES CLA te EG td 2p oe Ge (jr ro) 


৪৩৫১-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... সুফ্ইয়ান (রহঃ) হতে একই সূত্রে উল্লিখিত হাদীসের 
অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা, ৪৩১০, ই.সে. ৪৩১১) 
Al Hyd 15 0G -« 
৯. অধ্যায় : তা'যীর*"-এর বেত্রাঘাতের পরিমাণ 
Ko IE be sre SA AY OF ES hse Sh SA (v.afs.)- YoY 
eS 08 ULL Ue Hb E55 Dt Ga te BEY NG ch Uke Le SG 
HY 0 0% BE dh UL oa 3 Gea i of te 43 be A 3 SAD Le 
YAS nS YMA EE 3h 
৪৩৫২-(৪০/১৭০৮) আহমাদ ইবনু ‘ঈসা (রহঃ) ..... আবু বুরদাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি 


রসূলুল্লাহ %%-কে বলতে শুনেছেন, কাউকে যেন আল্লাহ কর্তৃক নির্ধারিত অপরাধের নির্দিষ্ট হদ্দ (দণ্ড) ব্যতীত দশ 
বেত্রাঘাতের বেশী বেত্রাঘাত না করা হয়। (ই.ফা. ৪৩১১, ই.সে. ৪৩১২) 


* যে অপরাধ হদ্দযোগ্য (নিদিষ্ট দণডযোগ্য) নয়- এ জাতীয় অপরাধের কারণে যে শান্তি প্রদান করা হয় তাকে তা'খীর বলা হয়। 


Wwww.waytojannah.com 


Contents 


২৪০ সহীহ যুগলিম চেডুরথ খণ্ড) 


GAS AS 3h LG 1. 
১০. অধ্যায় ২ ‘হদূদ’ তথা শরীয়ত কর্তৃক নির্দিষ্ট দণ্ড কার্যকরে অপরাধীর পাপ 
ক্রমা হয়ে যাওয়া প্রসঙ্গে 

[8 ERS su Ire Us > ES hs ee) ui & ন ES ow. Ae) 
le GAD oo A Cr UR BS 6 50 bl i OF OF HS 0 Cy a 
YU ue ob" I A of BE Ab ALD Ee SIH cata gh ELE be so 
Ll 6 dbs 5 Sl YY LA 8 ON 1 Ys 185 9 1B Ys Us ah SOE 
Sle Ah TA BS te US i 0 AU Gs IS SB be BE LA i Oe 
Xie 05 Ge Ge OE AY El 
" ৪৩৫৩-(৪১/১৭০৯) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী (রহঃ) ..... ‘উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) থেকে 
বৰ্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা কোন এক মাজলিসে রসূলুল্লাহ $ু-এর সঙ্গে বসা ছিলাম । তখন তিনি 
বললেন যে, তোমরা আমার কাছে এর উপর বাই'আত কর যে, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, 
ব্যভিচার করবে না, চুরি করবে না এবং কাউকে হত্যা করবে না যাকে হত্যা করা আল্লাহ নিষেধ করেছেন। কিন্ত 
ম্যায়সঙ্গতভাবে (অর্থাৎ কিসাস হিসেবে অথবা মুরতাদ হুলে কিংবা বিয়ের পর যিনা করলে)। অতএব, 
তোমাদের মধ্য থেকে-যে কেউ তা পূর্ণ করবে, সে তায় পুরস্কার আন্পাহর কাছে পাবে। আর যদি কেউ উল্লিখিত 
অপরাধের কোন একটিতে পর্তিত হয়ে শান্তি ভোগ করে যাকে, তবে তাই তার জন্য কাফ্ফারা (বদলা) হয়ে 
যাবে। আর যদি কোম ব্যক্তি উল্লিখিত অপরাধের কোন একটিতে পতিত হয় অতঃপর আল্লাহ তা'আলা তা গোপন 
রাখেন, খে বিষয়টি মহান আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ ইচহা করলে তাকে ক্ষমা করে দিবেন এবং ইচ্ছা করলে 

তাকে শান্তি নিখেন ৷ (ই.ফা. ৪৩১২, ই.সে. ৪৩১৩) 

SEY li SFA or ade CSL GSN Se Us ALA Le BS Jt)rEvot 

A (sd SST DY sn AF Ue HG esd BIT 


$৩৫৪-(৪২/..) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে একই সূত্রে উল্লিখিত হাদীসের অনুরূপ 
_ স্থাদীস বর্ণনা করেছেন। আর তিনি ভার হাদীসে শুধু এটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে, “অতএব, তিনি 
আমাদের কাছে সূরা নিসা-এর আয়াত (অর্থ) : তায়া যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে ..... আয়াতের 
শেখ পর্যন্ত তিলাওয়াত করলেন।” (ই.ফা, ৪৩১৩, ই.সে. ৪৩১৪) 


“i ur Ay “i ur ডি wl th Wal Hn w ye E> (fer) Toe 
YY sls ale Al US Be hn 4) Gils SON clad of UE LP Clal wy) 
TR ie dhs Dd Tas Cas TG YT GY] BEY GH YG GST le dy BS 
Ye EY hh ad TS dT i LOE SH SE HIE ie ol ro th ob 
Hal 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩০) অপরাধের নির্ধারিত) শাস্তি ২৪১ 


৪৩৫৫-(৪৩/...) ইসমা‘ঈল ইবনু সালিম (রহঃ) ..... ‘উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, রসূলুল্লাহ 3 আমাদের থেকে অনুরূপ অঙ্গীকার নিলেন, যেরূপ অঙ্গীকার নিয়েছেন মহিলাদের 
থেকে যেন আমরা আল্লাহর সাথে কাউকে শরীক না করি, চুরি না করি, ব্যভিচার না করি, আমাদের সন্তানদেরকে 
হত্যা না করি এবং একে অপরের ক্ষতি না করি। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি তা পূর্ণ করবে তার পুরস্কার 
আল্লাহর কাছে পাবে। আর তোমাদের মধ্যে যদি কেউ এমন কোন অপরাধ করে যাতে (হদ্দ) শরীয়তের শাস্তি 
অত্যাবশ্যকীয় হয়, অতঃপর তার উপর সে শাস্তি কার্যকরী হয়, তবে তা তার অপরাধের কাফ্ফারা (বদলা) হয়ে 
খাবে। আর যে ব্যক্তির পাপ কার্য আল্লাহ গোপন রাখলেন, তার বিষয় আল্লাহর ইচ্ছাধীন। যদি তিনি ইচ্ছা করেন 
তবে তাকে শান্তি দিবেন। আর যদি ইচ্ছে করেন তবে তাকে ক্ষমা করে দিবেন। (ই.ফা. ৪৩১৪, ই.সে. ৪৩১৫) 


5 te cil CUA opel) 08 Le By CS BS apo 0 HG BS. 1) 
ca si Cd od UU a“ lal 05 SUE be EEO ue iD EE > io 
EEE OG ECE 
oY Ss ECS IE Us Mb iow Coe Lh hs Ub ty RA ad YY CRS YS PY 
A oh DLSk ON pal) CH UN 

8৩৫৬-(৪/.. ১ কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ও মুহাম্মাদ ইবনু রুমূহ (রহঃ) ..... উভয়ে ‘উবাদাহ্‌ ইবনু 
সামিত (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি সেসব নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে একজন ছিলাম, 
যারা রসূলুল্লাহ 3্টু-এর নিকট বাই'আত নিয়েছিলেন। আমরা শপথ নিলাম যে, আমরা আল্লাহর সাথে কোন কিছু 
শারীক করবো না, ব্যভিচার করবো না, চুরি করবো না, কাউকে হত্যা করবো না- যেগুলো (যাদেরকে হত্যা 
করতে) আল্লাহ নিধিদ্ধ করেছেন। কিন্তু ন্যায়সঙ্গতভাবে (অর্থাৎ কিসাস তথা অবৈধ হত্যার পরিবর্তে বা মুরতাদ 
হলে বা বিয়ের পর যিনা করলে হত্যা করবে) । আর ডাকাতি করবো না ও কোন প্রকার নিষিদ্ধ কর্মও করবো না। 
যদি আমরা এঁরূপ কার্যাবলী না করে চলতে পারি তবে আমাদের জান্নাত মিলবে । আর যদি আমরা উল্লিখিত 
অপরাধের কোনটিতে লিপ্ত হই, তবে এর ফায়সালা আল্লাহর কাছেই। 

ইবনু রুম্হ বলেন, এর ফায়সালা মহান আল্লাহর কাছেই । (ই,ফা. ৪৩১৫, ই.সে. ৪৩১৬) 


UR Dy oly pli Ci EG - NN 
১১. অধ্যায় : কোন জস্তুর আঘাতে কেউ আহত বা নিহত হলে, কিংবা খনি বা কূপে পড়ে গিয়ে 
আহত বা নিহত হলে এতে কোন '‘দিয়্যাত’ বা ক্ষতিপূরণ আবশ্যক হবে না 
GH in, ch US YG ped Lh Loy us Ch a3 BS (vift0)-tvov 
HE hl JD be SHA of CP CL oh El 0 2s bo inlet OF CF CES ss 
DESY J os DAI IE I US CA aah J 


Wwww.waytojannah.com 


Contents 


২৪২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪৩৫৭-(৪৫/১৭১০) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ও কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ 
(রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ 3% বলেছেন: পশুর আঘাত দণ্ডযোগ্য নয়, কুপে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত 
ব্যক্তির ক্ষতিদণ্ডযোগ্য নয় এবং খনিতে নিপতিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতি দণ্যযোগ্য নয়। (অর্থাৎ- এসব 
কারণে যদি কেউ আহত বা নিহত হয়, তবে এতে কোন “দিয়্যাত' বা ক্ষতিপূরণ নেই৷) আর গুপ্তধন অথবা খনিজ 
পদাৰ্থ প্রাপ্তিতে এক পঞ্চমাংশ নির্ধারিত (বাইতুল মালের জন্য)। (ই.ফা. ৪৩১৬, ই.সে. ৪৩১৭) 


Gs cB Sey US OF RTS RS al 0 8 hy cis Lh 33 ES (fenton 
UL BS se OF od BEY BS pity ts LO ny C ie OH op Hk 
AD Ba A AED ds co LASS 
৪৩৫৮-(../...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ও মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে 
লায়স (রহঃ)-এর সূত্র অনুসারে উল্লিখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৩১৭, ই.সে. ৪৩১৮) 


£s. 


cH oF SG al chy OF GUST YG AL only sf ES (ej rot 
Mies BE Al JAD te BIA of be All LE 0 Al AES ddd oH oe es 
৪৩৫৯-(.../...) আবূ তাহির ও হারমালাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ 3 
থেকে উল্লিখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪৩১৮, ই.সে. ৪৩১৯) 
AIA oe cage ol CB ol GT OEY 0 peel) Ch Lads EG (afeny- ir. 
a2 5 UT BE sl J) be dA off De GA Xe oh LE of be 50 5 
AS ON aby UR UA ELA UU A Loic 
৪৩৬০-(৪৬/...) মুহাম্মাদ ইবনু রুমৃহ ইবনু মুহাজির (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সুত্রে 
রসূলুল্লাহ 3% থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: কুপের মধ্যে পতিত হয়ে কেউ আহত বা নিহত হলে তা 
দণ্ডযোগ্য নয়, খনিতে আহত হলে তাও দণ্ডযোগ্য নয় এবং পশুর আক্রমণে আহত হলেও তা দণ্ডযোগ্য নয়। আর 
খনিতে অথবা গুপ্তধন প্রাপ্তিতে এক পঞ্চমাংশ নির্ধারিত (বাইতুল মালের জন্য)। (ই.ফা. ৪৩১৯, ই.সে. ৪৩২০) 
UE ST pls CH od ED EG Lach SL Lp PAS te CESS (fe) EY 
Lak bp LAD ds UES YU hs Lo La Bis fl tx Bas cc of BS Se 5 ad 
Mie BE A oo SIA of be 5 0 
৪৩৬১-(../...) ‘আবদুর রহমান ইবনু সালাম, ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয, ইবনু বাশৃ্শার (রহঃ) ..... 
সকলেই আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3 থেকে উল্লিখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। 


(ই.ফা. ৪৩২০, ই.সে. ৪৩২১) 


WwwwW.waytojannah.com 


Contents 


PI he 


ডে 


iaiy) Gls -r \ 


পর্ব (৩১) : বিচার-ফায়সালা 


Ale PL ol Cl Ob -) 
১. অধ্যায় : বিবাদীর উপর আল্লাহর নামে শপথ করা কর্তব্য 
HO 0 op cy CF USE Ca of a8 i LA onl Hf AS vnpy-Eray 
JE ELS AD GEN Aes, nl che 5h" UU BE La Ul te 5 oe dk off oH 
Ae BLY ke Co LL pil 
৪৩৬২-(১/১৭১১) আবূ তাহির আহমাদ ইবনু ‘আম্র ইবনু সার্হ্‌ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে 


বর্ণনা করেন যে, নাবী বলেছেন: যদি লোকের দাবী অনুসারে তাদের দিয়ে দেয়া হতো তবে কোন কোন 


লোক অপর ব্যক্তির জান-মাল দাবি করে বসতো। তাই বিবাদীর জন্য শপথ নেয়ার বিধান রয়েছে। 
(ই.ফা. ৪৩২১, ই.সে. ৪৩২২) 


oo 0 oF 8 0 FE LP D3 0 Loe Bs ds of SS 8 3 Bos cpg tran 
Ale GPL owl id BEE ah UL Of cle of co ke 
৪৩৬৩-(২/...) আবু বাহ্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, 


রসূলুল্লাহ 3% বিবাদী থেকে (আল্লাহর নামে) শপথ নেয়ার মাধ্যমে ফায়সালা দিয়েছেন। 
(ই.ফা. ৪৩২২, ইসে. ৪৩২৩) 


ALE Cl sULh GG -Y 
২. অধ্যায় : এক সাক্ষী ও এক শপথে বিচার করার বৈধতা 
EC 78D BD VG OS GF 8h se bs Soy KES of to 3 Bess (nye YE 
ul we of cp in 0 de Ue ls LH OH EIST OU C9 cE 


mL ns Sh BE all J 


Wwww.waytojannah.com 


Contents 


২৪৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪৩৬৪-(৩/১৭১২) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রাযিঃ)..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন 
যে, রসূলুল্লাহ 3% বিবাদী থেকে (কসম) শপথ গ্রহণ এবং একজন সাক্ষীর মাধ্যমে মুকদ্দমা নিষ্পত্তি করেছেন। 


(ই.ফা, ৪৩২৩, ই.সে. ৪৩২৪) 
2, cally Aly soa Gly -Y 
৩. অধ্যায় : অন্যায় হক প্রতিষ্ঠিত হয় না বিচারকের সদৃশ ফায়সালায় 

4 be 55% Sls be digit 3H Cs deal 3 0 AS BS (v8) Yo 
0 a I Lh Cacti LE" BE 4h U0 UH AG Lp fie LE of SS Oe 
55 i sal Ge te SEG de Ed Cn Fo 5S peal oi be HS OY OS; 
i + Jin on Gs x Sill Ci 3s 
৪৩৬৫-(৪/১৭১৩) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী (রহঃ) ..... উম্মু সালামাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণনা করেন 
যে, রসূলুল্লাহ 3% বলেছেন: তোমরা মুকাদ্দমা নিয়ে আমার কাছে আগমন করে থাক এবং তোমাদের একজন 
অগরজন অপেক্ষা অধিক বাকপ্টু হয়ে যুক্তি খাটিয়ে স্বীয় দাবি প্রতিষ্ঠার চেষ্টা কর। আমি কথা শুনে তার অনুকূলে 
রায় প্রদান করি। সুতরাং এতে যদি তার ভাইয়ের হকের কিছু তাকে প্রদান করি (বাস্তবে হয়ত এতে তার কোন 
অধিকারই নেই) তখন তার কর্তব্য হবে তা গ্রহণ না করা। কেননা, এতে যেন আমি তাকে জাহান্নামের এক খণ্ড 

আগুন প্রদান করলাম । (ই.ফা, ৪৩২৪, ই.সে. ৪৩২৫) 

HS ct LE is sl Gs Cc Es [EA ft “ Ss ES, ( SD ETAT 

Abs ALY) es gl be LAs 


৪৩৬৬-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে উক্ত 
সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা, ৪৩২৫, ই.সে. ৪৩২৬) 


ed on Lbs UAL ss Oh 3 Se LST dss Gs I ES /°)" EYAV 
2 a U0 HE ED LL ie EL a wi CD be HN Vk 
538 0 Has Tb ash Sb SY EU CS JH ied E 53 55 Oly ces He 
Gh i ie Gis CH pre Sy SEES S oll Ga Sb ms te EY 
EAS 
১ ৪৩৬৭-(৫/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... নাবী 3 -এর সহধর্মিমী উন্মু সালামাহ্‌ (রাযিঃ) হতে 
বৰ্ণিত যে, রসুলুল্লাহ 3% তার হুজ্রার দ্বার প্রান্তে জনৈক বঝগড়াকারীর শোরগোল শুনতে পেলেন। তখন তিনি 
তাদের কাছে বেরিয়ে এলেন এবং বললেন, আমি তো একজন মানুষ আর আমার কাছে কোন মুকান্দমা দায়েরকরী 
আসে। তাদের একজনের চেয়ে অন্যজন খুব ভাল করে কথা বলতে জানে। আমি তখন মনে করি সেই সঠিক, 


তাতে আমি তার পক্ষে রায় প্রদান করি। আমি যার পক্ষে (অপর) মুসলিমদের হকের ব্যাপারে রায় দেই, তা বস্তুত 
জাহান্নামের একটি টুকরা । অতএব সে তা গ্রহণ করুক কিংবা ছেড়ে দিক। (ই.ফা. ৪৩২৬, ই.সে. ৪৩২৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩১) বিচার-ফায়সালা ২৪৫ 


TE ff BE i SD Gs Us BS SB Se ES CRY EVA 
as 35 ALY ie dg A co TASS CS USL 3 te CUS ty te BS 
| HEE 
LL AG as EY BE GD be CG Joe Ss 
৪৩৬৮-(৬/...) ‘আম্র আন্‌ নাকিদ 'আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে একই সূত্রে ইউনুস 
(রহ$)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 
আর মামার (রহঃ)-এর হাদীসে ১%-এর পরিবর্তে £4, 4) = ০০০৯ 0 উল্লেখ রয়েছে। নাবী 3% 
জনৈক ঝগড়াকারীর শোরগোল উম্মু সালামার (হুজরার) দরজাতে শুনতে পেলেন। (ই.ফা. ৪৩২৭, ই.সে. ৪৩২৮) 
LiL -t 
8. অধ্যায় : ‘হিন্দার ঘটনা’ 
be 450 0 pla be one 0 idle UD GAL IS 0 ES (vis) £rT1A 
UD GE BE sh J oe UE ff a RE Ci Bip CS Cl LE te of 
be Shy BL bn SCY ih SG ss Ce Bl bn ASS ems BOL GY 
oo ss; Sidi hr Ed ge UE A900 eH 


HE dh tn SUBSE WR le GN আৰু সুফ্ইয়ান একজন কৃপণ 
ব্যক্তি । তিনি আমার এবং আমার সন্তানদের জন্য প্রয়োজনীয় ব্যয় করেন না। তবে আমি তাকে না জানিয়েই তার 
সম্পদ থেকে প্রয়োজনীয় খরচাদি গ্রহণ করে থাকি। এতে কি আমার কোন পাপ হবে? তখন রসূলুল্লাহ 3% 


বললেন : তুমি তাঁর সম্পদ থেকে ততটুকু গ্রহণ করতে পার, যা তোমার ও তোমার সন্তানদের জন্য যথেষ্ট হয়। 
(ই.ফা, ৪৩২৮, ই.সে. ৪৩২৯) 


0 0 AE i TASS IK Sy LS oF A Ae LY LS ES (ef a j-Erv. 

ERNE EE EE TE ECE 542 Bie “ৰ af 

of C9 Be dl) th LoL Be C Ao 0 all Le USL SG 0 SS Bn T SS 
ll < - 2 . #8 DD 
ALLY Se celia UF HE ULE Ol ee SEA US 


৪৩৭০-(.../..) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, আবূ কুরায়ব, ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও 
মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) হিশাম (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে এ হাদীস বর্ণনা করেন। 


(ই.ফা. ৪৩২৯, ই.সে. ৪৩৩০) 
Bk Le LAD oF ia Ul SN Se UST GLA by He Bo (.a-trVN 
Unf oul eb cle US Le sly 30 JD GE BR A od Sa CHL Ci Lilo 


৩৫ 


Wwww.waytojannah.com 


Contents 


২৪৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


A 0 be LCA pls Al OAH eh ce Uy OME Al in SS on dl 
ULL Uf Ey a UD UG Bo ds GA Cals” BE A UE US Af ie 4d 
Ul ae EDA SN HE Ll UB a5 Si SL tn le ch BH dl EDS ik UB UL 
Sd hele 
৪৩৭১-(৮/...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, হিন্দা নাবী 
8%-এর নিকট এসে বললেন, হে আল্লাহ্র রসূল 3%! আল্লাহর কসম, পৃথিবীর মধ্যে অন্য কোন পরিবার- 
প্রিজনের চেয়ে আল্লাহ আপনার পরিবার-পরিজনকে লাঞ্ছিত করুন- এর চেয়ে অধিক পছন্দনীয় আমার কাছে 
আর কিছুই ছিল না। আর এখন পৃথিবীর মধ্যে অন্য কোন পরিবার-পরিজনের চেয়ে আল্লাহ আপনার পরিবার- 
পরিজনকে সম্মানিত করুন- এর চেয়ে অধিক পছন্দনীয় আমার কাছে আর কিছুই নেই । তখন রসূলুল্লাহ 3% 
বললেন : সে মহান আল্লাহর শপথ! যার হাতে আমার প্রাণ, তা আরো বাড়বে । অতঃপর তিনি বললেন, হে 
আল্লাহ্‌র রসূল 3%! আবূ সুফ্‌ইয়ান একজন কৃপণ স্বভাবের লোক। তবে আমি যদি তার বিনা অনুমতিতে তার 
সন্তান-সন্ততির জন্য তার সম্পদ থেকে খরচ করি, এতে কি আমার কোন অন্যায় হবে? তখন নাবী 3% বললেন: 
তাদের জন্য তুমি যথাবিধি খরচ করলে কোন দোষ হবে না । (ই.ফা. ৪৩৩০, ই.সে. ৪৩৩১) 


lie te GA A LH LESS AT 0h Ca gig BS is 3 RS BES (f0j-ETVY 
Gabry sh U2 GA i) oh He Cy Lp Cl CH Ae HOH LT 
LAN Seb le LH ER Uy ES Al toe 1G Lf om LL TAT US uN) Sek ck 
CB ox od GA Cal" BE Ah UD UB AE A i ls ond Cl ts 
Yj 8 Ge 5 GH on pil 0 be ES Lk UR We BD UG YY adh IDG 
yall 
৪৩৭২-(৯/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, হিন্দা বিন্ত 
উত্বা ইনু রবী'য়াহ্‌, এসে বললেন, হে আল্লাহ্র রসূল 38%! (মুসলিম হওয়ার পূর্বে) পৃথিবীর মধ্যে । অন্যকোন 
পধিবার-পরিজনের চেয়ে আল্লাহ আপনার পরিবার-পরিজনকে লাঞ্চিত করুন- এর চেয়ে অধিক পছন্দনীয় আমার 
কাছে আর কিছুই ছিল না। আর আজ (মুসলিম হওয়ার পর) পৃথিবীর মধ্যে । অন্য কোন পরিবার-পরিজনের চেয়ে 
আল্লাহ আপনার পরিবার-পরিজনকে সম্মানিত করুন- এর চেয়ে অধিক পছন্দনীয় আমার কাছে আর কিছুই নেই । 
তখন রসূলুল্লাহ 8% বললেন : সে মহান আল্লাহর কসম যার হাতে আমার জীবন, তা আরো বৃদ্ধি পাবে। তারপর 
হিন্দা বললেন : হে আল্লাহ্‌র রসূল 38%! আবূ সুফ্ইয়ান একজন বড় কৃপণ স্বভাবের লোক । এমতাবস্থায় আমি 
যদি আমাদের সন্তানাদির খাবার (তারই অজান্তে) তার সম্পদ থেকে প্রদান করি তবে কি এতে আমার কোন 
দোষ হবে? তিনি বললেন, না। তবে তা যথাবিধি হতে হবে। (ই.ফা. ৪৩৩১, ই.সে. ৪৩৩২) 


WwwwW.waytojannah.com.. 


Contents 


পর্ব (৩১) বিচার-ফায়সালা ২৪৭ 


ELL hg NG gia Le GLE SE ps LL Bs te ll ly —o 
"go ত a Ey i 
ALY Laks Ay pd cm 
৫, অধ্যায় : বিনা প্রয়োজনে অধিক প্রশ্ন করা, প্রাপ্য হক না দেয়া এবং অন্যায় কিছু চাওয়া নিষিদ্ধ 
Jb EA al be fl bee eh be ah BES A CLES GES Over) ETN 
Es ADS YG ES 8 CA BEALS BES cad 4" HE 1 
dU EUs JF TE, JE STG, FE Ys Lh A SS aii hy 
৪৩৭৩-(১০/১৭১৫) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 38% বলেছেন, আল্লাহ তা'আলা তিনটি কাজ পছন্দ করেন এবং তিনটি কাজ অপছন্দ করেন। তোমাদের 
জন্য তিনি যা পছন্দ করেন, তা হল : ১. তোমরা তীরই ‘ইবাদাত করবে, ২. তীর সঙ্গে কিছুই শারীক করবে না 
এবং ৩. তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জু মজবুতভাবে ধারণ করবে ও পরস্পর বিচ্ছিন্ন হবে না। আর যে 
সকল বিষয় তিনি তোমাদের জন্য অপছন্দ করেন : ১. নিরর্থক কথাবার্তা বলা, ২. অধিক প্রশ্ন করা এবং ৩, 
সম্পদ বিনষ্ট করা। (ই.ফা. ৪৩৩২, ই.সে. ৪৩৩৩) 
A 2 he ALY gg deh be Age Hf UBL ESA ts Oe Ess Cpytrve 
AE Vy USS Ho E56 pd bat J 
8৪৩৭৪-(১১/...) শাইবান ইবনু ফার্রুখ (রহঃ) ..... সুহায়ল (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন। কিন্তু তিনি বলেছেন : “এবং তিনি তোমাদের প্রতি তিনটি কাজে রাগান্বিত হন” । “এবং তোমরা 
পরস্পর বিচ্ছিন্ন হয়ো না” বাক্যটি তিনি উল্লেখ করেননি। (ই.ফা. ৪৩৩৩, ই.সে. ৪৩৩৪) 
be cdl fe sak te a UST cadkGh paly ts GE Ws (pte 
> 3 5 AL UU BRE A IL) UF LS 0 TOR OF Ls OF Td se al 
JU eas JL TS Uy J SE LK Fy LLY lh Ho wlll Gib 1 
৪৩৭৫-(১২/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী (রহঃ) ..... মুগীরাহ্‌ ইবনু শু'বাহ্‌ হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3 বলেছেন : নিশ্চয়ই মহান আল্লাহ তা'আলা তোমাদের উপর হারাম করেছেন মায়েদের অবাধ্য 
হওয়া, জীবস্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা এবং অন্যের হক আদায় না করা এবং না-হক কোন বস্তু প্রার্থনা 


করা । আর তিনটি বিষয় তিনি তোমাদের জন্য অপছন্দ করেন। তা হল: ১. নিরর্থক কথা-বার্তা বলা, ২. অধিক 
প্রশ্ন করা এবং ৩. সম্পদ বিনষ্ট করা । (ই.ফা. ৪৩৩৪, ই.সে, ৪৩৩৫) | 


li ae UF UE UF cig C9 0 SE UES GUUS C5 hall ED (fear ET VT 
LSE A 6 Hk FE Al UD SE LS Ub Ge Ake ay) 
৪৩৭৬-(../...) কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) ..... মানসূর (রহঃ) হতে উক্ত সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন। কিন্তু তিনি “নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন” স্থলে বলেছেন “রসূলুল্লাহ 3% তোমাদের 
উপর হারাম করেছেন” । (ই.ফা. ৪৩৩৫, ই.সে. ৪৩৩৬) 


Wwww.waytojannah.com 


Contents 


২৪৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


0 RS Sl AE ie de OH dol] Bo AEs 0 HH BS (pyr trv 
as sd Sd TH Ge 2% I ALS Ch dd UIE ed 2 E94 
Uy U3 EES 6 CY 5% BE ILD Cis LY TG FE 3 J 
J Jal eC 
৪৩৭৭-(১৩/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... শাবি (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
মুগীরাহ্‌ ইবনু শু'বাহ্‌ (রাযিঃ)-এর লেখক আমাকে বলেছেন যে, মু'আবিয়াহ্‌ (রাযিঃ) মুগীরাহ্‌ (রাযিঃ)-এর কাছে 
পত্র লিখলেন, আপনি রসূলুল্লাহ 3% থেকে শুনেছেন, এমন কিছু বিষয় আমাকে লিখে অবহিত করুন। তখন তিনি 
তাঁকে লিখলেন, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, নিশ্চয়ই আল্লাহ তা'আলা তোমাদের জন্য তিনটি কাজ 


অপছন্দ করেন: ১, অনর্থক কথাবার্তা বলা, ২. সম্পদ বিনষ্ট করা এবং ৩. বেশী বেশী প্রশ্ন করা । 
| (ই.ফা, ৪৩৩৬, ই.সে. ৪৩৩৭) 


Ul 5 of OL te tg 5A Ll Ch Oa ES Cp a CH BS (fg tTVA 
UL Ca ob 5 Ul Be SLR A Ll CS U6 a) be Ch SE ts So 
be tly Sy Yo EN A Soke £2 FS ie cs DEL AY Jk HE 
1 UD Ly JL FES JE J sD 
৪৩৭৮-(১৪/...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ওয়ার্রাদ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুগীরাহ্‌ 
(রাষিঃ) মু'আবিয়াহ্‌ (রাযিঃ)-এর নিকট পত্র লিখলেন : “আপনার উপর শাস্তি বর্ষিত হোক। অতঃপর আমি 
রসূলুল্লাহ :রন-কে বলতে শুনেছি যে, নিশ্চয় আল্লাহ তা'আলা তিনটি বিষয় হারাম করেছেন এবং তিনটি কাজ 
নিষিদ্ধ করেছেন। তিনি হারাম করেছেন : পিতা-মাতার নাফরমানী, জীবস্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রাখা 


এবং পাওনাদারের হক আদায় না করা। আর তিনি তিনটি কাজ নিষিদ্ধ করেছেন, তা হলো : ১. অনর্থক কথাবার্তা 
বলা, ২. অতিরিক্ত প্রশ্ন করা এবং ৩. ধন-সম্পদ বিনষ্ট করা। (ই.ফা, ৪৩৩৭, ই.সে, ৪৩৩৮) 


esl ff Lal 2 13 SE 3 OG GG -N 
৬. অধ্যায় : বিচারকের প্রতিদান, প্রচেষ্টার পর সে যথাযথ সমাধানে পৌছুক বা ভুল করুক 


ie 02 Ss Ue as EE Le Ll dead i YL ~~ nL (vive) tT vA 
Ald 0 sie fe A of OF ce OF Dd LP AID of Ls Ah of RAL od 
ly onl Ah CU nl 0 LS 1 UN Bl A UD en Sl old 0 sr OF 
A Bs S Yb 
৪৩৭৯-(১৫/১৭১৬) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামিমী (রহঃ) ..... ‘আম্র ইবনু ‘আস (রাযিঃ) হতে বর্ণিত 
যে, তিনি রসূলুল্লাহ $8-কে বলতে শুনেছেন, যদি কোন বিচারক যথাযথ চিন্তা-গবেষণার পর সমাধান প্রদান 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩১) বিচার-ফায়সালা ২৪১৯ 


করেন, অতঃপর তিনি সঠিক সিদ্ধান্তে পৌছেন, তার জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার । আর যদি তিনি চিন্তা-গবেষণা 
করে রায় প্রদান করেন তারপরও তিনি ভুল করেন, তবুও তার জন্য রয়েছে একটি পুরস্কার ।* 

(ই.ফা. ৪৩৩৮, ই.সে. ৪৩৩৯) 
cf dl Xe Le TADS AE of 0 LAL, GIS OF GEL GES (fey - ETA 
he CF LOL 2 8 Uf Shi ih CHG Sy UN Dll fe 8 5s Aa LY ie He 

EA off UF Lal Hf ES Gh J 5 0 

৪৩৮০-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু আবূ ‘উমার (রহঃ) ‘আবদুল ‘আযীয ইবনু 

মুহাম্মাদ (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন এবং হাদীসের শেষাংশে অতিরিক্ত উল্লেখ 

করেছেন, রাবী ইযাধীদ বলেন, আমি হাদীসটি আবূ বাক্র ইবনু ‘আম্র ইবনু হায্ম (রহঃ)-এর কাছে বর্ণনা করলে 
তিনি বললেন যে, আমার কাছে আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) থেকে আবূ সালামাহ্‌ (রহঃ)-এরূপ বলেছেন। 

(ই.ফা. ৪৩৩৯, ই.সে, ৪৩৪০) 
reir nl ~~ cls Wal ul [Eee | ie (9 all Le ES eels ENYA) 

Ua Sal se Lh En) oh EU od rd G5 ail ty Sh & EE) 
Ue SHELYU Ao 05 ad Ae UD 
৪৩৮১-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী..... ইয়াধীদ ইবনু ‘আবদুল্লাহ (রহঃ)-এর সূত্রে 
হাদীসটি উভয় সূত্রে ‘আবদুল ‘আধীয ইবনু মুহাম্মাদ (রহঃ)-এর বর্ণিত রিওয়ায়াতের অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪৩৪০, ই.সে. ৪৩৪০) 
ULL Shy alll pUsh als Gl -Y 
৭. অধ্যায় : রাগান্বিত অবস্থায় বিচারকের বিচার করা নিন্দনীয় 


Ae i ‘ Bee A ; ae 0 সী eel =~ 6 Fie ৬ (liye EYAY 


As sh ENS Lee Ll 

৪৩৮২-(১৬/১৭১৭) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু আবূ বাক্রাহ্‌ (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেছেন, আমার পিতা আমাকে একটি পত্র লেখালেন। তখন আমি সিজিস্তানের বিচারক ‘আবদুল্লাহ 
ইবনু আবু বাক্রাহ্‌ (রহঃ)-কে লিখলাম যে, আপনি রাগান্বিত অবস্থায় দু'জনের মধ্যে বিচার ফায়সালা দেবেন না। 
কেননা আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি যে, কোন বিচারক যেন রাগান্বিত অবস্থায় দু'জনের মধ্যে বিচার না 
করেন। {ই,ফা. ৪৩৪১, ই.সে. ৪৩৪১) 


*» মুজতাহিদ ভুল করলেও সাওয়াব পাবেন, কারণ হলো তারা আল্লাহ ত'"আলাকে সস্তু্ট করার জন্যই আল্লাহর দ্বীনের জন্য শ্র-সাধনা করে যান। 
(সহীহ মুসলিম- মুখতাসারুল শারহে নাবাবী, আল্লামা ওয়াহীদুক্তামান, “রথ খণ্ড, ৩৪৮ পৃষ্ঠা 


Wwww.waytojannah.com 


Contents 


২৫০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


£2 HS GES ES DES ES Cc Gh Ul ও th ES EES (fj cE TAT 

Lat US El Lh SOL BES EOE te es ES SAS of 0 8 Hf BoC Ls 
GLA BS is Wo, c At ie CASS of Bo ue 3 dh ue in, Ec kD 
0k 8 be BK off GS AE LF SE Ob AL AE Le STA US GB) be Ce 


৪৩৮৩-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, শাইবান ইবনু ফার্রূখ, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ 
ইবনু মুসান্না, ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ও আবু কুরায়ব (রহঃ) ..... আবূ বাক্রাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% 


থেকে আবূ ‘আওয়ানাহ্‌ (রহঃ)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪৩৪২, ই.সে. ৪৩৪২) 


4 s Ali Hy LEU SSN 2 GL -A 
৮. অধ্যায় : বাতিল সিদ্ধান্ত খণ্ডন ও বিদ‘আতী কার্যকলাপ পরিত্যাগ 
te bt LD ose Ch dl Se pial ts Ls be HBS Oviapvy- tras 
«fl ES le 0 CAA A C5 ATS OF Aas CF ATL CES CED CO UU Bs 0 col 
Sh Lie Of Cet Gad a CS ie BE 2d UD UN CG AE Lo hoe OF poli oo 
ES 
৪৩৮৪-(১৭/১৭১৮) আবূ জা‘ফার মুহাম্মাদ ইবনু সাব্বাহ্‌ ও ‘আবদুল্লাহ ইবনু ‘আওন হিলালী (রহঃ) ..... 


‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3ুঠে বলেছেন: যে ব্যক্তি আমাদের ধর্মীয় কাজের বিষয়ে 
এমন বিষয় উদ্ভাবন করে যা তাতে নেই (দলীলবিহীন), তা পরিত্যাজ্য । (ই.ফা. ৪৩৪৩, ই.সে. ৪৩৪৩) 


We LE JU le ol be bo a Gi Fe OL Gi ? SEY ES, C. ATTA 
Ho C5 pal Al U5 GAIOY of Aen CF GAH 2 2d Se US che 0 AL Se 
Ul B ww ges of 4 Uh Ea UR Ue SRL ply afl Lote EY 2) Le 
5 98 UA ae Od SCs Ue a UU FG sh LOU Tae isl 
৪৩৮৫-(১৮/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... সা'দ ইবনু ইব্রাহীম (রহঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমি কাসিম ইবনু মুহাম্মাদ (রহঃ) -কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম, যার 
তিনটি বাসস্থান ছিল। অতঃপর সে (মৃত্যুকালে) প্রত্যেক বাসস্থানের এক তৃতীয়াংশ দান করার ওয়াসিয়্যাত করে 
যায়। কাসিম বললেন, এ সকল অংশকে এক বাসস্থানে একত্রিত করা হবে। এরপর তিনি বললেন, আমাকে 


‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেছেন যে, রসূলুল্লাহ 3% বলেছেন : যে ব্যক্তি এমন কোন কর্ম করলো যাতে আমাদের 
নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত হবে। (ই.ফা. ৪৩৪৪, ই.সে. ৪৩৪৪) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩১) বিচার-ফায়সালা ২৫১ 


A G5 0G EG -4 
৯. অধ্যায় : সঠিক সাক্ষীগণের বর্ণনা 
be 8 af A Ae Le ML ole CHF UG G33 0 3 By Oviapaj-trAT 
aU eel AE 555 te Gal ize of 0 op Uke ss sc hh se te cof 
GG Ok ts Sb gh ste SE SA Ye 0 St 
৪৩৮৬-(১৯/১৭১৯) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... যায়দ ইবনু খালিদ জুহানী (রাযিঃ) হতে বর্ণিত 


যে, নাবী $8 বলেন : তোমাদের কি আমি উত্তম সাক্ষীদের সম্পর্কে জানাবো নাঃ? উত্তম সাক্ষী হল সে ব্যক্তি, যে 
সাক্ষ্য প্রদান করে, তাকে সাক্ষ্যের জন্য আহ্বানের আগেই । (ই.ফা. ৪৩৪৫, ই.সে. ৪৩৪৫) 


Cain OES OG EY - 1. 
১০. অধ্যায় : মুজতাহিদগণের মতবিরোধ সম্পর্কে 

OF 0 ol be BED GHD dE RS LR LY AD FD (vrefre)- TAY 
OU GAS Ci cE CALS Ue SE Us" UU BE A oo SOA wl be ERY 
5 od ESCH A TAS UY SYN ly df HL TAS UY Gala sik hl LAr) 
Fe bag het Hs LD Ein Oe By 3 PE 2 Lo 
USE 5 CELL a JB HONG HL Lage V3 0 UL ce EOS SIE sy ci 
YS Ral as kh A AY sal il 

SEY AA LSC Hg YH Chat dy EA A OU I 
৪৩৮৭-(২০/১৭২০) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী 
3% বলেছেন : একদা দু'জন মহিলা তাদের নিজ নিজ ছেলে নিয়ে যাচ্ছিল। এমন সময় এক বাঘ এসে তাদের 
একজনের ছেলেকে নিয়ে যায়। তখন তাদের একজন তার সঙ্গীনীকে বলল, তোমার ছেলেকে বাঘে নিয়েছে। আর 
দ্বিতীয়া জন বলল, বরং তোমার ছেলেকে বাঘে নিয়েছে। এ নিয়ে উভয়ে দাউদ (‘আঃ)-এর নিকট নালিশ নিয়ে 
গেল। তিনি বয়সে বড় মহিলার পক্ষে সন্তানের রায় দিলেন। তখন উভয়ে বেরিয়ে সুলাইমান ইবনু দাউদ ('আঃ$)- 
এর নিকট উপস্থিত হয়ে তাকে সে ঘটনা বলল। তিনি বললেন, তোমরা আমার কাছে একটি ছুরি নিয়ে এসো, 
আমি সন্তানটিকে কেটে উভয়ের মাঝে ভাগ করে দেবো। তখন বয়সে ছোট মহিলাটি বলল, না, আল্লাহ আপনার 


প্রতি রহম করুন। (আমি মেনে নিলাম) । ছেলেটি এ মহিলারই। তখন তিনি ছোট মহিলার পক্ষে ছেলে প্রদানের 
রায় দিলেন। বর্ণনাকারী বলেন, আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বললেন, আল্লাহর কসম! আমি ইতোপূর্বে 4 'দুরি' 


শব্দটি সেদিন ব্যতীত আর কখনও শুনিনি। আমরা তাকে বু বলতাম। (ই.ফা. ৪৩৪৬; ই.সে. ৪৩৪৬) 
0 LO LP pall 9 hE BS ail) bs 55 Be cl 2s es, rc 
BE Ss ee Ba BEY gs SE Al be be CSL 


Wwww.waytojannah.com 


Contents 


২৫২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৪৩৮৮-(../..) সুওয়াইদ ইবনু সা‘ঈদ ও উমাইয়াহ্‌ ইবনু বিস্তাম (রহঃ) ..... আবূ যিনাদ (রহঃ) হতে এ 
সূত্রে ওয়ার্কা (রাযিঃ)-এর হাদীসের অনুরূপ হাদীস বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৪৩৪৭, ই.সে. ৪৩৪৭) 


Sas 0 ASE CUA GEL Ll - 1 
১১. অধ্যায় : বিচারক কর্তৃক বিবদমান দু’দলের মধ্যে মীমাংসা করে দেয়া উত্তম 

Ub aks of pl Ue ie Es 5 Ee BS 8) 0 Los GS (vee) ETA 
a kn BE A I Og Wis CHL KS BE Al UD 0k BIA HES Lets 
Ld SA 5h UR TAS Gd 2 se od Jd SAR GH MN EAD VEE J) 
La a CY U2 S52 ol UB CR de Hy LA de Cif UY as 
AT IE He a CAS J 5 U8 2 SES gH UB LEE - Ni es Ls 

CN AN ESTATE TOE 


একটি এই যে, রসুলুল্লাহ 3 বলেছেন: এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট থেকে এক খণ্ড জমি ক্রয় করে। যে 
ব্যক্তি জমি ক্রয় করেছিল সে তার কেনা সম্পত্তিতে একটি কলসী পেল। তাতে স্বর্ণ ছিল। যে ব্যক্তি জমিটি ক্রয় 
করেছিল সে বিক্রেতাকে বলল, তুমি আমার কাছ থেকে তোমার স্বর্ণ বুঝে নাও। আমি তো তোমার কাছে থেকে 
জমি ক্রয় করেছি, স্বর্ণ ক্রয় করিনি। তখন যে ব্যক্তি সম্পত্তি বিক্রি করেছিল সে বলল, আমি তো তোমার কাছে 
জমি এবং জমির মধ্যে যা কিছু আছে সবই বিক্রি করেছি। তিনি বলেন, তারপর উভয়েই এক ব্যক্তির কাছে গিয়ে 
এর ফায়সালা চাইল । তখন সে বলল, তোমাদের কি কোন সন্তান আছে? তাদের একজন বলল যে, আমার একটি 
ছেলে আছে এবং অপর জন বলল, আমার একটি মেয়ে আছে। তখন তিনি বললেন, তোমার ছেলেটিকে (তার) 
মেয়েটির সঙ্গে বিয়ে দাও এবং এ উপলক্ষে তোমরা তোমাদের উপর তা ব্যয় কর এবং এ থেকে সদাকাহ্‌ও কর। 

(ই.ফা. ৪৩৪৮, ই.সে. ৪৩৪৮) 


Wwww.waytojannah.com 


Contents 


PSI 


A 


পপ“ 


bit) Gls ry 
পর্ব (৩২) পড়ে থাকা বস্তু পাওয়া 


ie of 0 ao OF HL le RIG Load G3 3 BL Ovrrpy-trd 
OF SLY BE a od UPD FE UU Co AL 0 55 be Salt le 5 be cA 
coe 338 FE 4" - $৪ ee . [) % ৰা . eee eet 
OA SU U5 Uy BS Wale HE LBL Ui BS UGS alle Lit” UH ihn 
UKE, sd 3 Wg Wie Ue Gy kf Ce U8 yt Ck UG bind sy dh I 
+e s EY 
UD WG cA 
ale oH Til 53 I6 
৪৩৯০-(১/১৭২২) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামিমী (রহঃ) ..... যায়দ ইবনু খালিদ জুহানী (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি নাবী 3%-এর কাছে এসে তাঁকে হারিয়ে যাওয়া জিনিস পাওয়া সম্পর্কে জিজ্ঞেস 
করল । তখন তিনি বললেন : তুমি তার থলে এবং তার বীধন ভাল করে চিনে রাখবে। তারপর এক বছর পর্যন্ত 
এর ঘোষণা দেবে। এ সময়ের মধ্যে যদি এর মালিক আসে তবে তাকে তা দিয়ে দিবে। অন্যথায় তা তোমার 
ইচ্ছাধীন।** তারপর সে হারানো ছাগল সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বললেন : তা তোমার জন্য অথবা 
তোমার অন্য কোন ভাইয়ের জন্য অথবা নেকড়ের (খাবারের) জন্য । তারপর সে হারানো উট সম্পর্কে জিজ্ঞেস 
করলো । তিনি বললেন : এ নিয়ে তোমার ভাবনা কী? তার সাথে আছে পানির মশ্ক (পেটের মধ্যে কয়েকদিনের 
পানি ধারণের থলে) জুতোর মত পায়ের পাতা (মরুভূমিতে চলার উপযোগী)। সে নিজেই পানি পান করবে এবং 
গাছের পাতা খাবে যতক্ষণ না মালিক তাকে পেয়ে যায়। | 
ইয়াহইয়া (রহঃ) বলেন, আমার মনে হয় আমি (মালিকের নিকট) ৫১০৬৮ পড়েছি। 
(ই.ফা. ৪৩৪৯, ই.সে. ৪৩৪৯) 
AT Ey US G5 0 ON Ls AE, C8 22 cs Bins (pyc tTA) 
035 OF alll Te S453 06 AL AE of OF a te DER SA cel Un 


* এটা তার সঠিক মালিক না আসা পর্যন্ত । এসে গেলে তা তাকে দিতে হবে। কেননা এটা তার আমানাত হিসেবে ছিল। 


৩৬ 


Wwww.waytojannah.com 


Contents 


"২৫৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


Eales RHE Ue) B Le Ee Uk Lily oo BE al J bs SED Hf ash AE 
fd os UO Abs U6 ah cd fh UA UO xf CS GE) 0 CB es Bi 
3 5G Ll cb BE A UD Coed UH JN CSS sl JL GU by day 
ED RL A Wi Wylie xe ly Sf Ln U6 2 An “Ll 
৪৩৯১-(২/...) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজূর (রহঃ) ..... যায়দ ইবনু খালিদ জুহানী 
(রাযিঃ) হতে বর্ণিত যে, এক ব্যক্তি রসূলুল্লাহ $%%-কে হারিয়ে যাওয়া জিনিস পাওয়া সম্পর্কে জিজ্ঞেস করল। 
তিনি বললেন : তুমি এক বছর পর্যন্ত সেটার প্রচার করবে এবং (এরপর) তুমি থলি ও বাধন চিনে রাখবে । 
তারপরে তুমি তা খরচ করতে পার। আর যদি তার প্রকৃত মালিক আসে, তবে তাকে তা আদায় করে দিবে। 
তারপর সে বলল, হে আল্লাহ্‌র রসূল! হারানো বকরির বিধান কী? তিনি বললেন : তা তুমি ধরে নিয়ে রাখ। 
কেননা, এটি তুমি নিবে কিংবা তোমার ভাই নিবে কিংবা নেকড়ে নিয়ে যাবে।** তারপর সে বলল, হে আল্লাহ্র 
রসূল! তবে যদি হারানো উট হয়? বর্ণনাকারী বলেন : তখন রসুলুল্লাহ 3% রাগান্বিত হলেন, এমনকি তার গাল 
দু'টি লাল হয়ে গেল । অথবা তিনি বলেছেন : তার চেহারা লাল হয়ে গেল৷ তারপর তিনি বললেন, তাকে নিয়ে 

“তোমার ভাবনা কী? তার সাথে আছে তার জুতো আর পানির মশক; সেটির মালিক সেটিকে পেয়ে যাবে। 
(ই.ফা. ৪৩৫০, ই.সে. ৪৩৫০) 

ws Ey GI URL asl wk Bh Se Ul al i ES JO)ETAY 
2 28 Ge yl iy KES SA He of SD UAE Sd ts 8 
I eal 8 LE UE UN Abin co Ld ic Uy BE sh U0 Oo A UH 35 43 
“GHG TL Yb 
৪৩৯২-(৩/...) আবূ তাহির (রহঃ) ..... রাবি'আহ্‌ ইবনু আবু ‘আবদুর রহমান (রহঃ) হতে একই সূত্রে 
মালিক (রাযিঃ)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি বাড়তি বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি 
রসূলুল্লাহ $%-এর নিকট এল তখন আমি তার সঙ্গে ছিলাম সে রসূলুল্লাহ 3%-কে হারিয়ে যাওয়া জিনিস পাওয়া 
সম্পর্কে জিজ্ঞেস করলো । বর্ণনাকারী বলেন, ‘আম্র (রহঃ) তীর বর্ণিত হাদীসে বলেছেন যে, যখন এর কোন 

দাবীদার না/আসে ততক্ষণ তা খরচ করে যাবে, মালিক এসে গেলে তা দিয়ে দিবে। (ই.ফা. ৪৩৫১, ই.সে. ৪৩৫১) 


le RD AS ty ME ES Lesh SS 0 oe ty Lal ASS C-ErAY 


AS OE) chads JB al da S53 be SAD ie of ob) te Dy AS 
LAL U5 fe DED 0 rl Sh IS KS HE ILO BO dU EE 
Mis Laps BES UATE LS BOR HEE BAB SNS ০০ 4৯১ 


৪৩৯৩-(৪/...) আহ্‌মাদ ইবনু ‘উসমান ইবনু হাকীম আওদী (রহঃ) .....যায়দ ইবনু খালেদ জুহানী (রাযিঃ) 
হতে বর্ণিত যে, এক ব্যক্তি রসূলুল্লাহ 33-এর নিকট এল.....অতঃপর তিনি ইসমা'ঈল ইবনু জা‘ফর (রাযিঃ)-এর 


*১ এর তাৎপর্য এই যে, এ তিনজনের কোন একজনের হাতে সে পড়বে। তাথেকে ক্ষয়-ক্ষতি হতে পারে। এক্ষেত্রেও ঘোষণার প্রয়োজন আছে। 
মালিক না আসা পর্যন্ত সে নিজের ব্যবহারে রাখবে । এসে গেলে তাকে দিয়ে দিতে হবে! কেননা এটা তার নিকট আমানাত হিসেবে ছিল। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩২) পড়ে থাকা বস্তু পাওয়া ২৫৫ 


অনুরূপ হাদীস বর্ণনা করেন। কিন্তু তিনি এও বলেছেন, “তখন তীর পবিত্র মুখমণ্ডল ও ললাট লাল হয়ে গেল এবং 
তিনি রাগান্বিত হলেন” । এবং আরও বাড়তি বলেছেন, ‘আর তা এক বছর ঘোষণা করবে' যদি এর মালিক না 
আসে, তবে তা তোমার নিকট আমানাত হিসেবে থাকবে। (ই.ফা. ৪৩৫২, ই.সে. ৪৩৫২) 
3 te OL CH od ls BES adi os Lalla ts Al Se ES Co) £TA 
UD Oe Uk FE lh ID Cla Le IE FSD ot Spl de Sr bo 
UH Ob LL GE B Wales Wily Gel" UB Gh Sf cad bil ce HE al 
Lt 8 Jy Sin te LG 0 2) SG A Ca Us Ale 0 OB ip ess UST WELL 
UB pL oo Ay ED RSS cD I KE LUD 5 Welids olin Ux Ob Ges CT 
EES fas fds Eb se 
৪৩৯৪-(৫/...) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ), রসূলুল্লাহ 38-এর সাহাবা যায়দ ইবনু 
খালিদ জুহানী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ '3%-কে সোনার অথবা রূপার হারানো বস্তু প্রাপ্তি 
সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি বললেন : তুমি এর বন্ধন ও থলে চিনে রাখবে; তারপর একবছর পর্যন্ত এর 
ঘোষণা দিবে। এরপরও যদি তুমি মালিকের সন্ধান না পাও, তবে তা তুমি ব্যয় করে ফেলতে পার। কিন্তু তা 
তোমার নিকট আমানাত হিসেবে থাকবে। যদি কোন সময় এর দাবীদার আসে তবে তা তুমি তাকে দিয়ে দিবে। 
তারপর সে হারানো উট সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করল তিনি বললেন : এতে তোমার কী? তুমি এ প্রসঙ্গ বাদ 
দাও। কেননা এর সাথে এর জুতা আছে এবং পানি সংরক্ষণের থলে আছে। সে নিজেই পানির ঘাটে যেতে পারে 
এবং বৃক্ষ থেকে খেতে পারে। অবশেষে একদিন তার মনিব তাকে পেয়ে যাবে। তারপর সে বকরি সম্পর্কে 


জিজ্ঞেস করলো । তিনি বললেন : তুমি সেটি নিয়ে যাও । কেননা, ত il aL ine S 
নেকড়ে খেয়ে ফেলবে । (ই.ফা. ৪৩৫৩, ই.সে. ৪৩৫৩) 


ন dala By HE LE Ds ty ue EGA de Li GE SS rte 
Ud A 0955 02 Soll di Se A Se of GS gh Besos i Ss 
3 EY ar, By CL GE nad La I 1 As ie BE i I 


dG Ys YY Gel Wl 5 BEE Wale Ld Calo HE OB I es 
৪৩৯৫-(৬/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) .....যায়দ ইবনু খালিদ জুহানী (রাযিঃ) হতে বর্ণিত যে, এক 
ব্যক্তি নাবী 3%-কে হারানো উট সম্পর্কে জিজ্ঞেস করল । রাবী‘আহ্‌ (রহঃ) অতিরিক্ত বর্ণনা করেছেন, “তিনি এতে ' 
এত রাগান্বিত হলেন যে, তীর গাল দু'টো রক্তিম বর্ণ হয়ে গেল” তারপর..... অবশিষ্ট হাদীস উল্লিখিত 
বর্ণনাকারীদের অনুরূপ বর্ণনা করেছেন। তিনি আরো অতিরিক্ত বর্ণনা করেন যে, তারপর যদি এর মালিক আসে 
এবং তার থলে এবং (মুদ্রার) সংখ্যা ও বন্ধন সঠিকভাবে চিনতে পারে, তবে তাকে তা দিয়ে দিবে। নচেৎ তা 
তোমারই থাকবে। (ই.ফা. ৪৩৫৪, ই.সে. ৪৩৫৪) 


SHS ks Lal Se Gl Cu 0 a8 bs Sl onl 3 SS C.MrErAn1 
A AD Oa UE CR AE 0 A OP des 05 Dd UP ml ff CP OU ts WEL 


Wwww.waytojannah.com 


Contents 


২৫৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


Vale 0 08 UB UL Walle GG LS OL ie” U8 ih co 
2 a 

৪৩৯৬-(৭/...) আবু তাহির আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সারৃহ (রহঃ) .....যায়স ইবনু খালিদ জুহানী 
(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3%-কে হারানো বস্তু প্রাপ্তি সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি 
যললেন, তা তুমি এক বছর পর্যন্ত প্রচার করবে। এর মধ্যে যদি জানা না যায় তবে তুমি এর থলে ও বন্ধন চিনে 


রাখবে । তারপর তুমি তা খেতে পারবে। তারপর যদি তার মালিক আসে, তবে তা তাকে দিয়ে দিবে। 
(ই.ফা. ৪৩৫৫, ই.সে. ৪৩৫৫) 


tie OLE Lh WEL BS Lh 8G A UB tal ts GEL an (m-ETAV 
. + Uiiey WES alle ipl Jy WG Cd fol of" Sah a UE yl 
৪৩৯৭-(৮/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) .....যাহ্‌হাক ইবন ‘উসমান (রহঃ) হতে এ একই সূত্রে বর্ণনা 


করেন। আর তিনি তাঁর হাদীসে বলেছেন যে, যদি জানা যায়, তবে তাকে তা দিয়ে দেবে। অন্যথায় তুমি তার 
থলে, তার বন্ধন, তার আবরণ ও (মুদ্রার) সংখ্যা চিনে রাখবে । (ই.ফা. ৪৩৫৬, ই.সে. ৪৩৫৬) 


A eC As Uo ORE 3 Eo BE I ts Lod Eo (ovrrpa)- tra 
5 Rie 5 SI Cis Ub i gh Lk te dt Go cn Eo - 5S Hin, ~ asl ty 
Y olf 465 a YE SSL Be EE Cae ion Ss BELG CEs th 5 Uh 
ol dk Gk ioe Bn) Cli Lge Cl Ob ys CALE Yo Yale UB Yl iG 
de Gs Ele Cn 8 TH Cty Bd oly AAD tg sd Ch yc Cl Cs 
be SB UAL U6 Sa Ge U5 BE Al Uc Ue SE BE sl JD Xe che Ss 
MA oY UE + UB 2 Bk be Sa CES oS Gre © 6 2 Us 
1 ELL YY Gala 0 UB Gly Gites Ue bl UB Gis te sl ih 
Le iil 

ls U3 5 IAL Eby GA YU A ls so lh 


এলাম, তখন এক সময় আমার হাজ্জে যাওয়ার সুযোগ এলো। তখন আমি মাদীনায় গেলাম এবং উবাই ইবনু 
কা'ব (রায়িঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করলাম। আমি চাবুকের ঘটনা এবং সঙ্গীদ্বয়ের কথা তাকে বললাম। তিনি 
বললেন, আমি রসূলুল্লাহ 38%-এর যামানায় একটি থলে পেয়েছিলাম । তাতে একশ’ দীনার (স্বর্ণমুদ্রা) ছিল । আমি 
সেটি নিয়ে রসূলুল্লাহ 3-এর নিকট এলাম তিনি বললেন : তুমি তা এক বছর পর্যন্ত ঘোষণা দেবে। বর্ণনাকারী 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩২) পড়ে থাকা বস্তু পাওয়া ২৫৭ 


তাপর আবার আমি তার কাছে এলাম। তখন তিনি বললেন: আরো এক বছর তার ঘোষণা দাও। তারপরও আমি 
কাউকে সেটির দাবীদার পেলাম না। তিনি বললেন : তুমি এটির সংখ্যা, থলে ও তার বন্ধন সংরক্ষণ করে রাখবে। 
যদি এর মালিক আসে, তবে ভাল। অন্যথায় তুমি তা ভোগ করবে। তারপর তা আমি ভোগ করলাম। তারপর 
যখন মাঙ্ধায় এলাম তখন সেটির মালিকের সাক্ষাৎ পেলাম । 

বর্ণনাকারী সন্দেহ করে বলেন, আমার খেয়াল নেই যে, তিনি কি তিন বছরের কথা বলেছিলেন, না এক 
বছরের । (ই.ফা, ৪৩৫৭, ই.সে. ৪৩৫৭) 
0 AL AT dt Gs 5s Lal 5 tn AD Ne EES (fej 
SUL Uae GF Ee CRE UN dle ts Se ace UN ches Uy Gh SAT og 
sin De 5 BAG Lt UU CHLELG gf dd sag Codd bir, gs Lh or) 

Jialy UE Vie Uk 

8৪৩৯৯-(../...) ‘আবদুর রহমান ইবনু বিশ্র ‘আবৃদী (রহঃ) .....সুওয়াইদ ইবনু গাফালাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, একদা আমি যায়দ ইবনু সূহান এবং সালমান ইবনু রাবী'আহ্‌ (রহঃ)-এর সাথে বের হলাম 
এবং আমি একটি চাবুক পেলাম তারপর তিনি উল্লিখিত হাদীসের অনুরূপ es (তা আমি ব্যবহার করলাম) পর্যন্ত 
বৰ্ণনা করেন। শু'বাহ্‌ (রাযিঃ) বলেন, পরে আমি তাঁকে দশ বছর পর বলতে শুনেছি যে, তিনি সেটা এক বছর 
পর্যন্ত প্রচার করেছিলেন। (ই.ফা, ৪৩৫৮, ই.সে. ৪৩৫৮) 


Il 0 8 Hf Bos c EAE OF nh EEG ns ty HE ESS, (pj 

th Se Be gts SEs phy C UL te ec of Bc dt Ee, cS Be 
GA Ye HSC LH of 0 5 be ~e OF os el Se ss Ll es ty 
ALS LD IS Ay | 4585 0 Le Lo oY Lk ty Ho Gs cs Bs 


OH HY Chel Ws Use sy Ws Sli tn Lk ASL do 
|e EEN! DS OH BD oy UL LE gh So” pS Ho 
৪8০০-(১০/..) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র মুহাম্মাদ ইবনু 
হাতিম ও ‘আবদুর রহমান ইবনু বাশ্র (রহঃ) সকলেই সালামাহ্‌ ইবনু কুহায়ল (রহঃ) হতে একই সূত্রে শু'বাহ্‌ 
(রাযিঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। উল্লিখিত সকলের বর্ণিত হাদীসেই ‘তিন বছর’ কথাটি উল্লেখ 
নাছে। আর সুফ্ইয়ান, যায়দ ইবনু আবু উনাইসাহ্‌ ও হাম্মাদ ইনু সালামাহ্‌ (রহঃ)-এর হাদীসে রয়েছে, “যদি 
কোন ব্যক্তি এরপর আসে এবং তার গণনা, থলে ও তার বন্ধনের বর্ণনা দিতে পারে, তবে তাকে তা দিয়ে দিবে।” 
আর সুফ্‌ইয়ান (রহঃ) ..... ওয়াকী' (রহঃ) কর্তৃক বর্ণিত হাদীসে একটু অতিরিক্ত বর্ণনা করেছেন, অন্যথায় তা 
তোমার মালের মতই ।.আর ইবনু নুমায়র (রহঃ)-এর বর্ণনায় “অন্যথায় তুমি তা ব্যবহার করতে পারবে” বর্ণিত 
হয়েছে। (ই.ফা. ৪৩৫৯, ই.সে. ৪৩৫৯) 


Wwww.waytojannah.com 


Contents 


২৫৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


EO dG -\ 
১. অধ্যায় : হাজীগণের হারানো বস্তু প্রান্ত 
us all Le USAT YG Sl Xe as Al HAS Ovepystte\ 
be EE 5 GA 5 SS Sk EH 8b ie G5 8 Oo Ed i 2 sil 
EC ALE ie ces BE AUD Bl LAB ULES 09 AD ie 


৪8০১-(১/১৭২৪) আবূ তাহির ও ইউনুস ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু ‘উসমান 
তাইমী (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% হাজীদের হারানো বস্তু তুলে নিতে নিষেধ করেছেন। 


(ই.ফা. ৪৩৬০, ইসে. ৪৩৬০) 

ui ws 0 3h Se US YG eS Se 2h Liss alii Ke os Ovrepy ££ 
be ae AS 055 be HEE de ue EI 0 8 be  : th sxe aol 
ES AL Jes Gd is SS ta" UU BE a JD 


৪৪০২-(১২/১৭২৫) আবূ তাহির ও ইউনুস ইবনু ‘আবদুল আ‘লা (রহঃ) .....যায়দ ইবনু খালিদ জুহানী 
(রাযিঃ) হতে বর্ণিত যে, রসুলুল্লাহ 3% বলেছেন: TCT সে যদি তা প্রচার না করে 
তবে সে পথভ্রষ্ট । (ই.ফা, ৪৩৬১, ই.সে. 5৩৬১) 


WSL 0d ks Lyi) A p35 ly -Y 
২. অধ্যায় : : মালিকের বিনানুমতিতে কোন পশুর দুধ দোহন হারাম 
0 pb te od 0 MUL le AGU Load G34 0 3 BE (vpn ttt 
ERO Gnd 8 5) 2d ac Sf CBG SY 0 06 PE ah JD 0 


SY) Hf le of CHG Sb sinh pease ke 5 Hl COS Ua Ma UE 4 


88০৩- (১৩/১৭৬) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী (রহঃ) Sass ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% বলেছেন: কেউ যেন কোন ব্যক্তির পশুর দুধ তার অনুমতি ব্যতীত দোহন না করে। তোমাদের 
কেউ কি এটা পছন্দ করবে যে, তার কুটিরে কিছু সঞ্চিত হোক, তারপর অন্য কেউ তার ভাণ্ডার ভেঙ্গে খাদ্য সামগ্রী 
বের করে নিয়ে যাক? এমনিভাবে পশুদের স্তন তাদের ধনাগার স্বরূপ, তাতে তারা তাদের খাদ্য সামগ্রী সঞ্চয় 
করে। অতঃপর কেউ যেন কারো পশুর দুগ্ধ মালিকের বিনানুমতিতে দোহন না করে। (ই.ফা. ৪৩৬২, ই.সে. ৪৩৬২) 


HES C hn 0B C5 oo ah cp) OB LL tan 2h EB BSS (fea) t 

UL EA EEE EE 
ol bela Ee AR IN) SSC SLE BS YU als ho gs i Ef) 
ts Bes c dd oh ett bo te Bn C58 df 0 Beg df tp Ces - - 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩২) পড়ে থাকা বস্তু পাওয়া ২৫৯ 
OF OP il LF SY K cng CR CO 09 38 be ac Le BN LE GB ৌ) 
DAG Sh Ye Ge LG hed dU GE ML ees SS BE ce 5 
IL BE MG UG as 
8808(./..) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ মুহাম্মাদ ইবনু রুমূহ আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌, ইবনু নুমায়র, 
আবু রাবি', আবু কামিল, যুহায়র ইবনু হার্ব, ইবনু আব ‘উমার ও মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) সকলেই ইবনু 
‘উমার (রাযিঃ)-এর সূত্রে নাবী 3 থেকে মালিক (রাযিঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তাদের 
হাদীসে 4%: রয়েছে। কিন্তু লায়স ইবনু সা'দ (রহঃ) তার বর্ণিত হাদীসে “তার খাদ্য সামনরী স্থানান্তর করে নিয়ে 
যায়" অংশটি মালিক (রাযিঃ)-এর বর্ণনার অনুরূপ বর্ণিত রয়েছে। (ই.ফা. ৪৩৬৩, ই.সে. ৪৩৬৩) 
BSG ay Gt -r 
৩. অধ্যায় : মেহমানদারদের আপ্যায়ন এবং অনুরূপ বিষয় 


ds ssl Mo a be x 0 OD Mas te RE ৯ he 0 LES CES (rast to 
2 EH Ay Ce OS Let UE BE ll ILD HG tm le ral sl nc Vf 
OS U3 olf 255 dary SE es UU dh UA SE U9 16 oe LR ie pS 
ed a Vs Uk AAS ply All tag UK th ~ UE - ake re Sd A 
[1৮৭ 


করা তার জন্য সদাকাহ্‌ স্বরূপ। তিনি আরো বলেছেন: যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন 
উত্তম কথা বলে অথবা চুপ থাকে। [দ্রষ্টব্য হাদীস ১৭৬] (ই.ফা. ৪৩৬৪, ই.সে. ৪৩৬৪) 


be DEE 0 Al Ee BG LS, BS p50 Ly Hoe SK Hf ES (ne). 
HSE as - 38 sh U5 OF 6 Sl GO od Ce deh mc od 5 
8 AE A UL G1 8 CB sl Se SY A oS SY i Fs is 
BSL ALAY, A UG 
88০৬-(১৫/...) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... আবু শুরাইহ্‌ খুযা*ঈ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ টু বলেছেন: মেহমানদারী তিন দিন এবং উত্তমরূপে মেহমানদারী একদিন ও একরাত্রি। 


কোন মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয় যে সে তার ভাই-এর নিকট অবস্থান করে তাকে পাপে নিপতিত করবে। 
তখন সাহাবাগণ বললেন, হে আল্লাহ্র রসূল 3! কিভাবে সে তাকে পাপে নিপতিত করবে? তিনি বললেন, সে 


Wwww.waytojannah.com 


Contents 


২৬০ " সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
(মেহমান) তার নিকট (এমন বেশী দিন) থাকবে, অথচ তার (মেযবানের) এমন সম্বল নেই যা দ্বারা সে তার 
মেহমানদারী করবে। (ই.ফা. ৪৩৬৫, ই.সে. ৪৩৬৫) 
th al Le WS Lao) ETE AES kdl 1 BO HESS (prt 
ok HES cE Ld GE Le U9 Casal 0 Ue Lgl Se Bio 
z . s # - ee ‘ . Bad lal IB AN 
Ls sel Se HE ULSLY UG Y9 53 KSy SU Eph Bas SSE AD J 8 PS 
Ee La Pd 
৪৪০৭-(১৬/...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) .....আবূ শুরায়হ্‌ খুযা‘ঈ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমার দু'কান শুনেছে, আমার দু'চক্ষু দেখেছে এবং আমার অন্তর স্মরণ রেখেছে যখন রসূলুল্লাহ 3% এ কথা 
বলেছিলেন। তারপর তিনি লায়স-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, 
কারো জন্যে বৈধ নয় তার ভাই-এর নিকট এত সময় অবস্থান করা, য'তে সে তাকে পাপে ফেলে দেয়। বাকী 
অংশ ওয়াকী' (রহঃ$)-এর বর্ণিত হাদীসের অনুরূপ । (ই.ফা. ৪৩৬৬, ই.সে. ৪৩৬৬) 
ue He) Wal Non) Lo [Eg Cc OL EBS A CH Fe BE Ovrvpw)y- ttn 
Cs I Eh oly ah Uy GE I ne He Le SP sh of SS 
GOBER tas os Ce SAL ph EF BE U0 BIE GS CF DY 
৪৪০৮-(১৭/১৭২৭) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু রুম্‌হ (রহঃ) ..... উভয়ে ‘উক্বাহ্‌ ইবনু 
‘আমির (রাখিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা বললাম হে আল্লাহ্‌র রসূল! আপনি আমাদের (বিভিন্ন স্থানে) 
পাঠিয়ে থাকেন। আমরা এমন এক সম্প্রদায়ের কাছে অবতরণ করি, যারা আমাদের মেহমানদারী করে না। এ 
সম্পর্কে আপনি কী মনে করেন? রসূলুল্লাহ 3 আমাদের বললেন : যদি তোমরা কোন সম্প্রদায়ের কাছে অবতরণ 
কর, আর তারা তোমাদের জন্য এমন সব আসবাব পত্র প্রদান করার হুকুম করে যা মেহমানদারীর জন্য প্রয়োজন, 
তবে তোমরা তা গ্রহণ করবে। আর যদি তারা তা না করে তবে তোমরা তাদের থেকে মেহমানদারীর হক আদায় 
করে নেবে, যা তাদের করণীয় (ই.ফা. ৪৩৬৭, ই.সে. ৪৩৬৭) 


JUD dak Ula GAL El —t 
৪. অধ্যায় : নিজের প্রয়োজনাতিরিক্ত সম্পদের দ্বারা অন্যের সহায়তা করা মুসতাহাব 
Ee “i Ess “ a ক sf Ee EI [9 es [Ec (vanaf 
ta Las U5 085 Ho co ORY BE a De ff DSS Cs UH GS) 
4 54 46 5 Hb SY ba ke tS Hb Th ion UE BE JAD IE Yass bs 
“HIN bn che S SB on Li 
IS be BS SY YO 8 SS Ce JOH ll 0 FS J 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩২) পড়ে থাকা বস্তু পাওয়া ২৬১ 


৪8০৯-(১৮/১৭২৮) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) .....আবু সা'ঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, একদা আমরা নাবী $-এর. সঙ্গে এক সফরে ছিলাম । এ সময় এক ব্যক্তি সওয়ারীতে আরোহণ করে তীর 
কাছে এলো এবং ডানদিকে ও বামদিকে তাকাতে লাগলো। তখন রসূলুল্লাহ 3% বললেন : যার কাছে আরোহণের 
কোন অতিরিক্ত বাহন থাকে, সে যেন তা দিয়ে তাকে সাহায্য করে যার কোন বাহন নেই। আর যার কাছে 
অতিরিক্ত খাদ্যদ্রব্য থাকে সে যেন তা দিয়ে তাকে সাহায্য করে যার খাদ্যদ্রব্য নেই। 

তারপর তিনি বিভিন্ন প্রকার সম্পদ সম্পর্কে এমনিভাবে বললেন। এমনকি আমাদের মনে হল যে, অতিরিক্ত 
সম্পদের মধ্যে আমাদের কারো কোন অধিকার নেই । (ই.ফা, ৪৩৬৮, ই.সে. ৪৩৬৮) 


Ed FCG ch 3 9 Ls GUL LY ~e 
৫, অধ্যায় : যখন খাদ্যদ্বব্য পরিমাণে কম হয় তখন সমস্ত খাদ্যদ্রব্য একত্রে মিলিয়ে ফেলা এবং 
তদৃদ্বারা একে অন্যকে সাহায্য করা মুস্তাহাব 
~ LA LL  - Ca  LAN) g) tY Lal EE (rapa) 
of BEE A I ee GOA UN cap be Al 3 AY Bs - Je 03 As ~ dae Us 
Ls 5 Bh Us Goad BE a oh Sl Gels Unis PU Gah oe Sn Ll 555 
a TE ES CBT) Sahl Rts 4S EA 2S EUG < SN phd co ph 85 Ll - 
BROAOE “222 be Uk BE Ab is Jb Gh Ups bh it sin Ul 6 
LESH ERED EO LE 
"ph tx HE IG 0 sgh on 1 yd 
OEE Eee © HOH i সালামাহ্‌ (রহঃ) তীর পিতা হতে বর্ণিত । 
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ 3%-এর সঙ্গে এক যুদ্ধে গিয়েছিলাম । তখন আমাদের মধ্যে খাদ্যের অভাব দেখা 
দিল। অবশেষে আমাদের কিছু সওয়ারীর বাহন যাবাহ করার কথা ইচ্ছা করেছিলাম ৷ তখন নাবী 3ু-এর নির্দেশে 
আমরা আমাদের খাদ্যদ্রব্য একত্রিত করলাম। আমরা একটি চামড়া বিছালাম এবং তাতে লোকদের খাদ্যদ্রব্য জমা 
করা হল। বর্ণনাকারী বলেন, আমি সেটির প্রশপ্ততা অনুমান করার জন্য দাড়ালাম এবং আমি আন্দাজ করলাম 
সেটি একটি ছাগল বসার স্থানের সমান। আর আমরা সংখ্যায় ছিলাম চৌদ্দশ’। রাবী বলেন, আমরা সকলেই 
তৃপ্তির সাথে খেলাম । তারপর আমাদের নিজ নিজ খাদ্য রাখার থলে পূর্ণ করে নিলাম । এরপর নাবী সু বললেন: 
ওযূর জন্য কি পানি আছে? বর্ণনাকারী বলেন, এক ব্যক্তি তার পাত্রে সামান্য পানি নিয়ে এগিয়ে এল ৷ তিনি (3) 
তা একটি বড় পাত্রে ঢেলে দিলেন। এরপর আমরা চৌদ্দশ' লোক সকলেই তার থেকে পানি ঢেলে ঢেলে ওযু 
করলাম । তারপর আরো আটজন লোক এসে বলল, ওযুর জন্য কি পানি আছে? তখন রসুলুল্লাহ 3% বললেন: 
ওযুর পানি সমাপ্ত হয়ে গেছে। (ই.ফা, ৪৩৬৯, ই.সে. ৪৩৬৯) 


৩৭ 


Wwww.waytojannah.com 


Contents 


hse 


Sadly gal Gls vr 
পর্ব (৩৩) জিহাদ ও সফর 


SLAY) E903 HEBD Call UG ce SUEY) J SG -\ 
FUPYy OEY) ES be 
১. অধ্যায় : যে সকল কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌছেছে, তাদের বিরুদ্ধে পূর্ব 
ঘোষণা ব্যতীত যুদ্ধের বৈধতা 
CK UN fe OF oF asl Lh Be Ue Loam CEG OF ES BS (owrepy- ttl) 
a OD IES LYN Sf 8 SO CY Ll CHGS UE JG IH oC oe AU 3b 
ly Hs cs He JB Ul ce ES EA LUE AY Sd a co HE 
Te 0 2d SE Sp 1 ES SB 5 RE U6 KO UN Ll SS UG 3s 
| otal Ms UK; 
__ 88১১-(১/১৭৩০) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী (রহঃ) ..... ইবনু ‘আওন (রহঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আমি নাফি' (রহঃ)-কে এ কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে, যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দীনের 
দাওয়াত দেয়া প্রয়োজন কি-না? ইবনু ‘আওন বলেন, তখন তিনি আমাকে লিখলেন যে, এ (প্রথা) ইসলামের 
প্রারম্ভিক যুগে ছিল। রসূলুল্লাহ 3% বানু মুসতালিকের উপর অতর্কিত আক্রমণ করলেন: এমন অবস্থায় যে, তাদের 
পশুদের পানি পান করানো হচ্ছিল। তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং বাকীদের বন্দী করলেন। আর 
সেদিনেই তার হস্তগত হয়েছিল- ইয়াহ্‌ইয়া বলেন যে, আমার মনে হয় তিনি বলেছেন- ‘জুওয়াইরিয়াহ্‌' কিংবা 


নিশ্চিতরূপে বলেছেন ‘হারিসের কন্যা’ ৷ বর্ণনাকারী বলেন, এ হাদীস আমাকে ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাধিঃ) 
বৰ্ণনা করেছেন। তিনি তখন সে সেনাদলের মধ্যে ছিলেন। (ই.ফা. ৪৩৭০, ই.সে. ৪৩৭০) 


WwwwW.waytojannah.com 


Contents 


২৬৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


ibs Ly) Ee uF xl oe or ge “ wl EC kdl th Lae Bs C- is Lo 
Keke Kf so [a 12 J, 


88১২-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... ইবনু ‘আওন (রহঃ) হতে এ একই সূত্রে উল্লিখিত 
হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি জুওয়াইরিয়াহ্‌ বিনতু হারিস এর নাম উল্লেখ করেছেন তাতে 
সন্দেহ পোষণ করেননি । (ই.ফা. ৪৩৭১, ই.সে. ৪৩৭১) 


UWE SA wal Ah) ais Lx se PY rll ৬-1 
২. অধ্যায় : : খলীফা কর্তৃক সেনাদলের জন্য আমীর নির্বাচিত করা এবং যুদ্ধের নিয়ম-নীতি ও 
বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে তাদের উপদেশ প্রদান করা 


৬&০, ৰ OE ue ph a) 5s EOS cbt ul 9 x sl IE (AAT EE EAL 
Ed Ele Sd OG cs ES 51 LD ais GOT Bal th GOL 


৪৪১৩-(২/১৭৩১) আৰু বাক্র ইবনু আবূ শাইরাহ্‌, ইসহাক্‌ ইবনু ইবরাহীম ..... সুফ্‌ইয়ান (রহঃ) থেকে 
বর্ণনা করতে গিয়ে বলেন যে, হাদীসটি আমাদের সামনে লিখিয়েছেন। 


ita OH hd TOAD Ie ES 4 hil, pi MEE BS (rE 
Waal al 13 FE Al J OS U6 sl be 640 5 Ul be 52 0 Lie ie OL 
A al 1554 MEE UE eG LAE BUA LT Sf ke 
He CE Ys NG 1 Vy ES Ys DA Ys 1965 3 152 ll Uk i 155 3d Os 
Hee Bie 5 Hee SHG Ul CEE Ds 13 IAs DE oY HESE CE e 
Caled 93 od ID bw SD HEY BS Hee UE Hin JHU Ul OB LY 
Vie 8 V8 CB Cored she Ce ples Conte Uo Hl Oh 1b 0 Hel Al 
HOG IG Casall se G33 GH LES pele GS Cad TPE U6 el Al 
He HS UG fh UF KES I A UD Coal bs IGS 0 YL Et edly Lad 
MEAT A RAE BAL a> Bf SIAL ABE, A ALG A Ob Hee 
USS LE Bel 5 Sy Hd UR OSL 2 LS YG AES Hl US DU HS 
USA fam A ELAS NY AD 5 3 Ls 1S Lf oe UAT LSE 5 HES 
he nd G5 i we be HT OS GES be ESA ps ce 
“les 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৬৫ 


la KS UE 0 ES CP SS AT of GOL) I E53 ik oA Le UN 
0 ah 8 AL EE JB CONS ON A LE 0 3 33 UN CUES of BE 
453 BE GD So OR 0 lash 

8৪৪১৪-(৩/...) ‘আবদুল্লাহ ইবনু হাশিম (রহঃ) ..... সুলাইমান ইবনু বুরাইদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% যখন কোন সেনাবাহিনী কিংবা সেনাদলের উপর আমীর নিযুক্ত করতেন তখন বিশেষতঃ 
তাকে আল্লাহ তা'আলাকে ভয় করে চলার উপদেশ দিতেন এবং তীর সঙ্গী মুসলিমদের প্রতি আদেশ করতেন তারা 
যেন ভালভাবে চলে। আর (বিদায়লগ্নে) বলতেন, যুদ্ধ করো আল্লাহর নামে, আল্লাহর পথে। লড়াই করো তাদের 
বিরুদ্ধে যারা আল্লাহর সঙ্গে কুফ্রী করেছে। যুদ্ধ চালিয়ে যাও, তবে গনীমাতের মালের খিয়ানাত করবে না, চুক্তি 
ভঙ্গ করবে না, শত্রু পক্ষের অঙ্গ বিকৃতি সাধন করবে না। শিশুদেরকে হত্যা করবে না। যখন তুমি মুশরিক শত্রুর 
সম্মুখীন হবে, তখন তাকে তিনটি বিষয় বা আচরণের প্রতি আহ্বান জানাবে । তারা এগুলোর মধ্য থেকে যেটিই 
গ্রহণ করে, তুমি তাদের পক্ষ থেকে তা মেনে নিবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরে দাড়াবে । প্রথমে তাদের 
ইসলামের দিকে দা‘ওয়াত দিবে। ‘যদি তারা তোমার এ আহ্বানে সাড়া দেয়, তবে তুমি তাদের পক্ষ থেকে তা 
মেনে নিবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে সরে দীড়াবে। এরপর তুমি তাদের বাড়ি-ঘর ছেড়ে মুহাজিরদের 
এলাকায় (মাদীনায়) চলে যাওয়ার আহ্বান জানাবে। এবং তাদের জানিয়ে দিবে যে, যদি তারা তা কার্যকরী করে, 
তবে মুহাজিরদের জন্য যেসব উপকার ও দায়-দায়িতু রয়েছে, তা তাদের উপর কার্যকরী হবে। আর যদি তারা 
বাড়ি-ঘর ছেড়ে যেতে অস্বীকার করে, তবে তাদের জানিয়ে দেবে যে, তারা সাধারণ বেদুঈন মুসলিমদের মত গণ্য 
হবে। তাদের উপর আল্লাহর সে বিধান কার্যকরী হবে, যা মু'মিনদের উপর কার্যকরী হয় এবং তারা গনীমাত ও 
ফাই** থেকে কিছুই পাবে না। অবশ্য মুসলিমের সঙ্গে শামিল হয়ে যুদ্ধ করলে তার অংশীদার হবে। আর যদি তারা 
ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে, তবে তাদের কাছে ‘জিয্য়াহ্‌’ প্রদানের দাবী জানাবে যদি তারা তা গ্রহণ করে 
নেয়, তবে তুমি তাদের পক্ষ থেকে তা মেনে নিবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকবে । আর যদি তারা 
এ দাবী না মানে তবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়বে । আর যদি 
তুমি কোন দুর্গবাসীকে অবরোধ করো এবং তারা যদি তোমার কাছে আল্লাহ ও তীর রসূলের যিম্মাদারী চায়, তবে 
তুমি তাদের জন্য আল্লাহ ও তাঁর রসূলের যিম্মাদারী মেনে নিবে না। বরং তাদেরকে তোমার এবং তোমার সাথীদের 
যিম্মাদারীতে রাখবে । কেননা তারা যদি তোমার ও তোমার সাথীদের যিম্মাদারী ভঙ্গ করে, তবে তা আল্লাহ ও তার 
রসূলের যিম্মাদারী ভঙ্গের চাইতে কম গুরুতর । আর যদি তোমরা কোন দুর্গের অধিবাসীদেরকে অবরোধ করো, 
তখন যদি তারা তোমাদের কাছে আল্লাহর নির্দেশ মুতাবিক নেমে আসতে চায়, তবে তোমরা তাদেরকে আল্লাহর 
হুকুমের উপর নেমে আসতে দিবে না, বরং তুমি তাদেরকে তোমার সিদ্ধান্তের উপর নেমে আসতে দেবে। কেননা 
তোমার জানা নেই যে, তুমি তাদের মাঝে আল্লাহর নির্দেশ বাস্তবায়িত করতে পারবে কি-না? 

‘আবদুর রহমান (রহঃ) এ হাদীস কিংবা এ হাদীসের অনুরূপ হাদীসটি বর্ণনা করেছেন। ইসহাক্‌ (রহঃ) তীর 
বর্ণিত হাদীসের শেষাংশে ইয়াহ্‌ইয়া ইবনু আদম (রহঃ) সূত্রে কিছু অতিরিক্ত বর্ণনা করেছেন। বর্ণনাকারী বলেন, 
আমি এ হাদীসটি মুকাতিল ইবনু হাইয়্যান (রহঃ)-এর কাছে বর্ণনা করেছি। তখন তিনি ইয়াহ্‌ইয়া (রহঃ) অর্থাৎ- 
‘আলকামাহ্‌ (রহঃ)-এর কথা উল্লেখ করে বলেন যে, তিনি তা বর্ণনা করেছেন ইবনু হাইয়্যানের উদ্দেশে। অতএব 
তিনি বলেন যে, মুসলিম ইবনু হায়সাম (রহঃ), নু“মান ইবনু মুকার্রিন (রহঃ) সূত্রে নাবী 38% থেকে এর অনুরূপ 
বর্ণনা করেছেন। (ই.ফা, ৪৩৭২, ই.সে. ৪৩৭২) 


*২ যুদ্ধের ময়দানে যুদ্ধ ছাড়া শত্রুবাহিনীর ফেলে যাওয়া মালকে মালে ফাই বলে। 


Wwww.waytojannah.com 


Contents 


২৬৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


SS At ES 8 Ao C3 lal | Se HS UE I ELS EDS (ttf 


Bd ol ci 13 BH 


so 


E20 034 US Uk sol be HS BL GOL hh Gs Le 


Hs ia a ea CE ah le) 


৪88১৫-(৪/...) হাজ্জাজ ইবনু শা-‘ইর (রহঃ) ..... বুরাইদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 
কল যখন কোন সেনাপতিকে অথবা সেনাবাহিনীকে প্রেরণ করতেন, তখন তাঁকে ডেকে কিছু উপদেশ দিয়ে 
দিতেন। ..... অতঃপর তিনি সুফ্‌ইয়ান (রহঃ)-এর বর্ণিত হাদীসের মর্মার্থ অনুসারে অবশিষ্ট হাদীস বর্ণনা করেন। 


(ই.ফা, ৪৩৭৩, ই.সে, ৪৩৭৩) 

Aes te Lh oF CLA oF BA AG Ae C9 LOL UES oA RS (.foy- £801 
HE 
৪৪১৬-(৫/...) ইব্রাহীম (রহঃ) শু'বাহ্‌ (রহঃ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। | 
(ই.ফা, ৪৩৭৪, ই.সে. ৪৩৭৪) 


AE Uy ily 8) ob Gl লী 
৩. অধ্যায় : কাজ-কর্মে সহজ পত্থা অবলন্বন ও ঘৃণা-বিদ্বেষ না ছড়ানোর নির্দেশনা 

HS Ju - EXEL bily, - i Hs fe El EE [Eo (\vrv/1)- ££NV 
te SY os HY Bt ll U2 US U8 ace of CF G5 of Uo oll ie gt A be Ld 
IS Ys LIS DEY 158 ON 254 as sf HEL 
৪8১৭-(৬/১৭৩২) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু মুসা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 38% যখন তীর কোন সাহাবীকে কোন কাজে পাঠাতেন, তখন তাকে এ কথা বলতেন যে, তোমরা 
লোকদেরকে শুভ সংবাদ দেবে; ঘৃণা-বিদ্বেষ ছড়াবে না, সহজ করবে; কঠিন করবে না ॥(ই.ফা. ৪৩৭৫, ই.সে. ৭৩৭৫) 

te 55 of 5h aie be AS es Ee di GSH WE (vrrpvy- EA 
Ys Ey TA Ys 8s LSS Ys TG UB of od Bs lo iA 
৪৪১৮-(৭/১৭৩৩) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ), সা‘ঈদ ইবনু আবূ বুরদাহ্‌ (রহঃ) তার দাদা 
থেকে বর্ণনা করেন যে, নাবী 3% তাকে এবং মু'আয (রাষিঃ)-কে যখন ইয়ামানে পাঠান তখন উপদেশ দিলেন 
তোমরা উভয়েই (সেখানে) সহজ পথ অবলম্বন করবে, কঠিন পথ গ্রহণ করবে না, সুসংবাদ দেবে, ঘৃণা-বিদ্বেষ 

ছড়াবে না, সম্মিলিতভাবে কাজ করবে এবং মতবিরোধ করবে না। (ই.ফা. ৪৩৭৬, ই.সে, ৪৩৭৬) 

old < [8 EY Ec Cc Jr ur HSA [Ee abe ww Ss E, (SED 2A 
al smth MSE | 05 5 02 all XE GUS ge of HUD te ls fl ON 
Ess" La od SAS ERE oS GEE 2S BY il oa Be of CoG 
UES Y, 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৬৭ 


88১৯-(../...) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) উভয়েই ..... সাঈদ ইবনু আবূ 
বুরদাহ (রহঃ)-এর দাদার সূত্রে নাবী 38% থেকে উল্লিখিত শু'বাহ্‌ (রহঃ)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা 
করেন। কিন্তু যায়দ ইবনু আবূ উনাইসাহ্‌ (রাযিঃ)-এর হাদীসে “এবং সম্মিলিতভাবে কাজ করবে, মতবিরোধ 
করবে না" এ অংশটুকু উল্লেখ নেই । (ই.ফা, ৪৩৭৭, ই.সে. ৪৩৭৭) 
৷ Ee ৬ Ee Eo “a Es bl Er x all [OA & (vrt/A)- EY. 
23" BE sll J U8 9% le 3 Od Co Ub pi ol be et te TASS ks 

DE Vy EG LS Ys 

৪৪২০-(৮/১৭৩৪) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আনবারী, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু 
ওয়ালীদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আমি শুনেছি রসূলুল্লাহ 38% বলেছেন, 
সহজভাবে কাজ করবে, কঠিনতা আরোপ করবে না, স্বস্তি (আরাম) প্রদান করবে এবং ঘৃণা-বিদ্বেষ ছড়াবে না। 

(ই.ফা. ৪৩৭৮, ইসে, ৪৩৭৮) 
J ai CU -t 
8. অধ্যায় : চুক্তিভঙ্গ হারাম 


CAD) 


AS Ar FA sh, os [e aa EE EA “ ww x i [EA (Yvrefa)-£ ty) 
#2 EAS) Ed EE . 4 EL 

CP PES UGE hy usin) LES YU ma dl LAG Ul od aes [3 2 Se, OA LY 
OF 3b i al Le Gs Ls 4 bil 5 of al Se ty Lok Bo Cc lh se 
SHH pk UE Gh £5 CAS CA hl ec 1° HE A ILD UU VN eo 
| ৪৪২১-(৯/১৭৩৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব, ‘উবাইদুল্লাহ ইবনু সা'ঈদ ও 

মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 
বলেছেন : যখন আল্লাহ তা'আলা কিয়ামাত দিবসে পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে একত্রিত করবেন, তখন 


প্রত্যেক প্রতারকের জন্য পৃথক পৃথক পতাকা উডডীন করা হবে এবং বলা হবে যে, এটি অমুকের পুত্র অমুকের 
প্রতারণার চিহ্ন । (ই.ফা. ৪৩৭৯, ই.সে. ৪৩৭৯) 
HE LD OF LE of oo gil ie TADS AEA 0 Dale US lie GEG al a 
EY Se 
৪8২২-(../...) আবু রাবী* ‘আতাকী ও ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... ইবনু উমার 
(রাযিঃ) সূত্রে নাবী 8% থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৩৮০, ই.সে. ৪৩৮০) 


Wwww.waytojannah.com 


Contents 


২৬৮ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৪৪২৩-(১০/...) ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজুর (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু উমার 
(রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তা'আলা 
কিয়ামাত দিবসে একটি পতাকা উড্ঠীন করবেন। তখন বলা হবে যে, এটি অমুকের ধোকাবাজির পতাকা । 

(ই.ফা, ৪৩৮১, ই,সে. ৪৩৮১) 
be les 0 of 4S Sl ky Ul cs th AS HS Cp)EEYE 
2g nk UO Uk BEE A UL Cis ON Cb C3 Se UD AE LY pl B> 

AL 

৪8২৪-(১১/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু “উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি রসূলুল্লাহ 38-কে বলতে শুনেছি যে, প্রত্যেক প্রতারণাকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা 
থাকবে । (ই.ফা. ৪৩৮২, ই.সে. ৪৩৮২) 
is ss Cc ge i (90) [EEC yu Ed cs ul 9 ICA EE, (vr/i)st {Yo 
4 Xe be cy off be OU bp ds be CASE - DB UH TS EDS AS 

1 SEES oh J Gh 2 BV nl UO UU HE al So 

৪৪8২৫-(১২/১৭৩৬) মুহাম্মাদ ইবনু মুসান্না, ইবনু বাশ্শার ও বিশ্র ইবনু খালিদ (রহঃ) ..... ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী {ু% বলেছেন: প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা 
থাকবে। তখন বলা হবে যে, এটি অমুকের প্রতারণার পতাকা । (ই.ফা. ৪৩৮৩, ই.সে. ৪৩৮৩) 

Bh Ad SE AS, C dt 3 ad COST AY OS GEL ESS Cyc ENN 
5h UE A Ae Sd Oy ALLY ih At le Uh AD Se US as 

৪৪২৬-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ‘উবাইদুল্লাহ ইবনু সা'ঈদ (রহঃ) ..... শু'বাহ্‌ (রাযিঃ) থেকে একই 
সূত্রে হাদীস বর্ণনা করেছেন। আর ‘আবদুর রহমান (রাধিঃ)-এর হাদীসে “এটি অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক" 
এ কথাটির উল্লেখ নেই । (ই.ফা. ৪৩৮৪, ই.সে. ৪৩৮৪) L 
OF nl A 0 SB LP GF OS Es As 0 8 HES (pry- tiv 
ss G5 LU LA HE) ok JS BE Al JD UF U6 ond Ae Lo B35 Uo iol 


at 


OUI oi 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৬৯ 


৪৪২৭-(১৩/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন : প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা থাকবে, যদ্‌দ্বারা 
তাকে চেনা যাবে। আর বলা হবে যে, এটি অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক । (ই.ফা. ৪৩৮৫, ই.সে. ৪৩৮৫) 


HE ww A): ie 2 Yu EC 2 ad 2 Ef 1 2 LS 5 (OANTABEEEAL) 
- "4 Ts La ETO 3 J BG Aly JD Uk U6 cul bp 5 ie At ie 
৪৪8২৮-(১৪/১৭৩৭) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন: প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা 
থাকবে, যেটা দিয়ে তাকে চেনা যাবে। (ই.ফা. ৪৩৮৬, ই.সে. ৪৩৮৬) 
LES LAN Se ES Yi ses Lh Al SE, coal th Lok Bo (ranoj-teva 
FS 84 Se HY Ab U6 U8 BG Ll oo eh of be SL be BL ie dt 
88২৯-(১৫/১৭৩৮) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, নাবী 8% বলেছেন: কিয়ামাত দিবসে প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর নিতম্বের (পাছা) পার্শ্বে একটি 
পতাকা থাকবে । (ই.ফা. ৪৩৮৭, ই.সে. ৪৩৮৭) 
0 ll ES lh Se Ly lal Se US A OF IRD ES Capny-ttr. 
Ad ash FSH sk 08° HE sh UD UF Ji mn of be dx sf Es ob 
Le al tn a Te piel ile Yo Vos 
৪৪৩০-(১৬/...) যুহায়র ইবনু হারুব (রহঃ) ..... আবূ সা'ঈদ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 
বলেছেন : প্রত্যেক ধোকাবাজের জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা থাকবে আর তা তার বিশ্বাসঘাতকতার 


পরিমাণ অনুযায়ী উঁচু করা হবে। সাবধান! জনগণের শাসক হয়ে যে বিশ্বাসঘাতকতা করে, তার চেয়ে বড় 
বিশ্বাসঘাতক আর নেই । (ই.ফা. ৪৩৮৮, ই.সে. ৪৩৮৮) 


A SEL J Gl -e 
৫. অধ্যায় : যুদ্ধের মধ্যে শত্রুকে ধোকা দেয়ার বৈধতা 
oe By Sh 04 IAS IE She gill SA Ln ae Ey (vrapy- tir) 
HE hl 434 NJ VE cE Ean UB i BS AY J, Ul BE DAS 
"ica tal 


৪৪৩১-(১৭/১৭৩৯) ‘আলী ইবনু হুজ্র সা‘দী, ‘আমর আন্‌ নাকিদ ও যুহায়র se (রহঃ) ..... জাবির 
(রাষিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% বলেছেন: যুদ্ধ কৌশল ও ছলনারই নাম । (ই.ফা. ৪৩৮৯, ই.সে. ৪৩৮৯) 
৩৮ 


Wwww.waytojannah.com 


Contents 


২৭০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 

GZS dd th al Se CUS en 0 AD Ae 0 Lo BES (vena tirYY 
KES LA BE Ah JD U8 I EIA ofl CF He OF pla tp ae 

৪৪৩২-(১৮/১৭৪০) মুহাম্মাদ ইবনু ‘আবদুর রহমান ইবনু সাহ্‌ম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 

বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন: যুদ্ধ কুটকৌশলেরই নাম। (ই.ফা. ৪৩৯০, ই.সে. ৪৩৯০) 

pil Se aly SANG Gad pl od ALS ly -1 
৬. অধ্যায় : শত্রুর সাথে সম্মুখ যুদ্ধের আকাঙ্কা করা নিষেধ; তবে যুদ্ধের মুখোমুখির বেলায় 
ধৈর্যধারণ করার নির্দেশ 


ES ale Ee 5 Yu AHS 0 Ie ERS se ALE El (vepajy-ttrY 


EIA be ESS oo a le - An SAD SE CAS - Gl of 


Dal A 5k Bb od VS "UG HE 

৪৪৩৩-(১৯/১৭৪১) হাসান ইবনু ‘আলী হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ 

(রাষিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% বলেছেন : তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্া করো না আর যখন 
মুখোমুখি হয়ে পড়ো তখন ধৈর্যধারণ করবে। (ই.ফা. ৪৩৯১, ই.সে. ৪৩৯১) 


nga ISN A 0 UAL 5D Se ES pd) th Lo HSS Overpeyr tr 
8 df 5d Se 3 J HE GA El in Ll i SD oS te il af bp et 
oh sf 04 8 U5 HEE A UD US BLA Sd I bm HD AE 5 FE dl CS 


hl U4, BE Lo Bn idl Ds CDS Yer 1b HA 133 Lyd 
rie GLa Heal IAIN LAY SEL Gms SG I 
৪৪৩৪-(২০/১৭৪২) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... আবূ নায্র (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি নাবী 3 - 
এর সাহাবাদের মধ্য থেকে আসলাম গোত্রের এক ব্যক্তির যার নাম ছিল ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা- চিঠি 
থেকে বর্ণনা করেছেন। এ চিঠি তিনি লিখেছিলেন ‘উমার ইবনু ‘উবাইদুল্লাহ (রাযিঃ)-এর নিকট, যখন তিনি 
হাররিয়্যাহ (খারিজীদের বিরুদ্ধে) অভিযানে যাচ্ছিলেন। এতে তিনি তাঁকে অবহিত করেন যে, রসূলুল্লাহ 3% 
যেসব যুদ্ধে শত্রু বাহিনীর মুখোমুখী হয়েছিলেন তার কোন একযুদ্ধে অপেক্ষা করতে লাগলেন। অবশেষে যখন সূর্য 
ঢলে পড়ল তখন তিনি সঙ্গীদের মধ্যে দীড়িয়ে বললেন : হে লোকজন! তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা 
করো না । বরং আল্লাহর কাছে নিরাপত্তার প্রার্থনা করো। আর যখন তোমরা শত্রুর সামনা-সামনি হয়ে যাও তখন 
ধৈৰ্য ধারণ করবে। আর জেনে রেখো যে, জান্নাত তরবারির ছায়াতলে । তারপর নাবী 3 দাড়িয়ে দু'আ করলেন, 
ইয়া আল্লাহ! কিতাব অবতীর্ণকারী, মেঘমালা পরিচালনাকারী এবং শত্রুদলকে পরাস্তকারী। তুমি তাদের পরাস্ত 
করো এবং তাদের উপর আমাদেরকে সাহায্য করো। (ই.ফা. ৪৩৯২, ই.সে. ৪৩৯২) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৭১ 
Sd pl Se Lally gE LBL Ll -Y 
৭. অধ্যায় : শত্রুর সাথে যুদ্ধের সময় (আল্লাহর কাছে বিজয়ের জন্য 
সাহায্য) থার্থনা করা মুস্তাহাব 
be A of 0h dele bp onl se th IE EES Ak LS Bal BS JY) nto 
lal tan Ue Hh UE ASS ce HE A J BS Bj dod 


RLS egal Kel LAY ol 


৪৪৩৫-(২১/...) সা'ঈদ ইবনু মানসূর (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু আবু আওফা (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে (খন্দকের যুদ্ধে) এভাবে দু'আ করলেন যে, হে আল্লাহ! 
কিতাব নাখিলকারী, দ্রুত হিসেব গ্রহণকারী, তুমি সম্মিলিত বাহিনীকে পরাজিত করে দাও। হে আল্পাহ! তুমি 
তাদের পরাজিত করে দাও এবং তাদের কম্পমান করে দাও । (ই.ফা, ৪৩৯৩, ইসে. ৪৩৯৩) 


ADSL" UA 2 AS i Bias BE A IA) CS I kf off OF Cis Ub 
৪৪৩৬-(২২/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু আবূ আওযফা (রাধিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ ¥ঠ এভাবে দু'আ করলেন ..... পরবর্তী অংশ উল্লিখিত খালিদের হাদীসের অনুরূপ বর্ণনা 


করেন। তবে তিনি এ হাদীসে 4১৯! বাক্যের পরিবর্তে [5১9 (5 বাক্যটি এনেছেন অর্থ শত্রু সৈন্যদের 
পরাস্তকারী। আর তিনি 4 “হে আল্লাহ!” শব্দটির উল্লেখ করেননি (ই.ফা. ৪৩৯৪, ই.সে. ৪৩৯৪) 


wel to die OF op bas CE a ON cally tS Ce HEX, (fej EYV 
EL Gna So od Tb of OF IH ALY es 
৪৪৩৭-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ইসমাঈল (রহঃ) হতে উক্ত 
সানাদে বর্ণনা করেছেন। তবে ইবনু আবূ ‘উমার (রহঃ) তাঁর বর্ণনায় লট (5.১১০ “মেঘমালা পরিচালনাকারী” 
বাক্যটি অতিরিক্ত বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৩৯৫, ই.সে, ৪৩৯৫) 
wt we “ট! te IA ES Adal LE GB welt we ~ (vérfryr EEA 
aN dS Cs ty a sed A Ls 06 OS HE sh UH 
৪৪৩৮-(২৩/১৭৪৩) হাজ্জাজ ইবনু শাহর (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
3% উহূদের যুদ্ধের দিন বলেছিলেন, হে আল্লাহ! তুমি যদি চাও পৃথিবীতে তোমার ‘ইবাদাত করা হবে না।** 


(ই.ফা. ৪৩৯৬, ই.সে, ৪৩৯৬) 


** এ পার্থনায় আল্লাহ তা'আলার ফায়সালায় নিজেদের সপে দেয়া ফুটে উঠেছে। অন্য বর্ণনায় এ দু'আটি নাবী 3 বাদূর দিবসে করেছিলেন বলে 
TT EE NN: ERT 
৫ম খণ্ড, ৭ পৃষ্ঠা) 


Wwww.waytojannah.com 


Contents 


২৭২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


ALA ob Olay pla J 35 Gl A 
৮. অধ্যায় : যুদ্ধে নারী ও শিশুদের হত্যা করা হারাম 
ts LE Bo, ci GOAT YU gd CER us bt oi GS (espe ttra 


FE 


A JL GIG bd 8 Ay SAL all Se be pil be OURS js 
OGL pL SBE all J SN 
৪৪৩৯-(২৪/১৭৪৪) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, মুহাম্মাদ ইবনু রুমূহ ও কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... 


‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3%-এর কোন এক যুদ্ধে একজন মহিলাকে মৃত অবস্থায় পাওয়া 
গেল । তিনি তখন নারী ও শিশুদের হত্যা করতে বারণ করেছিলেন। (ই.ফা, ৪৩৯৭, ই.সে. ৪৩৯৭) 


all ie Gs Yu ad Hs ky 0 nh ES As of C2 8 HS Cs /*°)- X22) 


HE All LAD ES os JE By om 8 Be Ha oiha!s UN CE of ce cgi be I 
Lars Ll He 
888০-(২৫/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাঘিঃ) হতে বর্ণিত যে, কোন 


এক মহিলাকে কোন এক যুদ্ধ ক্ষেত্রে মৃত অবস্থায় পাওয়া গেল। তখন রসূলুল্লাহ 3% নারী ও শিশুদের হত্যা 
করতে নিষেধ করেছিলেন । (ই.ফা, ৪৩৯৮, ই.সে, ৪৩৯৮) 


Has SE tn EU dd OUlaly sll JH 92 ol - bl 
৯. অধ্যায় । রাতের আকস্মিক হামলায় অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই 


OF oo Uh SU She's cae 9 Baily tus Lh us BX (viopry- ttt) 
0 kal op lie ofl ok SE bp GA po die ts OG UAT os 08 lie 
HAY JG pels pails te Usa UF 2 SE CH pth Cn Gaon ur FE a J UN Eo 


৪88১-(২৬/১৭৪৫) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, সা‘ঈদ ইবনু মানসূর ও ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... 
সা'ব ইবনু জাস্‌সামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসুলুল্লাহ *ুু-কে জিজ্ঞেস করা হলো, মুশরিকদের শিশু সন্তান 
সম্পর্কে যখন রাতের অন্ধকারে আকস্মিক হামলা করা হয়, তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয়। তখন 
রসুলুল্লাহ 3% বললেন: তারাও তাদের (মুশরিক যোদ্ধাদের) অন্তর্ভুক্ত ।*$ (ই.ফা, ৪৩৯৮৯, ই.সে. ৪৩৯৯) 


+৯ ন্াতের আঁধারে তাদের আলাদা করা যায় না বিধায় দুনিয়ার হিসেবে তারা পুরণ্য যোদ্ধাদের মধ্যে শামিল। তবে পরকালে কাফিরদের সন্তানদের 
অৱস্থা কি হবে সে ব্যাপারে ভিন্নতর মতামত রয়েছে। বিশুদ্ধ মত হলো তারা জান্নাতী । দ্বিতীয় মত হলো, তারা জাহান্নামী । তৃতীয় মত হলো, 
জানা নেই। (শারহে মুসলিম- ইমাম নাবাবী, ২য় খণ্ড, ৮৪ পৃষ্ঠা) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৭৩ 


bE Le (GDA oo axe USL BN EE UST ALD C3 He ES (pr tity 
of Eee UA UD G CH UU AS 0 cial OF cle OH op ie hdl ie oh 
rk hr DBAS Lh be eh 
888২-(২৭/...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... সাব ইবনু জাসৃসামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
মুশরিকদের শিশুদের উপরও আঘাত করে ফেলি রসূলুল্লাহ $% বললেন, তারাও তাদের (মুশরিক যোদ্ধাদের) 
মধ্যে গণ্য । (ই.ফা. ৪৪০০, ই.সে. ৪৪০০) 
Ue IS ph OH UOT GTS Ne GS gal) bs LOL RS (. AT ELET 
Al of chia of cule 08 oo de oA Xe cA AE Le EIST let 9 Oe 
Pe nh" UF CEE oli iw ILA fh ie OL A { SEE 48 HE a 
8৪8৪8৩-(২৮/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... সা‘ব ইবনু জাস্সামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3%-কে জিজ্ঞেস করা হলো, যদি অশ্বারোহীগণ রাতের অন্ধকারে হামলা চালায় এবং তাতে মুশরিকদের 


শিশু সন্তান নিহত হয়, (তবে এর হুকুম কী)? তিনি বললেন :তারাও তাদের পিতা ও দাদার মধ্যে গণ্য । 
(ই,ফা. ৪৪০১, ই.সে. ৪৪০১) 


5s DS tl obk Sn GL -1 
১০. অধ্যায় : কাফিরদের গাছ-পালা কাটা ও জ্বালিয়ে দেয়া বৈধ 
os UA Bn C lh GARE yu PD 0 Ls 3H eS BL (vesfva)s ttt 
BIH Ao Elly Dall 5 USS G2 BE 3 UL Of dl A io op be CL ic sw 
le LE GEC By to EE 0) 5 5 th TSU Us of pes OV ih 
(il S553 l obs ARS 
8888-(২৯/১৭৪৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, মুহাম্মাদ ইবনু রুমৃহ ও কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 নাধীর গোত্রের খেজুর বাগান জ্বালিয়ে দিলেন এবং কেটে 
দিলেন । বুওয়াইরাহ্‌ ছিল সে বাগানের নাম। 
কুতাইবাহ্‌ এবং ইবনু রুমৃহ (রহঃ) উভয়েই তাঁদের হাদীসে অতিরিক্ত বর্ণনা করেছেন। এরপর মহান 
আল্লাহ এ আয়াত নাধিল করেন : "তোমরা যেসব খেজুর বৃক্ষ কেটে ফেলেছো কিংবা তার কাণ্ডের উপর খাড়া 
রেখেছ, সবই ছিল আল্লাহর নির্দেশে, যাতে তিনি পাপাচারীদের অপদস্থ করেন।" (ই.ফা. 880২, ই.সে. ৪৪০২) 


Of cage be dN Ly ES YU Gh ts Hay rake LS bas BS Jrej-tttio 

ES US U5 Uy SS nnd of IS ES RE UFO SE 0 be gil Le Li 

ce Ll Wy sf By by te EL CY SH Ok dy HLL TAL Ba LB wl Fe we 
Hy (a 


Wwww.waytojannah.com 


Contents 
২৭৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


888৫-(৩০/...) সা‘ঈদ ইবনু মানসূর ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসুলুল্লাহ 3 নাযীর 
গোত্রের খেজুর বাগান কেটেছিলেন এবং জ্বালিয়ে দিয়েছিলেন। এ সম্পর্কে কবি হাসৃসান (রাযিঃ) বলেন, “বনী 
লুওয়াই (অর্থাৎ- কুরায়শ) এর নেতাদের কাছে বুওয়াইরায় আগুনের লেলিহান শিখা খুব সহজ হয়ে গেছে।" আর 
এ সম্পর্কেই নাযিল হয়েছে এ আয়াত; (অর্থ) “তোমরা যেসব খেজুর গাছ কেটেছো অথবা তা কাণ্ডের উপর রেখে 
দিয়েছ” আয়াতটির শেষ পর্যন্ত । (ই.ফা. ৪৪০৩, ই.সে. ৪৪০৩) 


gb Oe dl SE be Col AS GE OE Ls em BS, Cry t tt 
all oh USS BE A UD GA UB Ck 09 ll se te 
৪888৬-(৩১/...) সাহ্‌ুল ইবনু ‘উসমান (রহঃ) ..... “আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ 
3 নাযীর গোত্রের খেজুর বাগান ভ্রালিয়ে দিয়েছিলেন। (ই.ফা. ৪৪০৪, ই.সে. ৪৪০৪) 
Lal Ll 5g SG 65 Gb NN 
১১, অধ্যায় : ‘বিশেষভাবে এ উম্মাত' এর জন্য গনীমাত হালাল 
Eo, c a te GA LA GES 50d ty Le is sh Es, Ovivier)- Ey 
A de Li 05 ge G5 pl ie ca UA caf Se GS - Abily, - So bss 
A OE 0 Ce Lop 15%" BE 2 UL Uy ie Cl KS BG ad LD CF Sh 
Wi brs Ly UY 8 AT Ys 5 Uy Ua ob 0 83 As Hoa Eid le SOR) Gl SY 
Wohl Sash la bow BA LL US Uy DEEL Ay pS 9 Cb cA OAT YS 
- Sb th Cd Cb le CLD Ls Lie a) elt ke Uy Fle el ant J WS te 
1 oie sh Chali — Ji RG UE GE Jl 263 J oss JRO Ss Chad 5 
bah — Ub - CAS te FH dy Be OAL - U5 - lle pl Uh 153 OH IS 
Sy eis SE tl Ll OS Ug tow AG LA Und Hh AG i lil natally Ay J 


৪88৭-(৩২/১৭৪৭) আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা ও মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... হাম্মাম ইবনু 


মুনাব্বিহ (রহঃ) হতে বর্ণিত যে, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ স্্ঠ থেকে যে সকল হাদীস আমাদেরকে বর্ণনা 
করেছেন, এর মধ্যে এটিও যে, রসূলুল্লাহ টু বলেছেন : নাবীগণের মধ্যে কোন এক নাবী [ইউশা' ইবনু: নূন 
(‘আঃ) যিনি লাম (বাহরাইন) দেশে মূসা (‘আঃ)-এর প্রতিনিধি ছিলেন] জিহাদে রওনা দিলেন। তিনি তার 
লোকদের বললেন, এমন লোক যেন আমার সাথে অভিযানে না আসে, যে ব্যক্তি সদ্য বিবাহ করেছে এবং বাসর 
যাপনে ইচ্ছুক; কিন্তু এখনো তা সম্পন্ন হয়নি। সে ব্যক্তি যেন না আসে যে গৃহ নির্মাণ করেছে এবং এখনো তার 
ছাদ দেয়নি এবং সে ব্যক্তি যেন না আসে যে গর্ভবতী ছাগল বা উট্‌নী ক্রয় করেছে এবং সেগুলোর বাচ্চা প্রসবের 
অপেক্ষায় আছে। রাবী বলেন, তারপর তিনি জিহাদে গমন করেন এবং ‘আস্রের সালাতের সময় যুদ্ধ ক্ষেত্রে 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর | ২৭৫ 


নিকটবর্তী এক গ্রামে পৌছেন। তখন তিনি সূর্যকে লক্ষ্য করে বললেন, তুমিও আদিষ্ট এবং আমিও আদিষ্ট । ইয়া 
আল্লাহ! তুমি একে আমার জন্য কিছুক্ষণ থামিয়ে রাখো (সূর্যান্তের পূর্বেই বিজয় পাওয়ার জন্য) । সূর্যকে থামিয়ে 
দেয়া হলো। অবশেষে আল্লাহ তাআলা তাকে বিজয় প্রদান করলেন। রাবী বলেন, তারা গনীমাতের মাল একত্রিত 
করল । তখন তা খাওয়ার জন্য আগুন এগিয়ে এলো। কিন্তু অগ্নি তা খেতে অস্বীকার করল ।%* তখন সে নাবী 
(‘আঃ) বললেন, তোমাদের মধ্যে আত্মসাৎকারী রয়েছে। কাজেই তোমাদের প্রত্যেক গোত্র থেকে একজন করে 
আমার কাছে বাই‘আত করবে। সুতরাং তারা তীর কাছে বাই'আত করল। এতে এক ব্যক্তির হাত নাবীর হাতের 
সাথে লেগে গেল। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে আত্মসাৎকারী রয়েছে। কাজেই তোমাদের গোত্রের 
লোকেরা আমার কাছে বাই'আত করুক । অতঃপর তার এঁ গোত্রের লোকেরা বাই'আত করল । রাবী বলেন, তখন 
নাবী (‘আঃ)-এর হাত দু’ বা তিন ব্যক্তির হাতের সাথে লেগে গেল। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে 
আত্মসাৎকারী রয়েছে। তোমরা আত্মসাৎ করেছ। রাবী বলেন, তারপর তারা নাবীর কাছে একটি গাভীর মাথার 
পরিমাণ স্বর্ণখণ্ড বের করে দিলো। আর তারা সেটিও এঁ সম্পদের সাথে রাখল । তারপর আগুন এগিয়ে এসে তা 
খেয়ে ফেলল । আমাদের পূর্বে কারো জন্য গনীমাতের মাল হালাল ছিল না । আল্লাহ তা'আলা আমাদের দুর্বলতা ও 
অক্ষমতা দেখে আমাদের জন্য গনীমাতের মাল হালাল করে দিলেন। (ই.ফা. ৪৪০৫, ই.সে. ৪৪০৫) 


JE) LG - NY 
১২. অধ্যায় : গনীমাতের মালের বর্ণনা 

LP hh 0 ich OF la bk Age Hf UES a 1 LE ES, (venfrny~t£EA 
RF USN ob tik dh OR BE 2 A le Ok on od SU “ 
Kn sh Iii Bf JEG co Si) 
88৪৮-(৩৩/১৭৪৮) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... মুস'আব ইবনু সা‘দ (রহঃ) তাঁর পিতা থেকে 
বৰ্ণনা করেন যে, আমার পিতা যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশ হতে কিছু বস্তু নিয়ে রসূলুল্লাহ 3%-এর কাছে এসে 
বলেন, এটি আমাকে উপটৌকন প্রদান করুন। তিনি অস্বীকার করেন। তখন আল্লাহ তা'আলা এ আয়াত নাযিল 


করেন : “তারা আপনার কাছে যুদ্ধলক্ধ দ্রব্য সম্ভার সম্বন্ধে জিজ্ঞেস করে, আপনি বলে দিন, যুদ্ধলন্ধ দ্রব্য সম্ভার 
আল্লাহ ও রসূলের" আয়াতটি শেষ পর্যন্ত নাযিল হলো । (ই.ফা, ৪৪০৬, ই.সে. ৪৪০৬) 

© od EG 6 - ll oN Billy, ~ 0 Ls cell 2 SOL ES (pro-ttta 
SL 5 EG CL U8 cg bo ae SH Cl be cori 0 te to clot Ge 
be ln FE AT UB GE 5 on dl" JB asl aly ILO GU HE a as CHE Ui 
LS ll sali sl IA GUE ho tla I al ID Ul OE el Co 


UL, tb JE 


* পূ্বযুগে যুদ্ধলন্ধ মাল যোদ্ধাগণের জন্য হালাল ছিল না। আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে যাওয়ার নিয়ম চালু ছিল। শর্ত তাতে আত্মসাৎ না 
থাকুলে। অন্যথায় আগুন এসে ত্য গ্রহণ করতেন। 


WwwwW.waytojannah.com 


Contents 


২৭৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৪৪৪৯-(৩৪/...) মুহাম্মাদ ইবনু মুসার ও ইবনু বাশ্শার (রহঃ) ..... মুস'আব বিন সা'দ (রহঃ) হতে বর্ণিত 
যে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমার সম্বন্ধে চারটি আয়াত নাযিল হয়েছে। আমি একটি 
তলোয়ার পেলাম । এরপর সেটি নাবী 3ু%-এর কাছে নিয়ে এসে বললাম, হে আল্লাহ্র রসূল! আপনি এটি আমাকে 
দান করুন । তিনি বললেন : তুমি এটি রেখে দাও। তারপর আবার দাড়িয়ে বললেন, হে আল্লাহ্র রসূল! এটি 
আমাকে প্রদান করুন। তখনও তিনি বললেন, এটি যেখান থেকে নিয়েছো সেখানে রেখে দাও । তারপর তিনি 
আবার দাড়িয়ে বললেন, হে আল্লাহ্‌র রসূল! এটি আমাকে দিয়ে দিন। আমি কি সে ব্যক্তির মতো গণ্য করা হলো 
যার এটার দরকার নেই? নাবী 8% বললেন: তুমি এটি যেখান থেকে নিয়েছ সেখানে রেখে দাও । এরপর এ 
আয়াত নাধিল হয় : (অর্থ) “তারা আপনাকে যুদ্ধলন্ধ দ্রব্যসম্ভার সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, যুদ্ধলন্ধ 
সম্পদ আল্লাহ ও রসূলের জন্য”.....। (ই.ফা. ৪৪০৭, ই.সে. ৪৪০৭) 

Cj Ub CLE OH oF gil oe HL cle RUB GG LF GS BS (eayroj- to. 
Ves ie El Vs Ee cl Bees CEG EES UU 15d 3S UB pod Ul Bs HE ‘asl 
Am os 

৪৪৫০-(৩৫/১৭৪৯) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাধিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
}ু% একদা একটি সেনাদল নাজদের দিকে পাঠান। আমিও তার মধ্যে ছিলাম । তীরা সেখানে অনেক উট গনীমাত 
হিসেবে লাভ করলেন। প্রত্যেকের অংশে বারটি করে অথবা এগারটি করে উট পড়ল এবং প্রত্যেককেই একটি 
করে বাড়তি উট প্রদান করা হলো । (ই.ফা, ৪৪০৮, ই.সে. ৪৪০৮) 


we ch Gul Kea) 0 Ls &, Cc He En es CH Ele , (frre) 


ely He fs LE 9 beds 3S UB Sa Co BRE A IAD Of CS Of CF 

FE Al UD EG HB Vs DS Sm 1 Vs Se 

৪৪৫১-(৩৬/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ $% 

নাজদের দিকে একটি সেনাদল পাঠান এবং তাদের মধ্যে ইবনু ‘উমার (রাযিঃ)-ও ছিলেন। যুদ্ধলন্ধ সম্পদের 

বন্টনে তাদের ভাগে পড়ল বারটি করে উট । আর তা ছাড়া বাড়তিও একটি করে উট দেয়া হলো । আর রসূলুল্লাহ 
3% এরূপ বণ্টন সমর্থন করলো পরিবর্তন করেননি। (ই.ফা. ৪৪০৯, ই.সে. ৪৪০৯) 


Lp CEL 0 pall SE pete 0 le BS Ais of OF 8 Hf BES (rv) toy 
Ll 3 CESS 35 0 Bo BEE 2h JL) C4 UU CSE ON 0 BU Le Cb 0 A SE 
Vd Vos BRE 2d J) Uy Ves ie Lol Gila Cal Lbs SY 
৪৪৫২-(৩৭/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3% নাজদের দিকে একটি সেনাদল প্রেরণ করেন। আর আমিও এতে গিয়েছিলাম । আমরা বহু উট এবং ছাগল 


পেলাম । আমাদের প্রত্যেক জনের ভাগে বারটি করে উট পড়ল এবং রসূলুল্লাহ 3% প্রত্যেককে আরো একটি করে 
অতিরিক্ত উট প্রদান করলেন। (ই.ফা. ৪৪১০, ই.সে. ৪৪১০) 


te I hs <i) BL JU kal 1 HSL ADA LB IRD BS (fey tor 
| AE igs call Se 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৭৭ 


88৫৩-(../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... 'উবাইদুল্লাহ (রাযিঃ) থেকে উল্লিখিত হাদীসের অনুরূপ 
সানাদে হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪৪১১, ই.সে. ৪৪১১) 
dl CH EES C ng be US in YU AS sf ea 3 iE Clr ttot 
US Le YD GS St ue Fi EE its UN ise Of of Ug EIEN 
w us esc sy sl A onl Wal EES Se [Eee NB) wl ৬, Lo 
Eh 535 ALY gy gil be HS 5 3 LA OSL dy LA ES CAL Ses 
88৫৪8-(../...) আৰু রাবী, আবূ কামিল (রহঃ) ..... ইবনু ‘আওন (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
নফল সম্পর্কে জানতে চেয়ে নাফি' (রহঃ)-এর কাছে লিখলাম । তিনি উত্তরে আমাকে লিখলেন যে, ইবনু ‘উমার 
(রাষিঃ) একটি সেনাদলে ছিলেন। ইবনু রাফি' ও হারূন ইবনু সাঈদ আইলী (রহঃ) তারা সকলেই নাফি' (রহঃ)- 
এর সূত্রে উক্ত সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪৪১২, ই.সে. 88১২) 
hl ie GS YU - EI Bil = A SE O53 Lh Eu Bs (o.jraj-£ too 
LE SEG U2 Uli 5 cag be pL be LGA OF O43 be sD Ls 
& D8 md GLE US Ll ash 
88৫৫-(৩৮/১৭৫০) সুরায়জ ইবনু ইউনুস ও ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... সালিম তার পিতা থেকে 
বর্ণনা করেন। তিনি বলেন, রসূলুল্লাহ সু আমাদের অংশ পঞ্চমাংশ ছাড়াও বাড়তি দান করলেন। অতএব 
আমাদের ভাগে একটি ‘শারিফ’ মিলল । ‘শারিফ’ মানে বড় ধরনের বয়স্ক উট ।(ই.ফা. ৪৪১৩, ই.সে. ৪৪১৩) 
El ~~ SLT ন E AA wl Ee G2 ed KE EC. fri) tion 
BL HE Al ILO Ub I pe OF OF Al Jb let Of oF 43 be CASS iy tH 
FE) 5 te 
৪৪৫৬:-(৩৯/...) হান্নাদ ইবনু সারী (রহঃ) ..... ইবনু ‘উমার (রাধিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
3% ক্ষুদ্ সেনাদলের মাঝে যুদ্ধলক্ধ মালামাল বণ্টনের ব্যাপারে ইবনু ‘উমার থেকে আমার নিকট ইবনু রাজা কর্তৃক 
বর্ণিত হাদীসের মতো একটি হাদীস এসেছে । (ই.ফা. ৪৪১৪, ই.সে. 88১৪) 
ue EHS NN GS be “i En SA Ch xd Ly ACH Se EES, (yey tov 
be 2 bn ah OY USS FE Al UD Uf as Ae Lo be imlpt OH ok ASL 
AS Tal Dh A AY AE IE Ld Go ls hawt Gh 
৪৪৫৭-(৪০/...) ‘আবদুল মালিক ইবনু শু'আয়ব ইবনু লায়স (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাধিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 3% ক্ষুদ্র সেনাদলে যেসব সৈনিককে প্রেরণ করতেন, তাদের কোন কোন সময় সাধারণ সৈনিকদের 


অংশের চেয়েও কিছু অতিরিক্ত বিশেষভাবে প্রদান করতেন। আর সকল অর্জিত গনীমাতের মালের উপরই এক 
পঞ্চমাংশ বের করা ওয়াজিব । (ই.ফা. ৪৪১৫, ই.সে. ৪8১৫) 


৩৯ 


WwwwW.waytojannah.com 


Contents 


২৭৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
EE ls go GEL ly 1 
১৩. অধ্যায় : নিহত শত্ৰু থেকে খুলে নেয়া সম্পদ হত্যাকারী মুজাহিদের প্রাপ্য 
OE be mn OF GS 0 Bh Us Cad 53 5 3 BS (ove) £ fon 
Cel oii 555 ff UB UG 508 oh Ul OES La LSS a LP Cl ch 
৪৪৫৮-(৪১/১৭৫১) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত্‌ তামীমী (রহঃ) ..... আবু মুহাম্মাদ আল-আনসারী 


(রাধিঃ) হতে বর্ণিত । তিনি ছিলেন আবূ কাতাদার সহচর। তিনি বলেন, আবূ কাতাদাহ্‌ বলেন..... এরপর 
এতদসংক্রান্ত বিস্তৃত একটি হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৪১৬, ই.সে. ৪৪১৬) 


of be 88 08 Ab bp hes 0 33 UP EL ED cna Lo LG ES (spa) £08 
Dh GUS 8 SIE Uf ES a tsa 


88৫৯-(.../...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু কাতাদাহ্‌ (রাযিঃ)-এর আযাদকৃত দাস আবু 
মুহাম্মাদ হতে বর্ণিত যে, আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) বলেন..... অতঃপর পূর্ণ হাদীসটি বর্ণনা করেছেন। 
. | (ই.ফা., ৪৪১৬, ই.সে. ৪৪১৭) 


Chas Ub cck’y (3 Se CST A hil, dls nll Hf BSS (drt. 

HE df lhe ds af te EB 0 8 0 AE be en LY CG FS UH sl CY 

FUSE AEE CCRT 

JS oe HL A bn EH GE LY SELL ddd Cn A) HE SSE 

bt re iol Ll pd ON a5 eo Cie Ly Lin cd Le I 
5 A UD Es 2D YY “ Hg EA 


Mh Be UE CL BS SG a CE Cid UN A Al A alle 2 SUSE U8 te 


EE Uf df Le BE all JAD UE oli inky MS SB Ll BS 5 GG ta Cs Lh IS 
te 0b ae J MS CL A UD G GL pi Cn UX) UB Raf Le CLL 
Bd ALO oy oo SE als Al oe A dS 1 ln GY Ha SS HUE 
A dbnse CHL EN Cd J bol." Y apol SL" HE Al J JE As 
AY a SEE JU I EEE 

A 2 ie LESS Ek te El SLY HS 6 Hf UE mill SS bs 

AB JL IN SM es 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৭৯ 
৪8৬০-(../...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী, কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও আবু তাহির (রহঃ) ..... আবূ 


কাতাদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, হুনায়নের যুদ্ধের সময় আমরা রসূলুল্লাহ 3ু-এর সাথে বের হলাম। 
আমরা যখন শক্রুদের মুখোমুখি হলাম তখন মুসলিমদের মধ্যে ছুটাছুটি আরম্ভ হলো। এ সময় আমি একজন 
মুশরিককে দেখতে পেলাম যে, সে একজন মুসলিমের উপর চড়াও করছে। তখন আমি একটু ঘুরে এসে তার 
পিছন দিক দিয়ে তার কাধের উপর আঘাত করলাম। তখন সে আমার দিকে অগ্রসর হয়ে আমাকে এমনভাবে 
চেপে ধরল যে, আমি এতে মৃত্যুর গন্ধ পেলাম। এরপর সে মৃত্যুমুখে ঢলে পড়ল এবং আমাকে ছেড়ে দিলো। 
এরপর আমি ‘উমার ইবনু খাত্তাব (রাযিঃ)-এর সঙ্গে একত্রিত হলাম । তিনি বললেন, লোকদের কী হয়েছে? আমি 
বললাম, এ আল্লাহর ব্যাপার (ইচ্ছা)। তারপর (পলায়নপর) লোকেরা ফিরে এলো । রসুলুল্লাহ 33% তখন (যুদ্ধ 
ক্ষেত্রে) বসেছিলেন। তিনি বললেন, যে মুসলিম সৈন্য অপর কোন শক্র সৈন্যকে হত্যা করেছে এবং এতে তার 
প্রমাণ আছে, তাহলে তার সম্পদ তারই (হত্যাকারী মুজাহিদেরই প্রাপ্য) । 
বর্ণনাকারী বলেন, তগ্ন আমি দীড়ালাম এবং বললাম, আমার জন্যে কেউ সাক্ষ্য দেবে? তারপর আমি বসে 
পড়লাম তিনি আবারও সেরূপ কথা বললেন, আমি দীড়ালাম এবং বললাম কেউ আমার জন্যে সাক্ষ্য দেবে? 
এবং আমি বসে পড়লাম। তিনি তৃতীয়বারও এরূপ বললেন। তা শুনে আমি (আবার) দপ্তায়মান হলাম তখন 
. রসূলুল্লাহ 3% বললেন, তোমার কী হয়েছে, হে আবূ কাতাদাহ্‌! আমি তার কাছে সমস্ত ঘটনা খুলে বললাম । তখন 
এক ব্যক্তি বলল, হে আল্লাহ্‌র রসূল! তিনি (আবূ কাতাদাহ্‌) সত্য বলেছেন। ওঁ নিহত ব্যক্তির (পরিত্যক্ত) সম্পদ 
আমার কাছে রক্ষিত আছে। আপনি তার হক আমাকে দেয়ার ব্যাপারে তাঁকে রাজি করিয়ে দেন। তখন আবু বাক্র 
সিদ্দীক (রাযিঃ) বললেন, না, আল্লাহর কসম! তা হতে পারে না আল্লাহর সিংহসমূহের মধ্য হতে কোন এক 
ংহ (যোদ্ধা) যিনি আল্লাহ ও তাঁর রসূলের পক্ষে যুদ্ধ করেছেন, আর তার প্রাপ্য সম্পদ যিনি তোমাকে প্রদান 
করবেন এমন হতে পারে। তখন রসূলুল্লাহ 3% বললেন : (আবূ বাক্র) ঠিকই বলেছেন। সুতরাং তিনি তাকে 
(আবূ কাতাদাকেই) তা প্রদানের নির্দেশ দিলেন এবং তিনি তা আমাকেই দিলেন। আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) বলেন, ' 
আমি তা থেকে লৌহ বর্মটি বিক্রি করলাম এবং তা দিয়ে বানী সালামার মহল্লায় একটি ফলের বাগান খরিদ 
করলাম । এ ছিল আমার ইসলামী জীবনের প্রথম অর্জিত সম্পদ৷ 
লায়স (রহঃ)-এর বর্ণিত হাদীসে উল্লেখ আছে যে, আবু বাক্র (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 3% আল্লাহর 
সিংহসমূহের মধ্য থেকে কোন এক সিংহকে বাদ দিয়ে তা কুরায়শের কোন শৃগালকে (কাপুরুষকে) প্রদান করেন 
না। 
লায়স (রহঃ)-এর বর্ণনায় রয়েছে এটিই আমার প্রথম সম্পদ যা আমি সংগ্রহ করেছি। 
(ই.ফা. ৪৪১৬, ই.সে. ৪৪১৮). 
0 pla be csi 0 ag UA Call St Ss (ver/ev)y-£ £1) 
BG GG O85 Ee 0 SO AE Le of CR HP Sh AD AE 0 coal 
BGS CHL Bs Lak Coe CFSE OF UG ty uid te CE 5 gs a 
5 UY SG U5 CH U5 i UGG fe GOB CAE A ia stl Cs Ck 
2 BI GAs SOE YE 06 oy dh Gy HE a UL LLG CDA al 
পু dl LEU 00 - Ge OE LA TA i CE UN La oe 
2 Ugh KOs BURG UB Le NLS gh CSL ix 5 HC ly dG 


WwwwW.waytojannah.com 


Contents 
২৮০ | সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


* 8 0k Uf ie pally 8 UG on 2 Cf OB SrA BRE a JAD od Was Bs 
Sf 352 DF BS Sly ly i LOS J SEL od O88 LY YG USE CEG 
AE C4 Co 2 38 OH ER A, শে 
৪8৪৬১-(৪২/১৭৫২) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামিমী (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমি বদরের দিন যুদ্ধ সারিতে অবস্থান করছিলাম । এমন সময় আমি ডান ও বাম 
দিকে তাকিয়ে দেখি যে, আমি দু'জন আনসারী বালকের মাঝখানে আছি। আমি আশা করেছিলাম, যদি আমি 
দু'জন শক্তিশালী যুবকের মাঝে থাকতে পেতাম। এমন সময় তাদের একজন আমাকে ইঙ্গিতে বলল, হে আমার 
চাচা! আপনি কি আবূ জাহলকে চিনেন? আমি বললাম, হ্যা। আর তাকে তোমার প্রয়োজন কী হে ভ্রাতুষ্পুত্র! সে 
বলল, আমি সংবাদ জেনেছি যে, সে রসূলুল্লাহ 3-কে গালাগালি করে। সেই আল্লাহর শপথ! খাঁর হাতে আমার 
জীবন, যদি আমি তাকে দেখতে পাই তবে অবশ্যই তাকে ছেড়ে দিব না, যতক্ষণ না আমাদের দু'জনের থেকে 
যার মৃত্যু পূর্বে হওয়া অবধারিত তার মৃত্যু হয়। বর্ণনাকারী বলেন, কিশোরের এ কথা শুনে আমি আশ্চর্যািত 
হলাম । তারপর অপর কিশোর আমার দিকে ইঙ্গিত করে অনুরূপ কথা বলল । পরে বেশি সময় অ্রতিবাহিত হয়নি, 
হঠাৎ আমি দেখলাম, আবূ জাহল লোকদের মধ্যে ঘোরাফেরা করছে। আমি তখন বালক দু'জনকে বললাম, 
তোমরা কি দেখছ না এ ব্যক্তিকে যার ব্যাপারে তোমরা জানতে চাচ্ছ। উভয়ে দৌড়ে গিয়ে তাদের তলোয়ার দ্বারা 
তাকে আঘাত করল এবং হত্যা করে ফেলল অতঃপর উভয়েই ফিরে এসে রসূলুল্লাহ $%-কে এ ঘটনার সংবাদ 
দিলো। তখন রসূলুল্লাহ 3% বললেন : তোমাদের মধ্য থেকে কে হত্যা করেছে? তাদের প্রত্যেকেই বলল, আমি 
তাকে হত্যা করেছি। তখন রসূলুল্লাহ 38% বললেন : তোমাদের তলোয়ার কি পরিষ্কার করে ফেলেছ? তারা বলল, 
না। তখন রসূলুল্লাহ সু উভয়ের তলোয়ার পরীক্ষা করে দেখলেন। তারপর বললেন, তোমরা উভয়েই তাকে 
হত্যা করেছ । অতএব রসূলুল্লাহ 3% মু'আয ইবনু ‘আম্র ইবনু জামূহ্‌কে খুলে নেয়া সম্পদ প্রদানের নির্দেশ দেন। 
আর সে দু' বালক হলো, মু‘আয ইবনু ‘আম্র ইবনু জামূহ্‌ এবং মু'আয ইবনু ‘আফরা (রাযিঃ)। 

| (ই.ফা. ৪৪১৭, ই.সে. ৪৪১৯) 

OA andy CF A Se LO pe of 548 C9 Sl alll Sf A (verjery- tiny 
an bn URS UU AL gf ge bo cal bP OES 09 GAD Ke be pls th Ls 
MC 5 Ce BE sh UD igi Uy UG Ah CF IE SL LE IN te 
SEL 2 Rd" J all UG GAEL IE KL LS df Ss Ce AY IG Ll 
HE sl 20 Gd HE db J be SSS LG I UB Sy Th ri 
5 Hey HE CY a A COKE; EEO ret Nea Fe 
SH Ie CI ad Et Un Wb Ee GS BS GES Ls Ee Ee eS) 


Mee LIS 58 Vad LT 

৪8৪৬২-(৪৩/১৭৫৩) আবূ তাহির আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সারহ্‌ (রহঃ) ..... ‘আওফ ইবনু মালিক 
(রাষিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, হুমাইয় গোত্রের এক ব্যক্তি শত্রু পক্ষের এক ব্যক্তিকে হত্যা করল এবং তার 
যুদ্ধলন্ধ সম্পদ নিতে চাইল । কিন্তু তাদের সেনাপতি খালিদ ইবনু ওয়ালীদ (রাযিঃ) তাকে নিষেধ করলেন। 
তারপর ‘আওফ ইবনু মালিক (রাযিঃ) রসূলুল্লাহ 3-এর নিকট এলেন এবং এ ঘটনার সংবাদ দিলেন। তখন 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৮১ 


তিনি খালিদ (রাযিঃ)-কে জিজ্ঞেস করলেন, কেন তুমি (নিহত ব্যক্তির) সম্পদ তাকে প্রদান করলে না? খালিদ 
(রাযিঃ) বললেন, হে আল্লাহ্র রসূল $8! আমি তার প্রচুর সম্পদ পেয়েছি। তখন রসূলুল্লাহ 3% বললেন, তাকে 
তা দিয়ে দাও । তারপর খালিদ (রাযিঃ) ‘আওফ (রাযিঃ)-এর কাছ দিয়ে গেলেন এবং ‘আওফ (রাযিঃ) তীর চাদর 
ধরে টান দিয়ে বললেন, আমি তো আগেই বলেছিলাম ব্যাপারটি রাসূলুল্লাহ 3%-এর নিকট পৌছাবো, তাই কি 
হয়নি? অতএর রসূলুল্লাহ 3% তা শোনতে পেলেন। এতে তিনি রাগাবিত হলেন । এবং রসূলুল্লাহ 3 বললেন, হে 
খালিদ! তুমি তাকে তা দেবে না । হে খালিদ! তুমি তাকে তা দেবে না। তোমরা কি আমার নেতাদের পরিত্যাগ 
করবে? নিশ্চয় তোমাদের এবং তাদের দৃষ্টান্ত এমন, যেমন কোন ব্যক্তি উট কিংবা ছাগল চরাতে মনস্থ করলো। 
এবং মাঠে নিয়ে চরাল। তারপর পিপাসার সময় পানি পান করানোর জন্য জলাশয়ে নিয়ে গেল। পরিদ্ধার পানি 
পান করতে শুধু করল এবং ঘোলাটে পানি পরিত্যাগ করল । অতঃপর এমনিভাবে পরিষ্কারটা তোমাদের জন্য এবং 
অপরিষ্কারটা তোমাদের নেতাদের জন্য (ই.ফা. ৪৪১৮, ই.সে. ৪৪২০) 


‘ie be pe 0 Uke EES Let BI ES cr OY RS EDS C Jt) 
5 AD EES bn Eo R05 U6 LAN HL OF Te Lo al be Sh 0G SS OS GS 
8 U5 3 TE 0935 FE LD ok Cyl GL 0 Ce lil Ty Be FE df Bl 
ls oh U8 Si cy cd FE dN U2 Uf cL UIE Gl Te U5 eo 
AY he 
৪৪৬৩-(৪৪/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আওফ ইবনু মালিক আশজা‘ঈ (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, যায়দ ইবনু হারিসাহ্‌ (রাযিঃ)-এর সঙ্গে যারা মৃতার যুদ্ধে গিয়েছিল, তন্মধ্যে আমিও ছিলাম । 
ইয়ামানের একজন সাহায্যকারীও আমার সাথী হলো। এরপর তিনি নাবী র্টু থেকে উল্লিখিত হাদীসের অনুরূপ 
হাদীস বর্ণনা করেন। তবে তিনি হাদীসে বলেছেন যে, ‘আওফ (রাযিঃ) বলেন, অতঃপর আমি বললাম, হে 
খালিদ! তুমি কি জাননা যে, রসূলুল্লাহ 38% শত্রু থেকে ছিনিয়ে নেয়া লব্ধ সম্পদ হত্যাকারী মুজাহিদ ব্যক্তির প্রাপ্য 
বলে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যা, কিন্তু এ সম্পদ আমার কাছে অধিক মনে হলো। (তাই আমি নিষেধ 

করেছিলাম ৷) (ই.ফা. ৪৪১৯, ই.সে. 88২১) 

le ty ase ত Re O43 0 2 UES AA 03 IAS EES (vosfso)-t 18 
C8 U8 A HE sll J Ee UE UB E38 ts LL of HS LL Ly UY ES 
Ts SB a be Be Es EAU Gal TS ce MO HUY BE A JL Ee 
Be AEE ot Bang ln 0 Bc Uo DG Fn oh ee ss Bt 
BE AG ke Oa) A 5b LA x LA LEG tle Ly AAU 2k 555 Gil 


শপ 


TB IN A Eh a CLL mf 8 HE) ny Coli AG JA lbs Sl 
“0D 8 er JE Lc Ay HE a JD EEL LS BD Le BH Soy Cho 
El LL U6 SY CH EE 


Wwww.waytojannah.com 


Contents 


২৮২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


88৬৪-(৪৫/১৭৫৪) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ সালামাহ্‌ ইবনু আকওয়া* (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ 3র-এর সাথে হাওয়াযিন গোত্রের বিরুদ্ধে যুদ্ধে ছিলাম । একদা আমরা রসূলুল্লাহ 
%-এর সাথে সকালের খাওয়ায় শামিল ছিলাম। এমন সময় এক ব্যক্তি লাল রঙের উটে চড়ে এসে উটটিকে 
বসাল এবং তার কোমর থেকে একটি চামড়ার রশি বের করে এর দ্বারা সেটিকে বীধলো। এরপর সে এসে 
লোকদের সাথে সকালের নাস্তা খেতে লাগুল এবং এদিক-সেদিক তাকাতে লাগলো (সে ছিল গুপ্তচর) । আমাদের 
মধ্যে দুর্বলতাও ছিল। সওয়ারীও কম ছিল। আমাদের কেউ কেউ পায়ে হেঁটে চলছিল। এমন সময় সে ব্যক্তি দুত 
গতিতে নিজের উটের কাছে এসে এর রশি খুললো । এরপর উটটিকে বসিয়ে এর উপর সওয়ার হয়ে হাঁকালো 
এবং উট তাকে নিয়ে ছুটল । তখন এক ব্যক্তি একটি ধূসর বর্ণের উটনীর উপর আরোহণ করে তার পশ্চাদ্ধাবন 
করল । 

সালামাহ্‌ (রাযিঃ) বলেন, আমি বের হয়ে দৌড় দিলাম। অতঃপর আরও অগ্রসর হয়ে আমি উটনীর লাগাম 
ধরে ফেললাম । এবং আমি তাকে বসালাম ৷ যখন উটটি তার হাঁটু মাটিতে রাখল, তখন আমি তলোয়ার বের করে 
লোকটির মাথায় আঘাত করলাম । সে মাটিতে লুটিয়ে পড়ল । এরপর আমি উটটি টেনে নিয়ে এলাম । এর উপর 
 খঁ ব্যক্তির আসবাবপত্র ও অস্ত্রশস্ত্র বোঝাই ছিল। রসূলুল্লাহ 3% লোকজনসহ আমাকে এগিয়ে নিলেন। তিনি 
বললেন, কে এ লোকটিকে হত্যা করেছে? লোকেরা বলল, ইবনু আক্‌ওয়া* । তিনি বললেন, (নিহত ব্যক্তির) থেকে 
খুলে আনা সমুদয় সম্পদ আক্‌ওয়া‘র পুত্র সালামার জন্য । (ই.ফা. ৪৪২০, ই.সে. ৪৪২২) 


SIMS Cmalld ply ddiiy CU -\t 

১৪. অধ্যায় : নফল (অতিরিক্ত) প্রদান এবং আটকে পড়া বন্দীদের বিনিময়ে মুসলিমদের মুক্তি করা 

RD le ty Keke US Od 0 2k US US E52 CES (vooyen)-t E10 
Uj 05 UH Ce Bz sh UFO A GE SH Uk Oo oS ok ts bg 
ol Dey cig Sle Btn FH Ol LG EU ba BS oe sf UA eu ld 0, 
rh Ub 5 U5 HE Gy CEO IE AS Uf CS GION bed oll in 5 
Pre hdl gh 7p bon C5 Ue EI 5 be HS heals HEA pes CE 1S el 
Wl chs Ly Bcd Bodh GE 6G od ol GG gg SH EL CO cial te Cy 
SH Ar A JL G lis EAMES AL UB Gl 3 HE A OLD BH Us 
dG LG RSL 8 A oe BE A UL BE UE Ul clk Ly oil 
nl oY BE ll U0 Gy SGD CEG Cts Cah ILO Gd os Ci af dh 
AC ad 15 Cualidall ta UL Us sh IE 
৪৪৬৫-(৪৬/১৭৫৫) যুহায়র ইবনু হারৃব (রহঃ) ..... সালামাহ্‌ (রাধিঃ) বলেন, আমরা ফাযারাহ্‌ গোত্রের 
সাথে যুদ্ধ করেছিলাম । আবূ বাক্র (রাযিঃ) ছিলেন আমাদের আমীর রসূলুল্লাহ 3% তাকে আমাদের আমীর 
নিযুক্ত করেছিলেন। যখন আমাদের এবং পানির স্থানের মাঝে একঘন্টা সময়ের ব্যবধান ছিল, তখন আবু বাক্র 


(রাঘিঃ) আমাদেরকে (রাতের শেষের দিকে সেখানে অবতরণের) নির্দেশ দিলেন। সুতরাং আমরা রাতের 
শেষাংশেই সেখানে অবতরণ করলাম । এরপর বিভিন্ন দিক দিয়ে অতর্কিত আক্রমণ চালিয়ে পানির নিকট 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৮৩ 


পৌছলেন। আর যাদেরকে তার বিরুদ্ধে পেলেন হত্যা এবং বন্দী করলেন। আমি লোকদের একটি দলকে দেখতে 
পাচ্ছি যাদের মধ্যে শিশু ও নারী রয়েছে। আমি আশংকা করছিলাম যে, তারা হয়তোবা আমার আগেই পাহাড়ে 
পৌছে যাবে। অতএব আমি তাদের ও পাহাড়ের মাঝে তীর নিক্ষেপ করলাম। তারা তখন তীর দেখতে পেয়ে 
থেমে গেল। তখন আমি তাদের হাঁকিয়ে নিয়ে এলাম। তাদের মাঝে চামড়ার পোশাক পরিহিত বানী ফাযারার 
একজন মহিলাও ছিল এবং (রাবী বলেন) তার সঙ্গে তার এক কন্যা ছিল। সে ছিল আরবের সবচেয়ে সুন্দরী । 
আমি সকলকেই হাঁকিয়ে আবূ বাক্র (রাযিঃ)-এর কাছে নিয়ে এলাম। আবু বাক্র (রাযিঃ) মহিলার কন্যাটি 
আমাকে নফল হিসেবে প্রদান করলেন। এরপর আমি মাদীনায় ফিরে এলাম । আমি তখনও তার বস্তু উঠাইনি। 
পরে বাজারে আমার সাথে রসূলুল্লাহ %%-এর সাক্ষাৎ হলে তিনি বললেন, হে সালামাহ্‌! তুমি মহিলাটি আমাকে 
দিয়ে দাও। তখন আমি বললাম, হে আল্লাহ্র রসূল £8! আল্লাহ তা'আলার কসম, তাকে আমার অত্যধিক পছন্দ 
হয়েছে এবং এখনও আমি তার বস্তু উঠাইনি। পরের দিন আবারও বাজারে আমার সাথে রসূলুল্লাহ 38%-এর 
সাক্ষাৎ হলো। তখন তিনি বললেন, হে সালামাহ্‌! তুমি মহিলাটি আমাকে দিয়ে দাও । “আল্লাহ তোমার পিতার 
কল্যাণ করুন৷” তখন আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল বু! আল্লাহর কসম! সে আপনার জন্যই । আমি" তার 
বস্তু উন্মোচন করিনি । অতঃপর রসূলুল্লাহ $র্ট এ কন্যাটিকে মাক্কায় পাঠিয়ে দিয়ে তার বিনিময়ে কয়েকজন মুসলিম 
বন্দীকে মুক্ত করে আনলেন, যারা মাক্কায় ইতোপূর্বে বন্দী ছিল। (ই.ফা. ৪৪২১, ই.সে, ৪৪২৩) 


rl AA Gb -N0 
১৫. অধ্যায় : ফাই বা বিনা যুদ্ধলক্ধ সম্পদের হুকুম 

Cc BS NT Se GS JG pd) 0h LOL FS ty LA ES (voyevy~ £11 
U4) U8 UE ie Cl KS BEE sh JD be BIA A Gs Ce lin Ub ate of ola te 
ALS OAL 2 eee BC G3 Ld as Holly ULE 25 Uf Bf ah 
“Se Bas, 
৪8৬৬-(৪৭/১৭৫৬) আহমাদ ইবনু হাস্বাল ও মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ 
(রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% থেকে আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) যেসব হাদীস আমাদের কাছে বর্ণনা 
করেছেন তন্মধ্যে একটি হলো, রসূলুল্লাহ 38% বলেছেন: তোমরা যে কোন জনপদে এসে অবস্থান করবে, সেখান 
থেকে (প্রাপ্ত ফাই-এর) এক অংশ পাবে। আর যে কোন জনপদের অধিবাসীরা আল্লাহ্‌ ও তার রসূলের অবাধ্যতা 


করবে, (অর্থাৎ- যুদ্ধ করবে) তবে তার (সম্পদের) এক পঞ্চমাংশ আল্লাহ ও তীর রসূলের জন্য । অতঃপর অবশিষ্ট 
সম্পদ তোমাদের জন্য । (ই.ফা. ৪৪২২, ই.সে. ৪৪২৪) 


Sr SEL Res of 0 8 sl ae Ls Loy ows tr EB Bo (vovyeny-t tn 

5 caja bp OB ES 5S UN CST GOL Uk - Ls od oN billy, - pal 

Bie AD sk A Ul Coe Doll 8 Ud CE U8 SE Le cp oC Le GA 

oh Cp He HE a Ge SEY USS LAS HE GD CHG AE Yo TE CAL Se 3s 
al J i &ে CHAT, IS 5 th 


www.waytojannah.com 


Contents 


২৮৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪৪৬৭-(৪৮/১৭৫৭) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ, মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ, আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও 
ইসহাক্‌ (রহঃ) ..... ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, বানী নাধীর গোত্রের সম্পদ এমন সম্পদ যা 
আল্লাহ তা'আলা রসূলুল্লাহ 3%-কে বিনাযুদ্ধে প্রদান করেন। সেখানে মুসলিমরা ঘোড়া এবং উট হাঁকিয়ে যুদ্ধ 
করেনি। অতএব এ সম্পদ রসূলুল্লাহ 38-এর জন্য নির্দিষ্ট ছিল। সুতরাং তিনি তা থেকে স্বীয় পরিবারের এক 
বছরের ভরণ-পোষণে খরচ করতেন এবং অবিশষ্ট সম্পদ আল্লাহর পথে যুদ্ধের প্রস্তুতির জন্য ঘোড়া ও অস্ত্র ক্রয় 
খাতে রেখে দিতৈন এবং আল্লাহর পথে. ব্যয় করতেন। (ই.ফা. ৪৪২৩, ই.সে. ৪৪২৫) 


gg DA oF dan Uo AGE 9 OU GOST UG 3 0h PS BES (fay EEA 
ft ALY 
৪৪৬৮-(../...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে উল্লিখিত হাদীস একই সূত্রে বর্ণনা 


করেছেন। (ই.ফা. ৪8২৪, ই.সে. ৪৪২৬) 
2 AL be Ain BS লে LL of Ao Lg al Se ESS (ley ttn 
J Je Sd re 3d lsh ti LE Ld LS OB HS gl Gh aN Ee 
yds ad fl be Bly ub UE aL) od bok Dan cf UG 58 6 SS 
ts UN G38 ie Al cdi U6 ps ILS ay hed SH Bh Ce LE A 
A DESY Fe 05 A Ae ULE dd Ces ad Uh UW 05 J U0 
GOs UF Cl E50 5 UGE le 8 Sd Uh UB LC BUS Ll C56 5b I 
OB Cxayal al Gl Ls JE oh lh al BEY Vi CE a oll oie fall al 
sl Ady SSS 10 ‘pe LJ CAS Hh LS ES el LY LS i ts GUC J PS OE 
G1 He lL EOS U6 HE IH oid OAV UL Lok 3 
BE a I I BS Lay FUL 255 S5b gH All USS 3 JB Les nll cle JH 
La SGU SOY UN 
REG Tl es ales HAL HE IAD AE UE 2 On Ll LE UBS YU 
U8 3 HUE ETB RC COLD A SH Ali SLD ck id CY 
x GL SE GY pee HE Ce Ah wall 8 US iS BE ll J) Ll 
8b ol Al LSS U6 2 Ud ASC ER Se SU sh J EG Ih 
YU a bd 2 4 IES Ue dhs les Ue 58 2 i 18 as Obl Uy SUL bk 
BER AAS TNS GNS 


EA ID US SG IE Gaal ow a Se i Us 


Mia KGL Ss le" 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৮৫ 
ts Bo 5 A UG Eads 2 1G LY Fs ly WE le UT US 
Lk SAD 0 Bd 0 Fs iy CE Vk US USES CEI 8 of tls BE sh Jo 
oc) Gls it 0 CH CY ds Ul sar CO, ice Uy xy 3 EPEAT 
YG il U6 why WELL FEE Ah UL Tas US gly Vd HG ah Se US Uf cb 
Ue bf ot Lk Ch Ss CE oll YA Vy UE ly se BINS 

bl WES UE 

৪8৬৯-(৪৯/...) ‘আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আসমা যুবা‘ঈ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে বর্ণিত। 
. মালিক ইবনু আওস (রাষিঃ) তাকে হাদীস বর্ণনা করেছেন যে, ‘উমার ইবনু খাত্তাব (রাধিঃ) আমাকে ডেকে 
পাঠালেন। বেলা উঠে গেলে আমি তীর নিকট এলাম । তখন আমি তাকে তীর ঘরে খাটের উপর বসা অবস্থায় 
দেখলাম । তাতে বিছানা ছিল চাটাইয়ের । তিনি চামড়ার একটি বালিশের উপর হেলান দিয়ে বসা ছিলেন। তখন 
তিনি আমাকে বললেন, হে মাল! (অর্থাৎ হে মালিক) তোমার সম্পৃদায়ের কয়েকটি পরিবারের লোকজন আমার 
কাছে দ্রুত এলো, আমি তাদেরকে কিছু দেয়ার নির্দেশ দিয়েছি। তুমি তা গ্রহণ করো এবং তাদের মধ্যে বন্টন 
করে দাও । অতএব আমি বললাম, আপনি যদি এর নির্দেশ আমাকে ব্যতীত অন্য কাউকে দিতেন, তাহলে ভাল 
হত । তখন তিনি বললেন, হে মাল! (অর্থাৎ হে মালিক) তুমি তা গ্রহণ করো । এমন সময় ইয়ারফা' (রহঃ) তার 
কাছে উপস্থিত হয়ে বলল, হে আমীরুল মু'মিনীন! আপনার সাথে সাক্ষাৎ করতে চান ‘উসমান, ‘আবদুর রহমান 
ইবনু “আওফ, যুবায়র এবং সা'দ। তখন ‘উমার বললেন, হ্যা, তাদেরকে আসতে দাও । তখন সকলেই প্রবেশ 
করলেন। এরপর পুনরায় ইয়ারফা' এসে বলল. ‘আব্বাস এবং ‘আলী (রাযিঃ) আপনার সাথে সাক্ষাৎ করতে চান। 
তখন তিনি বললেন, হ্যা, তাদেরকেও আসতে দাও। এরপর ‘আব্বাস (রাযিঃ) বললেন, হে আমীরুল মু'মিনীন! 
আমার মধ্যে এবং এ মিথ্যাবাদী, পাপী, প্রতারক ও বিশ্বাসঘাতকের মধ্যে মীমাংসা করে দিন।** তখন লোকেরা 
বলল, হ্যা, হে আমীরুল মু'মিনীন! তীদের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করে দিন এবং তাদেরকে এ থেকে স্বস্তি দিন। 
অতএব মালিক ইবনু আওস (রাযিঃ) বললেন, আমার ধারণা হলো যে, তাঁরা দু'জন অর্থাৎ ‘আলী এবং ‘আব্বাস 
(রাযিঃ) তাদেরকে পূর্বাহ্নে পাঠিয়ে ছিলেন এ ব্যাপারটির জন্যেই, যেন তীরা ‘উমারকে ব্যাপারটি বুঝিয়ে ফায়সালা 
করে দেন। 

‘উমার বললেন, আপনারা একটু অপেক্ষা করুন। আমি আপনাদের সে মহান আল্লাহর কসম দিয়ে বলছি, 
যার নির্দেশে আকাশ এবং পৃথিবী যথাস্থানে অবস্থিত। আপনাদের কি জানা নেই যে, রসূলুল্লাহ ইট বলেছেন: 
আমরা (নাবীগণ) কাউকে ওয়ারিস বানিয়ে যাই না, আমরা যা রেখে যাই তা হবে সদাকাহ্‌। তখন তাঁরা বললেন, 
হ্যা, আমরা তা জানি। এবার তিনি ‘আলী এবং ‘আব্বাস (রাখিঃ)-এর দিকে লক্ষ্য করে বললেন, আমি আপনাদের 
উভয়কেই সে মহান আল্লাহর কসম দিয়ে বলছি, যীর নির্দেশে আকাশ এবং পৃথিবী যথাস্থানে অবস্থিত । আপনারা 
কি জানেন না যে, রসূলুল্লাহ 3% বলেছেন, আমরা (নাবী সম্প্রদায়) কাউকে উত্তরাধিকার করে যাই না। আমরা যা 
রেখে যাই, তা হবে সদাকাহ্‌। তখন তারা উভয়েই বললেন, হ্যা। আমরা তা জানি। তখন ‘উমার (রাযিঃ) 
বললেন, আল্লাহ তা'আলা রসুলুল্লাহ 3%-কে বিশেষ কিছু বৈশিষ্ট্য প্রদান করেছেন, যা তাকে ছাড়া অন্য কাউকে | 


৯ এখানে এ শব্দগুলোর প্রকৃত অর্থ উদ্দেশ্য নয়। বরং রূপক অর্থে এ শব্দগুলো ব্যবহৃত হয়েছে। 'আলী (রাধিঃ)-কে ধমক দেয়ার জন্যই ‘আব্বাস 
(ৱাযিঃ) এ কথা বলেছেন। 
80 


Wwww.waytojannah.com 


Contents 


২৮৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


প্রদান করেননি । তিনি বলেন, “আল্লাহ তা'আলা জনপদ বা নগরবাসীর নিকট থেকে মালে ফাই*' হিসেবে স্বীয় 
রসূলকে যা প্রদান করেছেন- তা আল্লাহ ও তদীয় রসূলের জন্য নির্দিষ্ট । আমার জানা নেই যে, তিনি এ পঠিত 
আয়াতের পূর্বেও কোন আয়াত পাঠ করেছিলেন কি-না? অতঃপর ‘উমার (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ 3 তো 
তোমাদেরকে বানী নাযীর গোত্র থেকে প্রাপ্ত সম্পদ বণ্টন করে দিয়েছেন। আল্লাহর শপথ! তিনি সম্পদকে নিজের 
জন্য জমা করে রেখে যাননি। আর তিনি এমনও করেননি যে, নিজে সম্পদ নিয়েছেন এবং তোমাদেরকে তা 
দেননি । পরিশেষে যে সম্পদ রইল তা থেকে আপন পরিবারের এক বছরের ভরণ পোষণের খরচ রেখে অবশিষ্ট 
সম্পদ বাইতুল মালে জমা দেন। এরপর ‘উমার (রাযিঃ) বললেন, আপনাদেরকে সে মহান আল্লাহর কসম দিয়ে 
বলছি, যার নির্দেশে আকাশ ও পৃথিবী যথাস্থানে অবস্থিত । আপনারা কি সেসব কথা অবগত আছেন। তখন তারা 
বলেন, হ্যা, আমরা তা জানি। এরপর তিনি ‘আব্বাস এবং ‘আলী (রাযিঃ) উভয়কে অনুরূপ শপথ প্রদান করলেন, 
যেরূপ তিনি ইতোপূর্বে আগত সম্প্রদায়ের লোকদেরকে শপথ প্রদান করেছিলেন। তিনি বললেন, আপনারা উভয়ই 
কি এসব কথা জানেন? তখন তারা উভয়েই বললেন, হ্যা । অতঃপর ‘উমার (রাযিঃ) বললেন, যখন রসূলুল্লাহ 3 - 
এর ইনতিকাল হলো তখন আবু বাক্র (রাযিঃ) বললেন যে, আমিই রসূলুল্লাহ 3%-এর ওয়ালী । আর আপনারা 
উভয়েই এসেছেন, আপনি আপনার ভাতিজা থেকে মীরাস দাবী করতে । আর আপনি এসেছেন, আপনার স্ত্রীর 
(ফাতিমার) পিতা থেকে মীরাস গ্রহণ করতে। এরপর আবূ বাক্র (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ 38% বলেছেন: 
আমাদের নাবীগণের সম্পত্তিতে কোন উত্তরাধিকারিত্ব নেই । আমরা যা রেখে যাই- তা হয় সদাকাহ্‌ । আপনারা 
উভয়েই তো তাঁকে মিথ্যাবাদী, অপরাধী, বিশ্বাসঘাতক এবং খিয়ানাতকারী মনে করবে। অতঃপর প্রকৃতপক্ষে 
নিশ্চয়ই তিনি [আবূ বাক্র সিদ্দীক (রাযিঃ)] সত্যবাদী, পুণ্যবান, সত্যপথ প্রদর্শক এবং সত্যের অনুসারী যা আল্লাহ 
জানেন। অতঃপর আবু বাক্র (রাযিঃ) মৃত্যুবরণ করলেন। তখন আমি ওয়ালী হলাম রসূলুল্লাহ 3%-এর ও আবৃ 
বাক্র (রাযিঃ)-এর। সুতরাং আপনারা উভয়েই আমাকেও তার মৃত মিথ্যাবাদী, পাপী, বিশ্বাসঘাতক এবং 
খিয়ানাতকারী মনে করছেন। আল্লাহ অবগত আছেন যে, নিশ্চয়ই আমি সত্যবাদী, পুণ্যবান, সত্য পথ-প্রদর্শক 
এবং সত্যের অনুসারী । আমি সে সম্পদেরও ওলী ও অভিভাবক অতঃপর আপনি এবং ইনি এসেছেন । আপনারা 
উভয়েই এক এবং আপনাদের দাবীও এক । সুতরাং আপনারা বলছেন যে, এসব আমাদের কাছে দিয়ে দিন। 

আমি বলি- যদি আপনারা চান, তবে আমি তা আপনাদেরকে দিয়ে দেব- এ শর্তে যে, আপনারা এ সম্পদ 
দ্বারা সে কাজ করবেন, যা রসূলুল্লাহ 3% করতেন। অতএব আপনারা এ শর্তে আমার নিকট থেকে তা গ্রহণ, 
করেছেন। এরপর ‘উমার (রাযিঃ) বললেন, আমার কথা কি যথার্থ? তখন উভয়েই বললেন, হ্যা । ‘উমার (রাযিঃ) 
বললেন, তারপরও আপনারা দু'জন আমার কাছে এসেছেন, আপনাদের মাঝে (সম্পদের) মীমাংসা করে দেয়ার 
জন্য । আল্লাহর কসম! আমি আপনাদের উভয়ের মাঝে এটা ছাড়া আর কোন মীমাংসা করতে পারবো না 
কিয়ামাত পৰ্যন্ত । আর যদি আপনারা সে মালের দায়িত্ব পালনে অপারগ হন, তবে তা আপনারা আমার কাছে 
ফেরত দিয়েছেন। (ই.ফা. ৪৪২৫, ই.সে. ৪৪২৭) 


LAD pl) (8 U8 EE OF EES pa) Lr LAL Gal Ch SEY BES (foc tiv 


U8 ED oh is oF AL Le LAD CF Ce UIST dM te UA AY I, 
UG na Of Ge IL ns AS EH te SO Af TD SY IH lsh tn ed 


“1 যুদ্ধবিহীন প্রাপ্ত সম্পদকে মালে ফাই বলে। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৮৫ 

fl J Bc ie GC TS BRE Le al Cs ang Sac UB CY KE tie al ce Gb 
rs 

৪৪৭০-(৫০/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনু রাফি‘ ও আবু ইবনু হুমায়দ (রহঃ) ..... মালিব 
ইবনু আওস ইবনু হাদসান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, ‘উমার ইবনু খাত্তাব (রাযিঃ) আমাবে 
ডেকে পাঠালেন। এরপর বললেন, তোমার সম্প্রদায়ের কতিপয় পরিবারের লোক আমার কাছে উপস্থিত হলো 
aint তারপর মালিক (রাযিঃ)-এর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তাছাড়া তীর হাদীসে রয়েছে যে, “তিনি 
(3%) তার পরিবারের জন্য তা থেকে এক বছরের খরচ দিতেন। অনেক সময় মামার (রহঃ) বলেছেন যে, তাঁর 


(3%) পরিবারের জন্য তা থেকে এক বছরের খোরাকী রেখে দিতেন। এরপর অবশিষ্ট সম্পদ বাইতুল মালে জমা 
দিতেন। (ই.ফা, ৪৪২৬, ই.সে. ৪৪২৮) 


"La Sb USA LSS BE dl dL -11 
১৬. অধ্যায় : নাবী 3-এর বাণী- আমরা (নাবীগণ) কাউকে উত্তরাধিকারী রেখে যাই না, আমরা 
যা কিছু রেখে যাই সবই সদাকাহ্‌ (বাইতুল মাল) 

be 45 be dled of of AL le CHUN SS Lh SS ED (enor) ££v\ 
od lie 0 UE Li UU FE a UL ob Cm BE a EV YY Chl Ul Le 
L025 HE sh JD US OA bd Las BE be baie SL 
8৪8৭১-(৫১/১৭৫৮) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
যখন নাবী $8-এর ইন্তিকাল হলো, তখন রসূলুল্লাহ 3-এর সহখধর্মিণীগণ ‘উসমান (রাযিঃ)-কে আবু বাক্র 
(রাযিঃ)-এর নিকট পাঠাতে মনস্থ করলেন, যেন তিনি রসূলুল্লাহ 38-এর কাছ থেকে তাদের মীরাস তলব করেন। 
তখন “আয়িশাহ্‌ (রাযিঃ) তাদের বললেন, নাবী 8% কি এ কথা বলে যাননি যে, আমরা (নাবীগণ) সম্পত্তিতে 


কাউকে ওয়ারিস রেখে যাই না । আমরা যা রেখে যাই তা হবে সদাকাহ্‌ সর্বসাধারণের জন্য । 
(ই.ফা. ৪৪২৭, ই.সে. ৪৪২৯) 


gh 0 CP BE be US LAA Uo Sl) ts Loe SHS (voter) £ £VY 

8 al od Ll BE sh IA) Ch Ll Hf LA GH Le oe HN 9 Ek Le 
UB TS LS tom oh Uy Hy Daly ce A SU Cee FE 3 J oe UO ALS a 
“JU ik 8 BE Ao I Ul UY Lc USS C2033 UN BE ULL Y S s 
FE Al J) Ae od ie cals AUIS LF FE Al ILD La te Es El Y aly ol 
of ck bl SE Es bl oY SS 0 D8 3 cb FE A J tp Ue Cy Us LEY, 
SY Cl el Ls BE sl ILD DS CE CM So LG i LRG UN a SK 
Ly A Cn FUSS oF WE has SU GG DS Hs RA of Le VES Vs 


Wwww.waytojannah.com 


Contents 


২৮৮ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


ds £4 08 Hy SI 6 of A DAE OA G0 ae KE pil Ul Lap ie 
2 UR Al 5 Sb San Tk S| wc Gh Yr Gh of 8 ff od Ll Je 
J eS A od 2 1d Uf ALE Uy 6 sf U8 UE hee Jed ST Al Sh 
oh abel wy lod Ge SOE alte LE EU A 
si be UR Uo ch LAS UE SL he Costa shy wh A dC VR We Us 
Lk 5 oh Gs U8 6 3 LS Cl EG off Be Ll GE GU ils TB BE ab 
US OR SS o5k te EEL a TE 5h ly GER oe Uo fd CA BE al J) 
ee 6 oN ae J Slo YL G3 Ls BE sh J SO A WA Hy SSF 3 
Lh oo Ai, (de OLE KS Lk Lal ce 5 Sell 5 He 6 Hf ko Ch Aah Bo 
ce GT EU RoR Lille A Be LMA Ll Tl 
2 Ge SE Gos D1 UG LS US 3g A ES HVE YS 8 cb UE 
TAL EAD bm Bh ie TATA TEE HR ESTAR] Sh Li Gl 3 UY 
ig all 

৪8৭২-(৫২/১৭৫৯) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, ফাতিমাহ্‌ 
বিনতু রসূলুল্লাহ 3% আবূ বাক্র-এর নিকট লোক পাঠালেন রসূলুল্লাহ 3%-এর সম্পদে তীর মীরাস-এর দাবী 
করে, যা আল্লাহ তা'আলা তাকে মাদীনাহ্‌ ও ফিদাক-এর ফাই এবং খাইবারের অবশিষ্ট এক পঞ্চমাংশ থেকে 
প্রদান করেছেন। তখন আবু বাক্র (রাযিঃ) বললেন, রসুলুল্লাহ 3% বলে গিয়েছেন- আমরা আমাদের (নাবীগণের) 
পরিত্যক্ত সম্পত্তিতে কাউকে ওয়ারিস রেখে যাই না। আমরা যা রেখে যাই তা হয় সদাকাহ্‌ (বাইতুল মাল) । 
মুহাম্মাদ $ু-এর পরিবারবর্গ তা থেকে জীবিকা গ্রহণ করবেন। আমি আল্লাহর শপথ করে বলছি, মুহাম্মাদ 3 - 
এর সময়কালে সদাকাহ্‌র যে অবস্থা চালু ছিল, তা আমি পরিবর্তন করব না। আর এতে আমি নিশ্চয়ই সে কাজ 
করবো, যা রসূলুল্লাহ 3% করে গিয়েছেন। অতএব, আবু বাক্র (রাযিঃ) ফাতিমাহ্‌ (রাযিঃ)-কে তা থেকে কিছু 
প্রদান করতে অস্বীকার করলেন। সুতরাং ফাতিমাহ্‌ (রাযিঃ) এতে রাগান্বিত হয়ে তীকে পরিত্যাগ করলেন এবং 
মৃত্যু পর্যন্ত তার সঙ্গে কোন কথা বলেননি । রসূলুল্লাহ 38%-এর ইন্তিকালের পর তিনি ছয় মাস জীবিত ছিলেন। 
এরপর যখন তিনি ইন্তিকাল করলেন, তখন তার স্বামী ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) তাকে রাতে দাফন 
করলেন এবং ফাতিমাহ্‌-এর মৃত্যু সংবাদ পর্যন্ত আবূ বাক্র (রাযিঃ)-কে দেননি। ‘আলী (রাযিঃ) তীর জানাযার 
সলাত আদায় করলেন। ফাতিমাহ্‌ (রাযিঃ)-এর জীবিতকাল পর্যন্ত ‘আলী (রাযিঃ)-এর প্রতি জনগণের বিশেষ 
মর্যাদাবোধ ছিল। এরপর যখন তাঁর ইন্তিকাল হলো তখন তিনি লোকের চেহারায় অপছন্দনীয় ভাব দেখতে 
পেলেন। অতএব তিনি আবু বাক্র (রাযিঃ)-এর সঙ্গে ফায়সালা করে তাঁর বাই‘আতের প্রার্থনা করলেন । কেননা 
তিনি ওঁ মাসগুলোতে তার বাই'আত গ্রহণ করেননি । তারপর ‘আলী (রাযিঃ) আবূ বাক্র (রাযিঃ)-এর নিকট লোক 
পাঠিয়ে সংবাদ দিলেন যে, আপনি একাকী আমার সঙ্গে সাক্ষাৎ করুন। আপনার সাথে অন্য কাউকে আনবেন না। 
কেননা, তিনি ‘উমার (রাযিঃ)-এর আগমনকে অপছন্দ করছিলেন। ‘উমার (রাযিঃ) আবূ বাক্রকে বললেন, 
আল্লাহর কসম! আপনি একাকী তাঁদের কাছে যাবেন না। আবূ বাক্র (রাধিঃ) বললেন, আমি আশংকা করিনি যে, 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৮৯ 


তাঁরা আমার সাথে কিছু করবেন। আল্লাহর কসম! আমি একাকীই যাব। পরিশেষে আবূ বাক্র (রাযিঃ) তাদের 
কাছে গেলেন। এরপর ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) তাশাহ্‌হুদ [তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য বাণী] পাঠ 
করলেন, তারপর বললেন, হে আবূ বাক্র! আপনার মর্যাদা এবং আল্লাহ তা'আলা আপনাকে যে সম্মান প্রদান 
করেছেন, তা আমরা জানি। আর আল্লাহ তা'আলা আপনাকে যে নি‘আমাত প্রদান করেছেন, তাতে আমাদের 
কোন হিংসা নেই। কিন্তু আপনি আমাদের উপেক্ষা করে খিলাফাতের দায়িত্বভার গ্রহণ করেছেন। রসূলুল্লাহ 38% - 
এর আত্মীয়তার কারণে আমরা মনে করতাম যে, আমাদেরও অধিকার আছে। আবূ বাক্রের সঙ্গে তিনি এভাবে 
আলাপ চালিয়ে যাচ্ছিলেন । পরিশেষে আবূ বাক্র (রাষিঃ)-এর দু'চোখ থেকে অশ্রু প্রবাহিত হলো। এরপর যখন 
আৰু বাক্র (রাযিঃ) কথা বলতে শুরু করলেন, তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি 
রসুলুল্লাহ 38%-এর আত্মীয়দের প্রতি উত্তম আচরণ করা আমার কাছে অধিক প্রিয় আমার নিজ আত্মীয়ের প্রতি ভাল 
আচরণের চেয়েও । তবে আমার এবং আপনাদের মধ্যে এ সম্পদ নিয়ে যে দ্বন্দ শুরু হয়েছে তাতে আমি সত্য 
পরিহার করব না। আমি রসূলুল্লাহ 3-কে এতে যা করতে দেখেছি তা আমি পরিত্যাগ করব না। এরপর ‘আলী 
(রাষিঃ) আবূ বাক্র (রাযিঃ)-কে বললেন যে, আমি বাই'আতের জন্য আপনাকে আজ বিকাল বেলায় কথা দিলাম । 
যখন আবু বাক্র (রাষিঃ) যুহরের সলাত শেষ করলেন তখন তিনি মিম্বারে আরোহণ করলেন এবং তাশাহ্‌হুদ পাঠ 
করলেন। এরপর তিনি ‘আলী (রাযিঃ)-এর ঘটনা বর্ণনা করেন এবং তার বাই'আত গ্রহণে বিলম্ব ও এ বিষয়ে তার 
ওযর বর্ণনা করেন, যা তার কাছে বর্ণনা করা হয়েছিল। এরপর তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। তারপর 
‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) তাশাহ্‌হুদ পাঠ করলেন এবং আবূ বাক্র (রাযিঃ)-এর মহত্ব বর্ণনা করলেন। 
আর তিনি ব্যক্ত করলেন যে, তিনি যা করেছেন, তা আবূ বাক্র (রাযিঃ)-এর প্রতি হিংসা পোষণ করে নয়। আর 
না আছে আমাদের প্রতি আল্লাহ প্রদত্ত কোন সম্মান ও নি‘আমাতের অস্বীকৃতি । বরং আমরা মনে করতাম যে, 
খিলাফতের মধ্যে আমাদেরও অংশ আছে। কিন্তু আবূ বাক্র (রাযিঃ) আমাদের উপেক্ষা করে এ কাজের 
দায়িতৃভার গ্রহণ করেন। এতে আমরা মনঞ্রচ্ষুণ হয়েছি। এ কথা শুনে মুসলিমগণ আনন্দিত হলেন এবং তারা 
বললেন যে, আপনি তা ঠিক বলেছেন। তখন তিনি কল্যাণের প্রতি ফিরে এলেন অর্থাৎ- তখন মনোমালিন্যের 
অবসান হলো এবং আবূ বাক্র (রাযিঃ)-এর বাই'আত গ্রহণ করা হলো, তখন থেকে মুসলিমগণ ‘আলী (রাযিঃ)- 
এর সংস্পর্শে আসতে লাগলেন। (ই.ফা. ৪৪২৮, ই.সে. ৪৪৩০) 

UE BS 3) 9 UB ALS 9 LES pH) ts Lo A C3 GEL Bs (for) ttvr 


Min Ud BEL AEE be AID Ue LGM ce Cn Cal DN Le CSL NY 


39s I EN om ie 

৪৪৭৩-(৫৩/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম মুহাম্মাদ ইবনু রাফি' ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, ফাতিমাহ্‌ এবং ‘আব্রাস (রাযিঃ) উভয়েই আবূ বাক্র (রাযিঃ)-এর নিকট 
আগমন করলেন, তখন তারা উভয়ে ফেদাকের ভূমি ও খাইবারের প্রাপ্য অংশ দাবী করলেন। তখন আবূ বাক্র 
(রাযিঃ) উভয়কে বললেন, আমি রসূলুল্লাহ %-কে বলতে শুনেছি... এরপর যুহরী (রহঃ) হতে ‘উকায়ল কর্তৃক 
বর্ণিত হাদীসের মর্মার্থের অনুরূপ হাদীস বর্ণনা করলেন। কিন্তু তিনি তাছাড়া এতে বর্ণনা করলেন যে, এরপর 
‘আলী (রাধিঃ) দাড়ালেন এবং আবূ বাক্র (রাযিঃ)-এর যোগ্যতা ও মর্যাদা বর্ণনা করলেন এবং তার সর্বকাজে 


Wwww.waytojannah.com 


Contents 


২৯০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


উল্লেখ করলেন। এরপর তিনি আবূ বাক্র (রাযিঃ)-এর কাছে গেলেন এবং তার অগ্রগামীরা বাই'আত গ্রহণ 
করলেন। তারপর জনগণ ‘আলী (রাযিঃ)-এর নিকট এসে বললেন, আপনি ঠিকই করেছেন, আপনি ভালই 
করেছেন। যখন ‘আলী (রাযিঃ) কল্যাণকর ব্যবস্থার নিকটবর্তী হলেন, তখন লোকজনও তার সংস্পর্শে আসতে 
লাগলো । (ই.ফা. ৪৪২৯, ই.সে. ৪৪৩১) 
At 6s) EB, Cc ত Ee BY Ee Ec Sy nl Cece (fo) £tvt 
OH oF lla Le ugh BS - PAY CHA — od BS YG LE Ls LA, 
HE a A240 oy bd Lf SOT BE A ESD AE Uf HD 2 BE GOEL le 
Ae 4 50 Cae FE Ah J TS Un Ge Uh pls Of FEE sh JO SS 
Le SG C203 3 U5 HE ad UO YS HG I 
UD I tn Gin 8 Uf UES bl ily Sel as BEE ll J SY CANE, Ub 
A 4D OS Bs KU CLIN i Wie 6 3 Ll SEL Sly TE bn BE od 
TE Ud Lol Sie Cl a foal tw Ee ECG 0 Al ds She YY sy Tas HE 
Eis BE all JD Se Ch Uy FE CCl nly 55 Ul Ge We SE les ap 
pl cl Ss cE Ugh UF 8 ls Ue sd CAs AGE B95 oh 

৪৪৭৪-(৫৪/...) ইবনু নুমায়র, যুহায়র ইবনু হার্ব ও হাসান ইবনু ‘আলী হুলওয়ানী (রহঃ) ..... নাবী 3%- 
এর সহধর্মিণী ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38-এর কন্যা ফাতিমাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3%-এর 
ইন্তিকালের পর আবু বাক্র (রাযিঃ)-এর নিকট রসূলুল্লাহ 3%-এর পরিত্যক্ত সম্পত্তির যা আল্লাহ তাকে দিয়েছেন 
নিজের প্রাপ্য অংশ দাবী করেন। তখন আবু বাক্র (রাযিঃ) তাকে বললেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আমরা 
(নাবীগণ) সম্পত্তিতে কাউকে উত্তরাধিকার রেখে যাই না। আমরা যা রেখে যাই তা হবে সদাকাহ্‌। 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 38%-এর ইন্তিকালের পর ফাতিমাহ্‌ (রাযিঃ) ছয় মাস জীবিত ছিলেন। 
ফাতিমাহ্‌ (রাযিঃ) আবূ বাক্র (রাযিঃ)-এর নিকট তার সে প্রাপ্য অংশ চেয়েছিলেন- যা রসূলুল্লাহ 38% খাইবার, 
ফিদাক এবং মাদীনার (সদাকাহ্‌) দান থেকে রেখে গিয়েছেন। আবূ বাক্র (রাযিঃ) তাকে তা প্রদান করতে 
অস্বীকার করলেন এবং বললেন, আমি এমন কাজ ছেড়ে দেব না যা রসূলুল্লাহ 3% করতেন। কেননা আমি ভয় 
করি যে, যদি তাঁর কোন কাজ পরিত্যাগ করি, তবে পথভ্রষ্ট হয়ে যাবো। তবে হ্যা, মাদীনার (সদাকার) দানের 
মাল উমার (রাযিঃ) তার সময়ে ‘আলী এবং ‘আব্বাসকে প্রদান করেছিলেন। কিন্তু ‘আলী (রাযিঃ) একাকীই সে 
সম্পদ অধিকার করে নেন। আর খাইবার এবং ফিদাকের সম্পদ ‘উমার (রাযিঃ) নিজের দায়িত্বে রাখলেন এবং 
বললেন, এ ছিল রসূলুল্লাহ 38%-এর প্রয়োজন মেটানোর জন্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যয়ের জন্য। এ 
দু'টো সম্পদের দায়িত্ব থাকে মুসলিমদের ‘আমীরের উপর ৷ বর্ণনাকারী বলেন, এ উভয় সম্পদের বন্টন ব্যবস্থা 
আজ পৰ্যন্ত তদ্রপই আছে। (ই.ফা. ৪৪৩০, ই.সে. ৪৪৩২) | 
Le ELI CF ALT ol be ML se OG 5 cS Lh 3 BS (nfo) t tVo 
St ae By as BS DS SES Ls BE i YU BE ILO HA 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৯১ 


88৭৫-(৫৫/১৭৬০) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3 বলেছেন: আমার পরিত্যক্ত সম্পদের এক দিনারও বন্টিত হবে না। আমি যা রেখে যাই তা থেকে, 
আমার স্রীগণের ব্যয় নির্বাহ এবং রষ্্ীয় পরিচালকের বেতন ভাতার পর যা অবশিষ্ট থাকবে, তা হবে সদাকাহ্‌ বা 
দান । (ই.ফা. ৪৪৩১, ই.সে. ৪৪৩৩) L 


lg ob) of be OL Ue LE LE od Sb 35 ts Le ey (ttn 
ES LY 
88৭৬-(../...) মুহাম্মাদ ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবু যিনাদ (রহঃ) হতে এ সানাদে উল্লিখিত 


io ue Th ol EBL gne 9) EES Een wl al ol ~ (vu)/on)s 221 
ALE UC Les 3 UU ea oF SIA al te EY oF ds ur 
88৭৭-(৫৬/১৭৬১) ইবনু আবূ খালাফ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) নাবী 3% থেকে বর্ণনা করেন 


যে, তিনি (3) বলেছেন : আমরা কাউকে উত্তরাধিকারী করে যাই না। আমরা যা রেখে যাই তা হবে সদাকাহ্‌ বা 
দান। (ই.ফা, ৪৪৩৩, ই.সে. 88৩৫) 


aya 08 Lakh Las Ls LL - 1 


- ahr. 


১৭. অধ্যায় : উপস্থিত মুজাহিদের মাঝে গনীমাত (যুদ্ধলব্ধ) সম্পদের বষ্টন পদ্ধতি 
3 Ub ls tbe LASS cA (0) ss lS hs ESL ES EL (1vAv/ov)-£ EVA 
Le ON Ss DOB Si Rd 
88৭৮-(৫৭/১৭৬২) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ..... ‘আবদুল্লাহ 
ইবনু ‘উমার (রাযিঃ) ..... হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38 যুদ্ধলক্ধ সম্পদের মধ্যে অশ্বারোহী সৈনিকের জন্য দু'ভাগ 
এবং পদাতিক সৈনিকের জন্য এক ভাগ হিসেবে বন্টন করেন। (ই.ফা. ৪৪৩৪, ই.সে. 88৩৬) 


EN 3S 5 a ALY all te ES ff Be OS CH HES (.po.j- tv 
.. 88৭৯-(../...) ইবনু নুমায়র (রহঃ) এ একই সূত্রে উল্লিখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। কিন্তু তিনি 
এ&| এ (গনীমাতের সম্পদে) এ কথাটি উল্লেখ করেননি। (ই.ফা. ৪৪৩৫, ই.সে. ৪৪৩৭) - 
AE IU G4 BIE ob ASSL ALY OG A 
১৮. অধ্যায় : বদর যুদ্ধে ফেরেশৃতা দ্বারা সাহায্য এবং গনীমাতের মাল বৈধ হওয়া 
En pH bE of Lake LE OLY 9 GB Gd tr Bla CES (varfon)—- tA 
6 UR Dy C A Fg U5 CS I colli ts 8 RS UG pe C3 Cie + eh 


Mee he - 0 Hf GS pe ts ke CS Ll dg bs sb Gi ~ 5 il - ts 


Wwww.waytojannah.com 


Contents 


২৯২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


tl U2 5 D5 2G U6 CH UH Ah ty 7 CS UH pe ts A Se SC 
AEE Ligh BE sh Ls CELL A te LT) BASE Seely BA C5 nth oll HE 
le Sah oh AU A hey Co Hh RE Cand Fa ty Se Td 
10 6 ts 5) ke on Bh Ve 355 10 8g tits VG 4A BEY LY 
Ll Bint is A GOH. SL bn LB SSL cb Eb tir) SS 3 
SEY in A Le CE REL 1 Dlsitd 3D o's Hh ey Ld ke 
| | Sc th tl Coase 

tn oo HS Eas BG Cdl bn U0 UE U8 ae 0 ESS IO AN 
2d ud 3 Hl Uk pod pa So Mi Bie ed 0 (ESE 
4 El oh Sosl LL LISS Mes BS SE HS SY EE 
wie 9 196 Zl GUL 5 te US Cc” Ub BE sl US hy SSS oath 
i 

LEA Les Kf BEY JS ON SYN Ld CB be 3) UN eo) ER 
Gb i tiie SEY dy ia HA AG U8 STH SR 
Gals y ek sl OG SC BE sh U3 7) JE ALM Lene: Od Ad SG se 
Lh Oe be le CEB el pad LCS ER sd sd Lh I 
UL a0 Wana 56 kd oS TB ke gol — i bs - Di ie pis 
OUSG ciel 25 Ss BE all JD BY cb ck be 05 Ch CC 0 Hh 6 A 5 0 
ER i 1 ep Ub Sly EH 66 Hs bl ie cd bs Uo GC 
Cb Lng SH 0 pal ie Ee Le nF GS 8” BE A U0 U8 LSE ws 
dos 0) BF IH FE A GD bn Bh ES FD 25 On ol pele 
Ast dh Il Ce JS fick Ce 158) LE (AN GELS SMBH; 


88৮০- -(৫৮/১৭৬৩) হান্নাদ ইবনু সারিয়্যি ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘উমার ইবনু খাত্তাব (রাঘিঃ) 

হতে বর্ণিত । তিনি বলেন, বাদ্রের যুদ্ধের দিনে রসূলুল্লাহ 3% মুশরিকদের দিকে তাকালেন, দেখলেন যে, তারা 
ংখ্যায় এক হাজার ছিল। আর তাঁর সাহাবী ছিলেন তিনশ' তের জন । তখন নাবী র কিব্লামুখী হলেন, এরপর 
দু'হাত উঁচু করে আওয়াজ করে আপন প্রভুর কাছে দু'আ করতে লাগলেন, হে আল্লাহ! তুমি আমাকে যে ওয়াদা 
চি তাঁৱার জন্য তা পূরণ করো। হে আল্লাহ! তুম আমাকে খা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছ, ত তা দাও। হে 
আল্লাহ! যদি মুসলিমদের এ ক্ষুদ্র সেনাদল ধ্বংস করে দাও তবে পৃথিবীতে তোমার ইবাদাত করার মত আর কেউ 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৯৩ 


থাকবে না। তিনি এমনিভাবে দু'হাত উঁচু করে কিব্লামুখী হয়ে প্রভুর কাছে উচ্চৈঃস্বরে দু'আ করে যাচ্ছিলেন। 
এক পর্যায়ে তার কাধ থেকে চাদর পড়ে গেল। তখন আবু বাক্র (রাযিঃ) তাঁর কাছে এসে চাদরটি তার কাধে 
পুনরায় তুলে দিলেন। তারপর তীর পিছন দিক থেকে তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নাবী! আপনার 
এতটুকু দু‘আই যথেষ্ট আপনার প্রভুর কাছে। নিশ্চয়ই আল্লাহ তা'আলা আপনার সঙ্গে যে ওয়াদা করেছেন, তা 
অচিরেই পূর্ণ করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা এ আয়াত অবতীর্ণ করলেন- 
{OBL KSC Ce A HE FS LL LSS oad YY 

“স্মরণ করো, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে; তখন তিনি তা কবুল 
করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদেরকে এক হাজার ফেরেশৃতা দ্বারা সাহায্য করব যারা একের পর এক 
আসবে” (সূরা আনফাল ৮ : ৯) 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা ফেরেশতা দ্বারা সাহায্য করলেন । আব যুমায়ল বর্ণনা করেন যে, আমার নিকট 
ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেছেন যে, সেদিন একজন মুসলিম সৈনিক তার সামনের একজন মুশরিকের পিছনে 
ধাওয়া করছিলেন! এমন সময় তিনি তার উপর দিক থেকে বেত্রাঘাতের শব্দ শুনতে পেলেন এবং তার উপর দিকে 
অশ্বারোহীর এরূপ ধ্বনি শুনতে পেলেন। তিনি বলতেছিলেন, হে হায়যুম, (ফেরেশৃতার ঘোড়ার নাম) সামনের 
দিকে অগ্রসর হও । তখন তিনি তার সামনেরএক মুশরিক ব্যক্তিকে দেখলেন যে, সে চিৎ হয়ে পড়ে আছে। আরো 
দেখেন যে, তার নাক-ক্ষতযুক্ত এবং তার মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত । যেন কেউ তাকে বেত্রাঘাত করেছে। আহত 
স্থানগুলো সবুজ বর্ণ ধারণ করেছে। (বেত্রের বিষাক্ততায়)। এরপর আনসারী ব্যক্তি রসূলুল্লাহ 3%-এর নিকট এসে 
যাবতীয় ঘটনা বর্ণনা করলেন। তিনি (টু) বললেন, হ্যা, তুমি ঠিকই বলেছ। এ সাহায্য তৃতীয় আকাশ থেকে 
এসেছে। পরিশেষে সেদিন মুসলিমগণ সত্তর জন কাফিরকে হত্যা এবং সত্তর জনকে বন্দী করলেন। 

আবু যুমায়ল বলেন যে, ইবনু ‘আব্বাস (রাযিঃ) বর্ণনা করেছেন, যখন যুদ্ধ বন্দীদেরকে আটক করা হলো, 
তখন রসূলুল্লাহ 3% এসব যুদ্ধবন্দী সম্পর্কে আবূ বাক্র (রাযিঃ) এবং ‘উমার (রাযিঃ)-এর সাথে কথা বললেন, 
“এ সকল যুদ্ধবন্দীদের ব্যাপারে আপনারা কী মত দিচ্ছেন” । আবু বাক্র (রাযিঃ) বললেন, হে আল্লাহর নাবী! 
তারা তো আমাদের চাচাতো ভাই এবং স্বগোত্রীয়। আমি উচিত মনে করি যে, তাদের নিকট থেকে আপনি 
মুক্তিপণ (42৯) গ্রহণ করুন । এতে কাফিরদের উপর আমাদের শক্তি বৃদ্ধি পাবে । আশা করা যায় আল্লাহ তা'আলা 
তাদেরকে ইসলামের হিদায়াত দিবেন। এরপর রসূলুল্লাহ 3% বললেন, হে ইবনুল খাত্তাব! এ ব্যাপারে আপনি কী 
বলছেন? ‘উমার (রাযিঃ) বললেন, তখন আমি বললাম, আল্লাহর কসম! হে আল্লাহ্র রসূল! আবু বাক্র যা উচিত 
মনে করেন আমি তা উচিত মনে করি না। আমি উচিত মনে করি যে, আপনি তাদেরকে আমাদের হস্তগত করুন৷ 
আমরা তাদের গর্দান উড়িয়ে দেব। আর আকিল-কে ‘আলী-এর হস্তগত করুন ৷ তিনি তার শিরোচ্ছেদ করবেন 
আর আমার বংশের অমুককে আমার কাছে অর্পণ করুন, আমি তার শিরোচ্ছেদ করবো। কেননা তারা হল 
কাফিরদের মর্যাদাশালী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ । অতএব আবু বাক্র (রাধিঃ) যা বললেন, রসূলুল্লাহ 3% সেটাই 
পছন্দ করলেন এবং আমি যা বললাম, তা তিনি পছন্দ করলেন না। পরের দিন যখন আমি রসূলুল্লাহ $%-এর 
নিকট এলাম, তখন দেখি যে, রসূলুল্লাহ 3% এবং আবূ বাক্র (রাযিঃ) উভয়েই বসে কাঁদছেন। আমি বললাম, হে 
আল্লাহ্র রসূল! আমাকে বলুন, আপনি এবং আপনার সাথী কেন কীদছেন? আমার কান্না আসলে আমিও কাদবো। 
আর যদি আমার কান্না না আসে তবে আপনাদের কাদার কারণে আমিও কান্নার ভান করবো (প্রচেষ্টা চালাব)। 
রসূলুল্লাহ 38% বললেন, মুক্তিপণ গ্রহণের কারণে তোমার সাথীদের উপর সমাগত বিপদের কথা স্মরণ করে আমি 
কাদছি। আমার নিকট তাদের শাস্তি পেশ করা হল- এ বৃক্ষ থেকেও নিকটে বৃক্ষটি ছিল নাবী 3%-এর 
নিকটবর্তী । (একটি বৃক্ষের দিকে লক্ষ্য করে বললেন, এ বৃক্ষের চাইতেও কাছে তোমাদের উপর সমাগত আযাব 
আমাকে দেখানো হয়েছিল ।) অতঃপর আল্লাহ তা‘'আলা এ আয়াত অবতীর্ণ করেন। 


Lo} 


Wwww.waytojannah.com 


Contents 
২৯৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


(Eh J ik bn 16) 58 dw SOE CB SILLS SD OS CY 
“দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাস্ত না করা পর্যপ্ত বন্দী কোন নাবীর জন্য সঙ্গত নয় big যুদ্ধে যা তোমরা 
লাভ করেছ তা বৈধ ও উত্তম বলে তোমরা ভোগ কর"- (সূরা আল-আনফাল ৮ : ৬৭-৬৯) এর ফলে আল্লাহ 
তা'আলা তাদের জন্য মালে গনীমাত হালাল করে দেন। হ.কা. ৪8৩৬, ই.সে. ৪৪৩৮) 
AE Call IGG Sey hl Bi) lb NA 
১৯. অধ্যায় : যুদ্ধবন্দীদেরকে আটক করা, গ্রেফতার করা এবং বিনা মুক্তিপণে ছেড়ে দেয়া বৈধ 
CHA EES ee off 0 ae bo CC EEG cs Cp LE ES (rv gfon)- £EAY 
Al Se 8 ts ck 5 UU Te oh bw Sy CEOS 2S U3 SUS FE sh U4 SS Uk 
ood bate i UE BE Ah ILO SY EOS A GIS bn BOG 5D. AL 
He bd LG UCD Bh CS LS SLE ce i ie 0 p35 URS HE GA Loeb oie J 
SUS “LG aie L" U8 5 55 U8 co FEE UD SB EE 
BE all J) RS. hs Ce bd TC eh Ck fy 5 SE SE LS ADs cb io 
SE BLE cb eh pe 0 Ch Le gio J LE GS He JH A be US SS 
UTE hs CL HS TEU Sh CY 5b 
te ot 0 Sls AY YY 0 Sel UB ia SG 5 LAS 0d bn mh OS 
Re Unf ns Ed SH Sens 2 = 4 se USC ary Loeb A 
Hn OF Le Ary Ld od Ll dip El ds be i Uni Oo be U5 Le aly i Ws 
SB A Ea Sd Ul Sl ls Uy LY Uk D0 CY wh El 0 be Ld Ua 
ee A Ty J UB il J 4 4 U6 Ace 53 Ul ai Ul TA, BE all J) PEG 
Hg A 2 G3 Ob cE Kin HS LC Cn HG Y ls Ys HE a I 


৪৪৮১-(৫৯/১৭৬৪) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% কিছু সংখ্যক অশ্বারোহী সৈন্যকে ‘নায্দ' -এর দিকে পাঠান। অতঃপর বানূ হানীফা গোত্রের এক 
ব্যক্তিকে তীরা ধরে নিয়ে এলো। তার নাম ছিল সুমামাহ্‌ ইবনু উসাল। তিনি ইয়ামামাবাসীদের সরদার ছিলেন। 
তারা মাসজিদের একটি খুঁটির সাথে তাকে বেঁধে রাখলেন। এরপর রসূলুল্লাহ 38% তার কাছে আসলেন এবং 
বললেন, হে সুমামাহ্‌! তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে উত্তর দিল আমার কাছে তো ভালই মনে হচ্ছে। 
আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে খুনী ব্যক্তিকেই হত্যা করলেন! আর যদি আপনি অনুগ্রহ করেন, তবে 
আপনার অনুগ্রহ হবে কৃতজ্ঞ ব্যক্তির উপর । আর যদি আপনি সম্পদ চান, তবে আপনাকে তাই দেয়া হবে, আপনি 
যা চাইবেন। রসূলুল্লাহ 38 তাকে যথাবস্থায় রেখে দিলেন। তারপর পরের দিনও তিনি বললেন, হে সুমামাহ্‌! 
তোমার কাছে কেমন মনে হচেছ? তিনি বললেন, আমার নিকট তাই মনে হচ্ছে যা আপনার কাছে বলে দিয়েছি। 
যদি আপনি অনুগ্রহ করেন্‌, তবে আপনার অনুগ্রহ হবে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর । আর যদি আপনি হত্যা 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৯৫ 


করেন, তবে আপনি একজন খুনী ব্যক্তিকেই হত্যা করবেন। আর যদি আপনি সম্পদ চান তবে আপনাকে তাই 
দেয়া হবে আপনি যা চাবেন। রাসূলুল্লাহ 3% পরের দিন পর্যন্ত তাকে এভাবে রাখলেন। তিনি বললেন : হে 
সুমামাহ্‌! তোমার নিকট কেমন লাগছে? তিনি বললেন, আমার নিকট তাই যা আমি আপনাকে ইতোপূর্বে বলেছি। 
যদি আপনি অনুগহ করেন, তবে আপনি অনুগ্রহ করবেন একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর । আর যদি আপনি আমাকে 
হত্যা করেন, তবে হত্যার উপযুক্ত ব্যক্তিকেই হত্যা করবেন। আর যদি আপনি সম্পদ চান, তবে বলুন তাই দেয়া 
হবে যা আপনি চাইবেন। রসুলুল্লাহ 3% বললেন : তোমরা সুমামাকে ছেড়ে দাও। তারপর তিনি মাসজিদের 
নিকটবর্তী একটি খেজুর গাছের নিকট গেলেন। সেখানে তিনি গোসল করলেন। এরপর মাসজিদে প্রবেশ করে 
বললেন, “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ্‌ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ 
3% তার বান্দা ও তার রসূল। হে মুহাম্মাদ! আল্লাহর শপথ! পৃথিবীতে আমার নিকট আপনার চেহারার চেয়ে 
খারাপ চেহারা আর ছিল না। আর এখন সকল মানুষের চেহারা থেকে আপনার চেহারাই আমার নিকট অধিক 
প্রিয় । আল্লাহর শপথ! আপনার ধর্ম থেকে অধিক খারাপ ধর্ম আমার কাছে আর ছিল না। আর এখন আপনার 
ধর্মই আমার নিকট সকল ধর্ম থেকে অধিক প্রিয়। আল্লাহ কসম! আপনার জনপদ থেকে অধিক নিকৃষ্ট জনপদ 
আমার কাছে আর ছিল না। আর এখন আপনার জনপদই আমার নিকট সকল জনপদের চেয়ে অধিক প্রিয়। 
আপনার অশ্বারোহী সৈনিকেরা আমাকে ধরে নিয়ে এসেছে। অথচ আমি তখন ‘উমরাহ্‌ করার ইচ্ছা করেছিলাম । এ 
ব্যাপারে আপনার অভিমত কী? এরপর রসূলুল্লাহ 3% তাকে সুসংবাদ দিলেন এবং ‘উমরাহ্‌ করার নির্দেশ দিলেন। 
এরপর যখন তিনি মাক্কায় ফিরে এলেন, তখন এক ব্যক্তি তাকে বলল, তুমি কি ধর্মান্তরিত হয়েছ? তখন তিনি 
বললেন, না। বরং আমি রসুলুল্লাহ $ু-এর কাছে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর কসম! ইয়ামামা থেকে একটি 
গমের দানাও তোমাদের কাছে পৌঁছবে না, যতক্ষণ না রসূলুল্লাহ 3% তাতে সম্মতি দেন। 

(ই.ফা. ৪৪৩৭, ই.সে. ৪৪৩৯) 
ED oe 0 mall Se RD Ll D6 HA ES dl th LL BS jr tEAY 
2 2 SE Fh UL 0% A Yd GS nce of ts 
US YY) msn mac dha Ch CA ALCS onl a ts Jbl ty LCS 48 2 


pO oh ty 
৪৪৮২-(৬০/...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... আবু ছুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% একদল অশ্বারোহী সৈনিক প্রেরণ করলেন ‘নাজ্দ’ প্রদেশের দিকে। তারা এক ব্যক্তিকে ধরে নিয়ে 
এলো, যার নাম ছিল সুমামাহ্‌ ইবনু উসাল আল-হানাফী। তিনি ছিলেন ইয়ামামাবাসীদের নেতা। এরপর তিনি 
লায়স (রহঃ)-এর অনুরূপ হাদীস বর্ণনা করেন। কিন্তু তিনি বলেছেন, সে বলেছে, যদি আপনি আমাকে হত্যা 
করেন, তবে খুনের উপযুক্ত ব্যক্তিকেই হত্যা করবেন। (ই.ফা. ৪৪৩৮, ই.সে. ৪৪৪০) 
FE Cn 294 Sl দ-Y. 
২০, অধ্যায় : হিজায রাজ্য থেকে ইয়াহুদীদেরকে বহিষ্কার করা 
“wl te “nl ue EE Ee [e Le te EE cs th LG Fee {(\Y1০/u))- £EEAY 
PE CREE 338 od 18" U8 BEE sl U2 CY ESS SY ach CS CG YE 
UG Al 5 8 ALG A 55 ab" UE LAGS BEE abl ULD Eh Alin 


Wwww.waytojannah.com 


Contents 
২৯৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


UD Fl JES onli Uf Gl 551068 cn ALS 1d 3 lhe FG All ILD Hd JB pli 
be BLU Sd ls BLS SUNN CS 1 et" J iy Hd J Sd he FE adh 
BLT A OA YAEL YY Dh Es LS Ee BY US wl os 
৪৪৮৩-(৬১/১৭৬৫) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
একদা আমরা মাসজিদে বসা ছিলাম হঠাৎ আমাদের দিকে রসূলুল্লাহ 3% বেরিয়ে এলেন। তারপর তিনি বললেন 
: তোমরা ইয়াহুদীদের দিকে যাও । সুতরাং আমরা তাঁর সঙ্গে বের হলাম । পরিশেষে তাদের কাছে এলাম । এরপর 
রসূলুল্লাহ 3% দাড়ালেন এবং তাদেরকে (ধর্মের দিকে) আহ্বান করে বললেন, হে ইয়াহুদী সম্প্রদায়! তোমরা 
ইসলাম গ্রহণ কর, তাহলে শান্তিতে থাকতে পারবে। তখন তারা বলল, হে আবুল কাসেম! নিশ্চয়ই আপনি 
(আল্লাহর নির্দেশ) প্রচার করেছেন। রসূলুল্লাহ 8% তাদেরকে বললেন : আমি এ কথাই শুনতে চেয়েছি। এরপর 
রসূলুল্লাহ 3% তাদেরকে বললেন, তোমরা ইসলাম গ্রহণ কর, তাহলে শান্তিতে থাকতে পারবে। তখন তারা বলল, 
হে আবুল কাসিম! নিশ্চয়ই আপনি প্রচার করেছেন। তারপর রসূলুল্লাহ 3% বললেন : আমি তাই চেয়েছিলাম । 
এরপর তৃতীয়বার তিনি তাদেরকে বললেন, তোমরা জেনে রেখো! নিশ্চয়ই পৃথিবী আল্লাহ ও তাঁর রসূলের । আর 
আমার ইচ্ছা যে, তোমাদেরকে আমি এ ভূখণ্ড থেকে বহিষ্কার করবো। অতএব তোমাদের মধ্য হতে যদি কারো 
কিছু মালামাল থাকে তাহলে সে যেন তা বিক্রি করে দেয়। নতুবা জেনে রেখো যে, সমগ্র ভূ-মণ্ডল আল্লাহ ও তার 
রসূলের । (ই.ফা. ৪৪৩৯, ই.সে. 8৪৪8১) 
SEY Wy ES 3 CH UN sais LF GEM cgay Lh LOL BS vip £ EAE 
ny Ge AU pt of oe CF gb UP A 0 hgh bo opin UH Gal 5 Se Ul 
Hibs TEU 2s MA SE wk Hale Ses LG Ho 0 0 HG sl IG hl 
AR AAS 1 U2 i Hd UF YY Cold 0 Hy AY ALS Ly 
BE hE - Da od A LAX - EL od HS ch 5 BE abl U0 cb 
Aly U6 38 US 
৪৪৮৪-(৬২/১৭৬৬) মুহাম্মাদ ইবনু রাফি ও ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে 
বর্ণিত যে, বানূ নাধীর এবং বানু কুরাইযাহ্‌ গোত্র দু'টির ইয়াহুদীরা রসূলুল্লাহ 3%-এর সঙ্গে যুদ্ধ করেছিল। 
রসূলুল্লাহ 3% বানু নাধীরকে দেশান্তর করেন। এবং বনু কুরাইযাকে সেখানে থাকার অনুমতি দিলেন এবং তিনি 
তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করলেন। পরিশেষে বানু কুরাইযাও যুদ্ধ করল । ফলে তিনি তাদের পুরু্ষদেরকে হত্যা 
করলেন এবং তাদের নারী, শিশু ও সম্পদসমূহ মুসলিমদের মাঝে বণ্টন করে দিলেন। কিন্তু তাদের কিছু সংখ্যক 
লোক যারা রসূলুল্লাহ 5%-এর সঙ্গে মিলিত হয়েছিল তাদেরকে তিনি নিরাপত্তা প্রদান করেন । তখন তারা মুসলিম 
হয়ে গিয়েছিল। রসূলুল্লাহ 3% মাদীনার সকল ইয়াহুদীকে দেশাস্তর করেন। বানু কায়নুকা' গোত্রের ইয়াহুদী 


(‘আবদুল্লাহ ইবনু সালামের ইয়াহুদী গোত্র), বানূ হারিসাহ্র ইয়াহনদী এবং মাদীনায় বসবাসরত সকল ইয়াহুদীকেই 
দেশ থেকে বহিষ্কার করেন। হ.ফা. 8880, ই.সে. 888২) 


ve BBY (Sr ais | aed) 0 all er [EE xh 4 EE (/-)- ££Ao 
Hf Lf 0 Se Cn Ch i ALY) ie ga 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৯৭ 


৪৪৮৫-(../...) আবূ তাহির (রহঃ) ..... মূসা (রহঃ) হতে এ সানাদে এ হাদীসটি বৰ্ণনা করেন। আর ইবনু 
জুরাইজ (রহঃ)-এর হাদীসটি অনেক সূত্রে বর্ণিত এবং সেটিই পূর্ণাঙ্গ । (ই.ফা. ৪৪৪১, ই.সে. ৪৪৪৩) 


LO Eh bn cILAY 2343 EO) Gl -r) 
২১. অধ্যায় : ইয়াহনদী ও নাসারাদের আরব উপ-দ্বীপ থেকে বের করে দেয়া 

AG CG 0 OF Al Lh ELD ES A 3 SRS GES Ovavpiry- EEA 
Ge en SE Hf OSL ESO OF CUS TN Le Bs - 5 hil, - po tb Le 
SILA S68 CRA " Uk FE A UD ote 3 lll te GIST UK alt 3 
AULA ERY GS AA Fn te 

st GL RSS C dG OUR CUT BE Ls ESD BS A RS CRS 
Ale ALY ge EN of bo CASS — dl Ae Ll A Oi Ui cogel 5h Lah Ge 
৪৪৮৬-(৬৩/১৭৬৭) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) বলেন, আমার কাছে ‘উমার ইবনু খাত্তাব (রাযিঃ) বর্ণনা করেন যে, তিনি রসূলুল্লাহ 3%-কে বলতে 


শুনেছেন যে, নিশ্চয়ই আমি ইয়াহনদী ও খ্রীষ্টান সম্প্রদায়কে আরব উপ-দ্বীপ থেকে বের করে দেবো। তারপর 
মুসলিম ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেবো না। (ই.ফা. ৪88২, ই.সে. 8888) 


যুহায়র ইবনু হার্ব ও সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... উভয়েই আবু যুবায়র (রহঃ) থেকে এ সানাদে 
অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা, ৪88২, ই.সে. 888৫) ঃ 


A JE GSE SD CB Cia Af VS SRG Lad Uk tre JG gs Gly - YY 


ৰ] 


২২. অধ্যায় : যে ব্যক্তি চুক্তি ভঙ্গ করে তাকে হত্যা করা বৈধ হওয়া এবং দুর্গের অধিবাসীদের 
কোন ন্যায়পরায়ণ ক্ষমতা প্রদত্ত বিচারকের নির্দেশে অবতরণ বৈধ হওয়া 


il, pls cl wk th Lady AS 3 x EE Ee , (VIA 8)- £ EAY 
A US U8 GAS nee Uf Chace UU pe 05 des Cp Ld Cie UB old 8 sx 
BLA be GDA US Cb Jn cb OU BC od BE Ab UL DL BL 9 A EL cb 
ES cb 1S I 0 ORE SR SL deh aby BEE sb I 6 
dl fy Cd Uy shh Gey Cad BE TE UG ES a He LE US 

a GES Cab US UE cE LH KS 


Wwww.waytojannah.com 


Contents 
২৯৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪৪৮৭-(৬৪/১৭৬৮) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ..... আবূ সাঈদ খুদরী (রাযিঃ) বলেন, বানু কুরাইযার 
অবরুদ্ধ লোকেরা সা‘দ ইবনু মু‘আয (রাযিঃ)-এর নির্দেশ মেনে নিতে সম্মত হলো । রসূলুল্লাহ 3% সা'দ (রাযিঃ)- 
এর নিকট লোক পাঠালেন। সুতরাং তিনি একটি গাধার উপর আরোহণ করে আসলেন । যখন তিনি মাসজিদের 
কাছাকাছি আসলেন তখন রসূলুল্লাহ 38% আনসারদেরকে বললেন : তোমরা তোমাদের নেতার অথবা বললেন, 
উত্তম ব্যক্তির দিকে উঠে যাও । রসূলুল্লাহ 3% বললেন: এ সমস্ত অবরুদ্ধ দুর্গবাসীরা তোমার নির্দেশ মান্য করতে 
সম্মত হয়েছে। তখন তিনি বললেন, তাদের মধ্যেকার যুদ্ধের উপযুক্ত (যুবক) লোকদেরকে হত্যা করা হোক এবং 
তাদের নারী ও শিশুদেরকে বন্দী করা হোক । তখন রসূলুল্লাহ 3% বললেন : তুমি আল্লাহর হুকুম অনুযায়ী বিচার 
করেছো । বর্ণনাকারী কখনো বলেছেন, নাবী 3% বলেন, তুমি রাজাবিরাজ আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করেছ। 
বর্ণনাকারী ইবনু মুসান্না (রহঃ) কোন কোন সময় তিনি বলেছেন: ‘তুমি রাজাধিরাজ আল্লাহর হুকুম অনুযায়ী বিচার 
করেছো’ কথাটি উল্লেখ করেননি । (ই.ফা. 8888, ই.সে. 888৬) 


UW JL ey Es Lo dss OF AAD Se ES A 03 URS EES Cafecn EEA 
YL pS CLES he Ea Uy on A GES bod CLES i BG Al OU OB AS 
৪৪৮৮-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ)-এর থেকে এ সূত্রে বর্ণনা করেছেন। আর 

তিনি এ কথাটুকু তীর হাদীসে বর্ণনা করেছেন যে, “রসূলুল্লাহ 3% বলেছেন : নিশ্চয়ই তুমি আল্লাহর বিধান 


অনুযায়ী বিচার করেছ।" আর একবার বলেছেন, “তুমি রাজাধিরাজ আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করেছ।" 
(ই.ফা, 888৫, ই.সে. 8৪88৭) 


CS oO oe TASS LE SS C3 Lay KEE of CH 8 Hf EES, (vaapne)-t EAA 
HE) GREY Ls BL Tl Cd AE te cl te ole ES cd of es pS tn UN 
BL of HS BE 3h UD Se CLE BSS CD AD A I A ow Ue 
ln Cl BB ad ILD JB bed EDA ay Ce Aly cA Cin J ed in A 
bpd EES BB sl UL SBE 2 U3 GES che 18 BE 3b UD HE Th 5 
Hd Ly SU i Rd Os AL EE tf ood 2 Ch UU Bs 
৪৪৮৯-(৬৫/১৭৬৯) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু ‘আলা হামদানী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, খন্দকের যুদ্ধের দিন সা'দ (রাযিঃ) আঘাতপ্রাপ্ত হন। কুরায়শের ইবনুল আরিকা 
নামক এক ব্যক্তি তার শিরায় তীর নিক্ষেপ করেছিল। রসূলুল্লাহ 3 সা'দ (রাযিঃ)-এর জন্যে মাসজিদে একটি 
তাঁবু স্থাপন করে দিলেন, যেন নিকট থেকে তীকে দেখাশোনা করা যায় । যখন তিনি (রসূল টু) খন্দকের যুদ্ধ 
থেকে ফিরে অস্ত্র রেখে সবেমাত্র গোসলের কাজ সমাপ্ত করেছেন এমন সময় জিবরাঈল (‘আঃ) স্বীয় মাথা থেকে 
ধূলিবালি ঝাড়তে ঝাড়তে আগমন করলেন। এরপর বললেন, আপনি অস্ত্র রেখে দিয়েছেন? আল্লাহর শপথ! 
আমরা তো অস্ত্র রাখিনি। তাদের দিকে গমন করুন। রসূলুল্লাহ 3 বললেন, কোন্‌ দিকে? তখন তিনি বানু 


কুরাইযার দিকে ইঙ্গিত করলেন। এরপর রসূলুল্লাহ 3 তাদের সাথে যুদ্ধ করলেন। তারা রসূলুল্লাহ 38%%-এর 
নির্দেশে দূর্গ থেকে অবতরণ করলো। তারপর রসূলুল্লাহ হন তাদের বিচারের ভার (তাদের নেতা) সা'দ (রাধিঃ)- 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ২৯৯ 


এর উপর অর্পণ করলেন। সা‘দ (রাঘিঃ) বললেন, আমি নির্দেশ দিচ্ছি যে, তাদের মধ্যে যুদ্ধের উপযুক্ত (যুবক) 


লোকদেরকে হত্যা করা হোক, নারী ও শিশুদেরকে বন্দী করা হোক এবং তাদের সম্পদগুলো ভাগ করা হোক । 
(ই.ফা, ৪৪৪৬, ই.সে. ৪88৪৮) 


COD SH li of U8 UG lt Un ns Ll se LK Hf Bs Copan £84, 


le 


U9 5 Hh GES bod CLS Se U0 HE 

৪৪8৯০-(৬৬/...) আবু কুরায়ব (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, আমার পিতা বলেছেন, 

আমাকে খবর দেয়া হয়েছে যে, রসূলুল্লাহ 8% বলেছেন: নিশ্চয়ই তুমি তাদের সম্পর্কে আল্লাহর হুকুম অনুযায়ী 
বিচার করেছো । (ই.ফা. ৪৪৪৭, ই.সে. 8৪৪8৯) 


has 9 AYE te “i wl lis te as onl Ee i i ES AV ££৭) 
dL Lbs ph te 3 WE ULL CAT SHON 0] BG 08 Hal Ok poh ls S55 


nt) 


SON GB Hal Bs awit A i be Lok U6 Ob lh tA, PE 
SARE 8 cr BA IG Hs i LA cio SiS LB Ky Us CY a 
CSE nf GE hed ds Hy 9) - ig oh On LR Ls Ll dl — HED EB 2 to 

eis CLL US BG AEA SB TE LLG oa Gl oh i 
৪8৪৯১-(৬৭/...) আবু কুরায়ব (রহঃ) ..... 'আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, সা‘দ (রাযিঃ) বলেছেন, তার 
আঘাত শুকিয়ে গেল এবং তিনি ক্রমান্বয়ে সুস্থ হয়ে উঠলেন। তখন তিনি বললেন, হে আল্লাহ! আপনি জানেন, 
আমার নিকট আপনার রসূলকে যে সম্প্রদায় অস্বীকার করেছে, তাকে দেশ থেকে বের করে দিয়েছে তাদের 
বিরুদ্ধে আপনার পথে যুদ্ধ করার চাইতে অধিক পছন্দনীয় বিষয় আর নেই । হে আল্লাহ! যদি কুরায়শদের সাথে 
যুদ্ধ করা এখনও বাকী থাকে তবে আপনি আমাকে জীবিত রাখুন, যেন আমি আপনার পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ 
করতে পারি। হে আল্লাহ! আমি মনে করি যে, আমাদের এবং তাদের মধ্যে আপনি যুদ্ধ সমাপ্ত করেছেন। যদি 
তাই হয়, তবে আপনি আমার এ ক্ষতস্থান উনুক্ত করে দিন এবং এতেই আমাকে শাহাদাত নসীব করুন । অতঃপর 
তার ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত হতে লাগল মাসজিদে বানূ গিফারের একটি তীবু ছিল। তাদের দিকে রক্ত 
প্রবাহের কারণে তারা ঘাবড়িয়ে গেল। তখন তারা বলল, হে তীরুবাসী! তোমাদের দিক থেকে এ কী আসছে? 
আশ্চর্যের ব্যাপার যে, সা'দ (রাযিঃ)-এর ক্ষতস্থান থেকে তখন রক্ত প্রবাহিত হচ্ছিল এবং এতেই তিনি ইন্তিকাল 
করেন। (ই.ফা. ৪৪৪৮, ই.সে. ৪৪৫০) 


yl Ee gs be ate ES ad UL 0 LSD Lp ie By Capa tiay 
elt U9 Com MS UE al Ns Cl SD nl IIE Hf oe ABE Ne TS 


pails A A lh Lok Bs oh a Sl bY 
sal 4h ESS Je BBL Ba 


UX AE PHN, US ed Y SOS CS 


Wwww.waytojannah.com 


Contents 


৩০০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
LS VES US HEADS, 
Da IHG ELS YE pls IS 
৪8৯২-(৬৮/...). ‘আলী ইবনু হাসান ইবনু সুলাইমান কুষী ie হিশাম (রহঃ) হতে একই সূত্রে উল্লেখিত 
হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি এটুকু ব্যতিক্রম বলেছেন যে, “সে রাত থেকেই রক্ত প্রবাহিত হতে 
লাগলো। এভাবে নিরবচ্ছিন্নভাবে রক্ত প্রবাহিত হচ্ছিল । অবশেষে তিনি মারা যান। তিনি (হিশাম) তীর হাদীসে 
আরো কিছু বাড়তি বর্ণনা করেছেন। এ সম্পর্কে একজন কবি বলেন: 
“হে সা'দ ইবনু মু'আয! 
তোমার ব্যাপারে বানু কুরাইযাহ্‌ এবং বানু নাযীর কী করেছে? 
তোমার জীবনের শপথ! নিশ্চয় সা'দ ইবনু মুআয যে প্রভাতে 
তোমরা তার জন্য কষ্টানুভব করছিলে, সে আজ নিশ্চুপ । 
(হে আওস সম্প্রদায়) তোমরা তোমাদের হাঁড়িগুলো খালি রেখে দিয়েছ, 
তাতে আজ কোন কিছু নেই, অর্থাৎ- তোমাদের অধঃপতন হয়েছে। 
অথচ তোমাদের বিপক্ষের (খাজরাজ) সম্প্রদায়ের ডেগগুলো গরম, তা টগবগ করছে অর্থাৎ তারা আজ 
প্রভাবশালী ধনী ৷ 
আর একজন সম্্রান্ত আবূ হুবাব বলেছিলেন, 
তোমরা বানু কাইনুকা গোত্রকে অবস্থান করতে দাও, তাদেরকে যেতে দিও না। 
আর তারা তাদের শহরে ছিল ধনাঢ্য 
যেমন গেড়ে থাকে মায়তান অর্থাৎ বঞ্চিত নিস্তব্ধ পাথর ৷” (ই.ফা. ৪৪8৯, ই.সে. 8৪8৫১) 


CHa JRLA AS Al ayy SA SUL El - YY 
২৩. অধ্যায় : যুদ্ধে তাড়াতাড়ি করা এবং দু'টি জরুরী কাজের মধ্যে 
একটিকে অগ্রাধিকার দেয়া 
ur iE LI ES cl TE [ OE TEE: Ye ~~ (\Yv. hd)-tEidr 

SES GEG Y Ue AS oe Ga 25 HE sll US Gs 5 U8 os 3 te ogg 
EL Yc oA J AE 8 08 bah wih SR UL I SN) 
OR on Poly CRE Uk U5 CE CHG fs BE al JD UA 
8৪৯৩-(৬৯/১৭৭০) ‘আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আসমা যুবা'ঈ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, যখন রসূলুল্লাহ 3% আহযাবের যুদ্ধ থেকে ফিরে আসলেন- তখন তিনি আমাদের মাঝে 
ঘোষণা দিলেন যে, কেউ যেন যুহরের সলাত আদায় না করে, যতক্ষণ না বানী কুরাইযার মহল্লায় গিয়ে পৌছবে। 
তখন কিছু সংখ্যক লোক যুহরের সালাতের সময় চলে যাওয়ার ভয় করলেন এবং তারা বানু কুরাইযাহ্‌ গোত্রে 
পৌঁছার পূর্বেই সলাত আদায় করলেন। আর অন্যান্যরা বললেন, রসূলুল্লাহ 3% আমাদেরকে যে স্থানে সলাত 


আদায় করতে বলেছেন, সে স্থান ব্যতীত আমরা সলাত আদায় করব না, যদিও সময় চলে যায় । রাবী বলেন, এ 
ঘটনা শুনে রসূলুল্লাহ 38% এ দু’'দলের কারো প্রতি রাগান্বিত হননি । (ই.ফা. ৪৪৫০, ই.সে. 8৪৫২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর | ৩০১ 
GB EE Cn Ply Fd bn HAI Lan ba ০-1: 
তে, 
২৪. অধ্যায় : গনীমাত সম্পদ দ্বারা মুহাজিরগণ অভাবমুক্ত হওয়ায় আনসার কর্তৃক প্রদত্ত গাছ ও 
Hit AL a 


UE ts 5 | IEE ন ECON int SAAS Ji ca, 0 3 Ge oe 
PE oo IS pelgl IS Al Abel tf ke a HAL Jil, owl Oxf Lah 
Gf ok ol of 5 all se Hb, ~ il BS GX HL 5 od Hf dE Bais ah 
Hays a ff BE a UD Wel Wie BE ds ILD od fll CG, AY 
2 op aL 
ALA 5 A I oe EU FEE sh UD UF ae ts OS ADSL ps 0 J 
A ID I 0 p20 te BAL 1S Ere US Kaleo) etd 5 Ld 
AG tn UE 4 4 BE sd J chs lie cl od FE 
Ah Ao 5 A Xd iy CHE 35 cf LH ol Hf ls iw OES les LUN 
8 ob Ls 09 ff BG 5 Lh Ce Ss BE dU Bi Sly CH LD ie Cll 
Al LLG FEE all IAD ERD DY CS BBS 3 35 VSS s Wel BG all J 
88৯৪-(৭০/১৭৭১) আবূ তাহির ও হারমালাহ্‌ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে ধর্ণিত। তিনি 
বলেন, যখন মুহাজিরগণ মাক্ধাহ্‌ থেকে মাদীনায় প্রবেশ করেন তখন কোন কিছুই তাদের হাতে ছিল না । (তারা 
ছিলেন তখন সম্পূর্ণ নিঃস্ব) আর আনসারগণ ছিলেন জমা-জমির স্বত্বাধিকারী । তখন আনসারগণ মুহাজিরদেরকে 
তাদের খেজুর বাগানের অর্ধেক এ শর্তে ভাগ করে দেন যে, প্রতি বছর বাগানে মুহাজিরগণ পরিশ্রম ও পরিচর্যা 
করে উৎপাদিত ফসলের অর্ধেক তাদেরকে দেবেন। আনাস ইবনু মালিক (রাযিঃ)-এর মাতা উম্মু সুলায়ম, তিনি 
‘আবদুল্লাহ ইবনু আবূ তালহার মাতা ছিলেন। আর ‘আবদুল্লাহ ছিলেন আনাসের বৈপিত্রেয় ভাই । আনাসের মাতা 
রসুলুল্লাহ 3%-কে তার একটি খেজুর গাছ দান করেন এবং রসূলুল্লাহ 3% সেটা দিলেন তার আযাদকৃত দাসী উম্মু 
আইমানকে যিনি উসামাহ্‌ ইবনু যায়দের মাতা ছিলেন। 
ইবনু শিহাব (রাযিঃ) বলেন, আমাকে আনাস ইবনু মালিক (রাযিঃ) খবর দিয়েছেন যে, রসূলুল্লাহ 3% যখন 
খাইবারের যুদ্ধ শেষে মাদীনায় প্রত্যাবর্তন করলেন তখন মুহাজিরগণ আনসারদেরকে তাদের দানকৃত ফলের 
বাগানসমূহ ফিরিয়ে দেন। তখন রসূলুল্লাহ $%-ও আমার মাতাকে তার দানকৃত বাগান ফেরত দেন এবং রসূলুল্লাহ 
3% উম্মু আইমানকে তার পরিবর্তে নিজের বাগানের এক অংশ প্রদান করেন। 
ইবনু শিহাব (রহঃ) বলেন যে, উম্মু আইমান-যিনি উসামাহ্‌ ইবনু যায়দের মাতা ছিলেন, তিনি ‘আবদুল্লাহ 
ইবনু ‘আবদুল মুত্তালিবের দাসী ছিলেন। রসূলুল্লাহ $%-এর পিতার ইন্তিকালের পর আমিনাহ্‌র গর্ভ হতে যখন 


8২ 


Wwww.waytojannah.com 


Contents 


৩০২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


রসূলুল্লাহ 3% ভূমিষ্ট হন তখন উম্মু আইমান তাঁকে বড় হওয়া পর্যন্ত লালন-পালন করেন। এরপর তিনি তাকে 
আযাদ করে দেন। পরবর্তীতে যায়দ ইবনু হারিসাহ্র সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেন। তিনি রসূলুল্লাহ 3%-এর ইন্তি 
কালের পাচ মাস পর ইন্তিকাল করেন। (ই.ফা. 88৫১, ই.সে. 8৪৪৫৩) 


uel XE ty HM A 4 L Cy Mal ESE ISOS GS (..m)y-t to 
od te 4 te LA OL 0 ante ES — 5 off OY RVG — Al oo HS ti 
cb 4 oe SHE BE GD IS US - OH sed se Sy MA I — SE 
Ul sd al Cs Lal 5 ssf US Ua ale 3 Eh Sd Ad ily EY Ae CA 
FE a cb caf 2 Sel 5 BG Al Ls OS Ln 5 Ebel All UES Ls HG Bs 
ls 8 aslbel Hy CACLAS Y aly CIE RE TH Sl Cf Hf Gd basil 
GU A 1 058 Gd AYIA Y GA NS J eT SOE 
tds OEE ow Ua 5 aed Ve 
88৯৫-(৭১/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, হামিদ ইবনু ‘উমার আল বাক্রারী ও মুহাম্মাদ ইবনু 
‘আবদুল আ‘লা কাইসী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, (যখন রসূলুল্লাহ 3% মাদীনায় আগমন 
করেন) তখন এক এক ব্যক্তি রসূলুল্লাহ 3%-কে নিজ নিজ ভূমির কিছু খেজুর দান করেছেন। যখন বানু কুরাইযাহ্‌ 
এবং বানু নাযীর গোত্রদ্ধয়ের উপর (মুসলিমগণ) বিজয়ী হলেন, তখন সে ব্যক্তি যা দিয়েছিল তিনি তা ফিরিয়ে 
দিলেন। আনাস (রাযিঃ) বলেন, আমার পরিবারের লোকজন রসূলুল্লাহ $%-কে যা দিয়েছিলেন তা অথবা তার 
অংশ বিশেষ তীর নিকট হতে চেয়ে নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন । অথচ নাবী 3% উম্মু আইমানকে তা দিয়ে 
দিয়েছিলেন। এ অবস্থায় আমি তার কাছে এসে যখন তা চাইলাম, তখন তিনি তা আমাকে দিয়ে দিলেন। এ সময় 
উম্মু আইমান (রাযিঃ) সেখানে এলেন এবং আমার গলায় কাপড় দিয়ে জড়িয়ে ধরলেন ও বললেন, আল্লাহর 
কসম! আমি তোমাকে তা দেবো না। তখন নাবী 3% বললেন : হে উম্মু আইমান! আপনি তাকে ছেড়ে দিন। 
আমি আপনাকে এই এই সম্পদ দিচিছ। তখন তিনি বললেন, কক্ষনো না। সেই আল্লাহর শপথ! যিনি ব্যতীত আর 


কোন ইলাহ নেই। তখনও নাবী 3% বলছিলেন, আপনাকে এই এই সম্পদ প্রদান করছি (আপনি তাকে ছেড়ে 
দিন) ৷ পরিশেষে নাবী 3% উম্মু আইমানকে এঁ সম্পদের দশগুণ কিংবা দশগুণের কাছাকাছি প্রদান করেন। 


(ই.ফা. ৪৪৫২, ই.সে. 88৫8৪) 


EA 3d Lo bk Cn JH I EL - Yo 
২৫, অধ্যায় : ‘দারুল হার্বে’ (বিধর্মী শত্রু রাজ্য) গনীমাত হিসেবে প্রাপ্ত 
ডা ত দা 


(0 A LL - EEA ol Ee Ree EL CIAL Et [Eo (Yyvvfvv)j- ££ £৭1 
A abel Y lh At 0 - UN - TG oS tw Ue cL J ix gf Ah AE te Se 
UL BE all J 3 CHG — U5 - Ls fk ta 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩০৩ 


৪৪৯৬-(৭২/১৭৭২) শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মুগাফ্‌ফাল (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি খাইবার যুদ্ধের সময় চর্বি ভর্তি একটি চামড়ার থলে পেলাম। আমি তা তুলে নিলাম এবং 
বললাম, এর থেকে আমি কাউকে কিছু দেব না। তিনি বলেন, আমি হঠাৎ পিছন ফিরে রসূলুল্লাহ $%-কে দেখতে 
পেলাম, (হা লয়ত হারের যা ৪8৫৩, ই.সে. 88৫৫) 
wn AL ES El ES Sd be ES dsl AS ESL ES ANY) £EAY 


Cla Hao ELEM k te LEE TT 


৪৪৯৭-(৭৩/...) মুহাম্মাদ ইবনু বাশ্শার ‘আবদী (রহঃ) ..... EEE OO (রাযিঃ ) হতে 
বর্ণিত । তিনি বলেন, খাইবারের যুদ্ধের সময় আমাদের দিকে কে যেন একটি থলে নিক্ষেপ করল, তাতে খাদ্য ও 
চর্বি ভর্তি ছিল। আমি তা তুলে নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়লাম। পিছন ফিরে হঠাৎ রসূলুল্লাহ $%-কে দেখতে 
লাম সামি ওর: ক্ষত হলাম: হয 88৫8, ই.সে. ৪৪৫৬) 


U8 4 He ALY ie As ES SS 3 GS kdl 2 Lok IES, (fey ££AA 
by AS Hs i in UR 


88৯৮-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) হতে একই সূত্রে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি > 
aI (চর্বির থলে) কথাটি বলেন এবং ১৮৮ (খাদ্যের) কথা উল্লেখ করেননি । (ই.ফা. ৪৪৫৫, ই.সে. ৪৪৫৭) 


ul ol PS 2 ol HE es LU -Y1 
২৬. অধ্যায় : বাদশাহ হিরাক্ল-এর নিকট ইসলামের দা‘ওয়াত দিয়ে নাবী 38-এর পত্র 


Un he's gal) Uh aay AE “i us “dbo ABO sy [Fre (Yvvrfve) st tad 
BTN Se CST AN UK Bis ae of CI pH) CH U8 — 8) oN Lily — Ad 
on EIS OU Uf cole of of KEE 05 ll Ae of A AE be dg op sn LOSI 
oss oY pli 0 UE U8 BE A ILD UES oh CHS BE 8 CH J a3 cd 
Eke GS 4 0 kh Ses OE - U5 5 le oS Bn od BE sh IA tn 
aE BG 8 ROD NS GR Le STG ON On 8 Hy od SGA Fe GH 
be U3 GH 1 UE SS D8 CRD Ho ce UES Lh be hh 0 Sse Ub ~ LEE 
Eo El Al 25 G8 abl HB 8 0 es 5 
SFERE BIG LS UB 5 A EG oA ID op Rh IC SB Tj JG a fs 
Ub ks he Gk SNA OBE LG iG Le Ls BE 5 sh tr oo ff 
SCH UL 0 be US I US LS UG ol 


Wwww.waytojannah.com 


Contents 


৩০৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 
Hn al 4% tas Uk Sb 0d LU UH acl 4 23 FS UB J 


Hee BG x UN OB BY ck U6 oxi if Us uN Asin Sh I OFS 
OU 5 HSL US GG UN 5 5b 1 pi OS Yo UGH Aes ad XS Sass te 
| Y Fie ob ie O85 YC 13d Ug UB 4s Lis Ba Led J Ry Ug LAY bs Cb 
be A by 

58 TE BR 3d BS I toe El Ce lh UU 

Ul Loe 5 be SH AS sh UN YC UG ATs Sl Ts 1k UG Ls UG 
bi Y Uf eek ol a OE Un HL A LS BCE LN iC, LS SG 
5B Hf Ail aol te Sls, AU Ss Cll 9 SH Uf A be O° 
yy: 0 Sieh J Ce Uk Uf 8 sly Sage 345 HS i EL, AME hy his 
So be Hie Bl LS TE OT UE 
oss A ls kh Ls HS bY boy hs, YU ete 4 Abs AG of 
AG 5 LO Cte 5 2b in 8 sh Loy Wi, Ls Hl ce Lal 
BL Kah Hl C98 Bb ks Ly iy Ae CEs Hie TG Tn 2 EE LY 68 
FH S23 Sf Uh i Sn SY LN Ey Ln YA CLE I 
Pay Ul cil = U6 5 Jb AS U5 Jy 2 On Cs AG 55 Ik Vik OG) lth 
HH EL lg 0 ECS oS ti, ov; 
ES LAS CALS AS Le CL ie Ci Bl CY 2 Llsl AL A sie 
aS 

A ILD HS te pa A Hl pi 13% 5 BE ahh JL ots, os 2 Ub 
ES HLS Hf SU Bea BE Cb BG Uf SS hl on oe Bs pate Cm cj 
Li pl 2 CY 1S ch ALU) Sieh BH ae UB SEU ofr al th wy 
18 5 0B sh 035 te UU Cas Cas BEY ns SS Yo dh YY SY YS 
lone VT BT ECE 


Hpi xh AC NIE UE 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩০৫ 


৪৪৯৯-(৭৪/১৭৭৩) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হান্যালী, ইবনু আবূ ‘উমার, মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আবৃদ 
ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, আবূ সুফ্‌ইয়ান (রাযিঃ) তাকে সামনা-সামনি 
খবর দিয়েছেন, আমি তথায় (শাম দেশে) যাত্রা করলাম । যখন আমার মধ্যে এবং রসূলুল্লাহ 38%-এর মধ্যে 
(হুদাইবিয়ার) সন্ধির সময়কাল কার্যকর ছিল (যষ্ঠ হিজরীতে) । যখন আমি শাম দেশে উপস্থিত হলাম, তখন 
রসূলুল্লাহ $%-এর প্রেরিত একটি পত্র হিরাক্ল (হিরাক্লিয়াস) বাদশাহর নিকট পৌছল। দিহ্‌ইয়াতুল কালবী 
(রাযিঃ) (দূত) এ পত্র নিয়ে গিয়েছিলেন। তিনি সে পত্র বসরার এক নেতাকে প্রদান করেন। এরপর বসরার সে 
নেতা, হিরাক্ল বাদশাহর নিকট পত্রটি হস্তান্তর করেন। তখন হিরাক্‌ল বাদশাহ বললেন, এখানে এঁ লোকটির 
(মুহাম্মাদ 3ু%-এর) সম্পৃদায়ের কোন লোক আছে কি, যিনি নিজেকে নাবী বলে দাবী করছেন? তার৷ বলল, হ্যা । 
তখন কুরায়শের এক দল লোকের সঙ্গে আমাকেও ডাকা হল । এরপর আমরা হিরাক্ল বাদশাহর দরবারে প্রবেশ 
করলাম । আমাদেরকে তার সম্মুখেই বসান হল। তখন তিনি জিজ্ঞেস করলেন, যিনি নাবী দাবী করছেন তীর সাথে 
আত্মীয়তার দিক দিয়ে তোমাদের মধ্যে কে অধিক নিকটবর্তী? তখন আৰু সুফ্‌ইয়ান বললেন, আমি । তখন তারা 
আমাকে বাদশাহর সামনেই বসালেন এবং আমার সঙ্গীদেরকে আমার পিছনে বসালেন। এরপর তিনি তাঁর 
দোভাষীকে ডাকালেন এবং তাকে বললেন, “আপনি তাদেরকে আমার পক্ষ হতে বলে দিন যে, আমি তাকে (আবূ 
সুফ্‌ইয়ানকে) এ লোকটি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব নাবী বলে যিনি দাবী করছেন। যদি তিনি (আবূ সুফ্ইয়ান) 
আমার নিকট মিথ্যা কথা বলেন, তবে আপনারাও তাকে মিথ্যাবাদী বলে ঘোষণা দেবেন। তখন আবূ সুফ্‌ইয়ান 
বললেন, আল্লাহর শপথ! যদি আমার এ ভয় না হত যে, মিথ্যা বললে তা আমার বরাতে বর্ণিত হতে থাকবে তবে 
নিশ্চয়ই (তাঁর সম্পর্কে) মিথ্যা কথা বলতাম । অতঃপর বাদশাহ তীর দোভাষীকে বললেন, আপনি তাকে (আবূ 
সুফইয়ানকে) জিজ্ঞেস করুন, আপনাদের মাঝে এ লোকটির বংশ পরিচয় কেমন? আমি প্রতি উত্তরে বললাম, 
তিনি আমাদের মাঝে সন্তান্ত বংশীয় । এরপর জিজ্ঞেস করলেন, তাঁর পূর্ব পুরুষদের মধ্যে কি কেউ কখনও 
বাদশাহ ছিলেন? আমি বললাম, না! এরপর জিজ্ঞেস করলেন, আপনারা কি কখনও তাঁকে এ কথা বলার পূর্বে, যা 
তিনি বলেছেন, মিথ্যা বলার অভিযোগ করেছেন? আমি বললাম, না। তিনি আবার জিজ্ঞেস করলেন, সমাজের 
কোন্‌ শ্রেণীর লোক তীর অনুসরণ করে? সন্্রান্ত প্রভাবশালীরা, না দুর্বলেরা? আমি বললাম, সন্ত্রান্ত ব্যক্তিরা নয়; 
বরং দুর্বল শ্রেণীর লোকেরা । 

তিনি আবার জিজ্ঞেস করলেন, তাঁর অনুগামীর সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে, না কমছে? আমি বললাম, কমছে না৷, 
বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপর তিনি জিজ্ঞেস করলেন, যেসব লোক তার ধর্মে দীক্ষিত হচ্ছে তারা কি 
পরবর্তীতে তাঁর প্রতি অসন্তুষ্ট হয়ে সে ধর্ম থেকে ফিরে আসছে? আমি বললাম, না। এরপর তিনি বললেন, 
আপনারা কি কখনও তার সাথে কোন যুদ্ধ করেছেন? আমি বললাম, হ্যা । তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের 
এবং তীর মাঝে সংঘটিত যুদ্ধের ফলাফল কিরূপ? আমি বললাম, আমাদের এবং তার মাঝে যুদ্ধের অবস্থা ' 
পালাবদল হচ্ছে। কখনও তিনি বিজয়ী হন এবং কখনও বা আমরা বিজয়ী হই। সম্রাট হিরাকূল আবার জিজ্ঞেস 
করলেন, তিনি কি কখনও সঙ্ধির শর্ত ভঙ্গ করেছেন? আমি বললাম, না। কিন্তু আমরা বর্তমানে তাঁর সঙ্গে একটি 
নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সন্ধি চুক্তিতে আবদ্ধ আছি। আমরা জানি না যে, পরিশেষে তিনি তাতে কী করেন। আবূ 
সুফ্‌ইয়ান বললেন, আল্লাহর শপথ! প্রশ্ন উত্তরে আমার পক্ষ হতে এ কথাটি ছাড়া অন্য কোন অতিরিক্ত কথা 
সংযোগ করা সম্ভব হয়নি। এরপর সম্রাট হিরাক্ল বললেন, (আপনাদের দেশে) তাঁর নবৃওয়াত দাবীর পূর্বে কি 
কোন ব্যক্তি কখনও এরূপ দাবী করেছে? আমি বললাম, না। এরপর সম্রাট হিরাক্ল তাঁর দোভাষীকে বললেন, 
আপনি তাকে (আবু সুফ্‌ইয়ানকে) বলে দিন যে, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, তীর (মুহাম্মাদ 3-এর) 
বংশ পরিচয় সম্পর্কে । আপনি তখন উত্তর দিয়েছিলেন যে, তিনি সস্তরান্ত বংশীয়। এমনিভাবে রসূলগণ স্বীয় 
সম্প্রদায়ের উত্তম বংশে প্রেরিত হয়ে থাকেন। এরপরে জিজ্ঞেস করেছিলাম, তাঁর পিতুপুরুষদের মধ্যে কি কেউ 


Wwww.waytojannah.com 


Contents 


৩০৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


বাদশাহ ছিলেন? আপনি এর উত্তরে বলেছিলেন, না।. আমি এ কথা বলেছিলাম এ কারণে যে, যদি তার 
পিতৃপুরুষদের মধ্য হতে কেউ বাদশাহ্‌ থাকতেন, তবে আমি মনে করতাম যে, হয়ত বা তিনি তীর পিতৃুপুরু্ষদের 
রাজত্ব পুনরুদ্ধার করতে চান। তারপর আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে, তার অনুসারীগণ কি সমাজের 
দুর্বল শ্ৰেণীর লোক, না সম্রান্ত শ্রেণীর লোক? আপনি উত্তরে বলেছিলেন, দুর্বল শ্রেণীর লোক তীর অনুসারী হয়ে 
থাকে। এরপর আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, যে তিনি (নুবুওয়াতের) যে কথা বলছেন এর পূর্বে কি 
আপনারা তাকে কখনও মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছেন? প্রতি উত্তরে আপনি বলেছিলেন যে, না। এতে 
আমি বুঝতে পারলাম, যে ব্যক্তি জাগতিক ব্যাপারে মিথ্যা কথা বলেন না, তিনি কি কারণে আল্লাহর উপর 
মিথ্যারোপ করতে যাবেন? এরপর আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে, কোন ব্যক্তি কি তার ধর্মে দীক্ষিত হওয়ার 
পর তীর প্রতি অসন্তুষ্ট হয়ে তাঁর ধর্ম পরিত্যাগ করেছে? আপনি উত্তরে বলেছিলেন, না৷ ঈমানের প্রকৃত অবস্থা 
এটাই ৷ যখন অন্তরের অন্তঃস্থলে একবার তা প্রবেশ করে তখন সেখানেই স্থায়ীভাবে অবস্থান করে। এরপর আমি 
জিজ্ঞেস করেছিলাম, তার অনুগামীদের সংখ্যা কি দিন দিন বাড়ছে, না কমছে? প্রতি উত্তরে আপনি বলেছিলেন, 
তারা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। এটাই হল ঈমানের প্রকৃত অবস্থা । তা বৃদ্ধি পেতে পেতে অবশেষে পূর্ণত্ব লাভ করে। 

এরপর আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি তাঁর সঙ্গে কোন যুদ্ধ করেছেন? উত্তরে বাপনি 
বলেছিলেন, হ্যা, আপনারা তাঁর সাথে যুদ্ধ করেছেন। তবে আপনাদের মাঝে এবং তীর মাঝে যুদ্ধের অবস্থা হল 
পালাবদলের মত ৷ কখনও তিনি বিজয়ী হন, আবার কখনও আপনারা বিজয়ী হন। এভাবে রসূলগণকে পরীক্ষার 
সম্মুখীন করা হয়। পরিণামে তারাই বিজয়ী হয়ে থাকেন। এরপর আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, তিনি কি 
কখনও কোন সন্ধির চুক্তি ভঙ্গ করেছেন? প্রতি উত্তরে আপনি বলেছিলেন, তিনি কোন চুক্তিভঙ্গ করেননি! এভাবে 
রসূলগণ কখনও কোন চুক্তি ভঙ্গ করেন না। আর আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে, তার এ কথা 
(নুবৃওয়াতের কথা) বলার পূর্বে কি কোন ব্যক্তি অনুরূপ কথা বলেছেন? আপনি বলেছিলেন যে, না। আমি তা এ 
কারণে জিজ্ঞেস করেছিলাম যে, যদি তাঁর পূর্বে কেউ এরূপ দাবী করে থাকতো, তবে আমি মনে করতাম যে, সে 
ব্যক্তি তার পূর্বে যে কথা বলা হয়েছিল তার অনুকরণ করেছে। রাবী বলেন, এরপর হিরাক্‌ল জিজ্ঞেস করলেন, 
এবং অবৈধ ও অসৌজন্যমূলক কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়ে থাকেন। বাদশাহ্‌ হিরাক্ল বললেন, তিনি 
আপনাদেরকে কী কাজের নির্দেশ দিয়ে থাকেন? আমি বললাম আপনি তীর সম্পর্কে যা বললেন তীর অবস্থা যদি 
ঠিক তাই হয় তবে তিনি অবশ্যই নাবী। আমি জানতাম যে, একজন নাবীর আবির্ভাব ঘটবে। কিন্তু আমি ধারণা 
করিনি যে, তিনি আপনাদের থেকে হবেন। যদি আমি জানতাম যে, আমি তীর নিকট নির্বিঘ্নে পৌছতে পারবো 
তবে নিশ্চয়ই আমি তার মুবারক পদদ্বয় ধুয়ে দিতাম ৷ (জেনে রেখো) নিশ্চয়ই তার রাজত্ব আমার দু’পায়ের নীচ 
পৰ্যন্ত পৌছবে ৷ 

এরপর তিনি রসূলুল্লাহ 3%-এর চিঠিটি তলব করলেন এবং তা পাঠ করলেন। এতে ছিল- “বিস্মিল্লা-হির 
রহ্‌মা-নির রহীম! এটা মুহাম্মাদুর রসূলুল্রাহ 38-এর পক্ষ থেকে রোমের মহান ব্যক্তি হিরাক্ল-এর প্রতি । শান্তি 
ধারা সে ব্যক্তির উপর, যিনি সঠিক পথ অনুসরণ করেন। অতঃপর, নিশ্চয়ই আমি আপনাকে ইসলামের আহ্বান 
জানাচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপত্তা লাভ করুন। আপনি মুসলিম হোন, আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান 
করবেন। আর যদি আপনি (ইসলাম থেকে) মুখ ফিরিয়ে নেন, তবে নিশ্চয়ই প্রজাদের অপরাধ আপনার উপর 
আরোপিত হবে। “হে আহলে কিতাব! তোমরা এসো সে কথায়, যা আমাদের ও তোমাদের মধ্যে একই; যেন 
আমরা আল্লাহ ব্যতীত অন্য কারও ‘ইবাদাত না করি, কোন কিছুকেই তার শরীক না করি ..... তবে বল, তোমরা 
সাক্ষী থাক আমরা মুসলিম” পর্যন্ত । এরপর তিনি পত্র পাঠ শেষ করলে তীর নিকটে শোরগোল এবং অযথা 
কথাবার্তা হতে লাগল । এদিকে আমাদেরকে বেরিয়ে আসার নির্দেশ দেয়া হল। আমরা বেরিয়ে এলাম। আবূ 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩০৭ 


সুফ্ইয়ান বলেন, আমরা যখন বেরিয়ে এলাম তখন আমি আমার সঙ্গীদের বললাম, আবূ কাবশার* পুত্রের মর্যাদা 
অনেক বেড়ে গেছে। রোমীয়দের বাদশাহ্‌ও তাকে ভয় করছে। 
তিনি আরও বলেন, সেদিন থেকে রসূলুল্লাহ 3-এর ব্যাপারে আমার দৃঢ় প্রত্যয় হল যে, নিশ্চয়ই তিনি 
বিজয়ী হবেন। অবশেষে আল্লাহ তা'আলা আমার অন্তরে ইসলাম প্রবেশ করিয়ে দিলেন। 
(ই.ফা. ৪৪৫৬, ই.সে. ৪৪৫৮) 


ATA OMA — Lagi US YG A ty LES CAGE HLA ES, (fej t0. 
Al ES El LE ON, Sal NS ALY gs les of of ella ie wl BS - 
hl ie Lo to Soh 8 UE Al SU TEEIY d oam te x ni 550 Le 
LY Roly" J bh BY US BS 
8৫০০-(.../...) হাসান হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) হতে এ একই 
সূত্রে উল্লিখিত হাদীস বর্ণনা করেছেন। কিন্তু এ হাদীসে বাড়িয়ে বর্ণনা করেছেন, “যখন আল্লাহ তা'আলা রোম 
সম্রাট (কায়সার) দ্বারা পারস্যের সেনাদলকে পরাজিত করলেন, তখন তিনি এ বিজয়ের জন্য আল্লাহর কৃতজ্ঞতা 
প্রকাশের উদ্দেশে ‘হিম্‌স’ থেকে ‘ঈলিয়া' (বাইতুল মুকাদ্দাস) পর্যন্ত পায়ে হেঁটে যান আর তিনি তার হাদীসে “এ 
পত্র মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তার রসূলের পক্ষ হতে” এবং ০১১০| শব্দের পরিবর্তে (৮০১০ শব্দ বলেছেন। 

আর তিনি £2১ 4১০১ শব্দের পরিবর্তে ১.১ 4:1১ শব্দ বর্ণনা করেছেন। (ই.ফা, 88৫৭, ই.সে. 88৫৯) 

29 5p A ol ASP ich ale oY HE Lal ls Ll -YV 
২৭. অধ্যায় : বিধর্মী শাসকদের নিকট মহামহিম আল্লাহর প্রতি আহ্বান জানিয়ে 
নাবী 38-এর পত্রাবলী 


4 


EA ALS ty Ee Hn (vv£/vo)-£o. ) 
SAA ABS DE SK ds A ly To ls SSS od CE BG dS od 
FE GA Ae cle gH ALM Ld 
৪৫০১-(৭৫/১৭৭৪) ইউসুফ ইবনু হাম্মাদ মু'নী (রহঃ) ..... আনাস  (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% 
‘কিসরা’ (পারস্যের সম্রাট), ‘কায়সার’ (রোমের সম্রাট) ও নাজাশী এবং অন্যান্য প্রভাবশালী শাসকগণের নিকট 
পত্র লিখেন, যাতে তিনি তাদের আল্লাহর দিকে দা'ওয়াত দেন। ইনি সে নাজাশী নন, খীর জানাযার সলাত নাবী 
3% আদায় করেছিলেন। (ই.ফা. ৪৪৫৮, ই.সে. ৪৪৬০) 
UF a be lio 3 AG LE US LT ah se ty Loe ES, (EN 
HELD se do gH AGL ly 06 5h ales Si G3 oF AL Ln Ll Es 45 
8৪৫০২০(../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ রাযী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) সূত্রে নাবী 3% 
থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তিনি এ কথা বলেননি যে, “তিনি সে নাজাশী নন, যাঁর জানাযার সলাত নাবী 
3% আদায় করেছিলেন।” (ই.ফা. ৪৪৫৯, ই.সে, ৪৪৬১) 


ure SIL vr an OE Yl Er EL. 


“ আৰু কাবশাহু আরবের একজন ভিন্নমতাবলমী ছিল। কারো মতে নাবী -এর নানা, আবার কারও মতে নাবী সন এর দুধমাতা হালিমার স্বামীর 
নাম। (বস্তুত কথাটি ব্যঙ্গাত্মক হিসেবে বলা হয়েছে) (মুখতাসার শারহে মুসলিম, আল্লামা ওয়াহিদুজ্জামান : ৫ম খণ্ড, ৪৮ পৃষ্ঠা) 


Wwww.waytojannah.com 


Contents 


৩০৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
508 ue cn fs us Ect “ ESA al le [8 oo ARES, (--" £০. 
HELA Le co EEE a, KS Hs od te 
৪৫০৩-(.../...) নাস্র ইবনু ‘আলী জাহ্যামী (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে উল্লেখিত হাদীস বর্ণনা 


করেছেন। কিন্তু তিনি এ কথা উল্লেখ করেননি যে, “তিনি সে নাজাশী নন, যার জানাযার সলাত নাবী 3% আদায় 
করেছিলেন।" (ই.ফা. ৪৪৬০, ই.সে. ৪৪৬২) 
OFA EI yd El —YA 
২৮. অধ্যায় : হুনায়ন যুদ্ধ 
O53 IS dy OF US oe 0 de C3 LAT A Hf EES (wvepay- to t 
FE Al JD Ee Shed LE JH JN A Ae 5 le 0 UK AD I lt Of 5 
BE sh 1209 SE Hs FE A UD Sl ie 05 29 SS OG 5 BSL SS 
oie UAL ols DEY, Ladd ch Cb a i E08 A Graf SUES A cle 
Ul BE sh JD Bi GO BT Uy Ae Ub ih 3 Ll Unc BE A J) Gd 
CELL 35 Late isl BE hl UL UR BEE A ILD Ey STO SESS VY 
Hake UE Arh UU sy ULL 0 Si cl Cli ML DE UE le UB Fah 
8 TEV TE 188d UG SH GH GE GAN ce Le Sa hs 
ELIA SO a se 56D wk Bb UN CAN Di by an i GOR Joh 
Sh cP HE JD E55 ETS ETT ETS ELE 
HE A UA Sl 6 abn AS Son FE 0 20 8 ls oY We Jsis 
AA cle JEG 154 hl cia U6. + Lad U5 125 JSS 6 2 be cad SAD 
Me Al UE AS CH Cl Ud SES ALO UY A Le ah 0s Cs 
৪৫০৪-(৭৬/১৭৭৫) আবূ তাহির আহ্‌মাদ ইবনু ‘আমর ইবনু সার্হ (রহঃ) ..... ‘আব্বাস (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি হুনায়নের যুদ্ধের দিন রসূলুল্লাহ 3%-এর সঙ্গে ছিলাম। আমি এবং আবু সুফ্‌ইয়ান ইবনু 
হারিস ইবনু ‘আবদুল মুত্তালিব রসূলুল্লাহ 3%-এর একেবারে সঙ্গেই ছিলাম । আমরা কখনও তার থেকে আলাদা 
হইনি রসূলুল্লাহ স্ একটি সাদা বর্ণের খচ্চরের উপর আরোহণ করেছিলেন। সে খচ্চরটি ফারওয়াহ্‌ ইবনু 
নুফাসাহ্‌ হ্যামী তাকে হাদ্ইয়্যাহ্‌ স্বরূপ দিয়েছিলেন। (তাকে দুলদুল নামে ডাকা হতো ।) যখন মুসলিম এবং 
কাফির পরস্পর সম্মুখ যুদ্ধে লিপ্ত হলো তখন মুসলিমগণ (যুদ্ধের এক পর্যায়ে) পেছনের দিকে পলায়ন করতে 
লাগলেন । আর রসূলুল্লাহ 38 স্বীয় পায়ের গোড়ালি দিয়ে নিজের খচ্চরকে আঘাত করে কাফিরদের দিকে ধাবিত 


করছিলেন। ‘আব্বাস (রাযিঃ) বলেন, আমি তার খচ্চরের লাগাম ধরে রেখেছিলাম এবং একে থামিয়ে রাখার চেষ্টা 
করছিলাম যেন দ্রুত গতিতে অগ্রসর হতে না পারে। আর আবু সুফ্‌ইয়ান (রাযিঃ) তার খচ্চরের 'রেকাব’ 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩০৯ 


'খাউদাজের বন্ধনের পট্টি) ধরে রেখেছিলেন। তখন রসূলুল্লাহ 3% বললেন : হে ‘আব্বাস! আসহাবে সামুরাকে 
আহ্বান করো। ‘আব্বাস (রাযিঃ) বলেন- আর তিনি ছিলেন উচ্চ আওয়াজের অধিকারী ব্যক্তি তখন আমি 
উচ্চেঃস্বরে আওয়াজ দিয়ে বললাম, হে আসহাবে সামুরাহ্‌! তোমরা কোথায় যাচ্ছ? তিনি বলেন,আল্লাহর কসম! 
তা শুনামাত্র তারা এমনভাবে প্রত্যাবর্তন করতে শুরু করলেন যেমনভাবে গাভী তার বাচ্চার আওয়াজ শুনে দ্রুত 
দৌড়ে আসে। এবং তারা বলতে লাগলো, আমরা আপনার নিকট হাযির, আমরা আপনার নিকট হাযির । রাবী 
বলেন, এরপর তারা কাফিরদের সাথে পুনরায় যুদ্ধে লিপ্ত হন। তিনি আনসারদেরকেও এমনিভাবে আহ্বান 
করলেন যে, হে আনসারগণ! রাবী বলেন, এরপর আহ্বান সমাপ্ত করা হলো বানী হারিস ইবনু খাযরাজের 
মাধ্যমে ৷ (তারা আহ্বান করলেন, হে বানী হারিস ইবনুল খাযরাজ ৷) রসূলুল্লাহ 3 স্বীয় খচচরের উপর আরোহিত 
অবস্থায় আপন ঘাড় উঁচু করে তাদের যুদ্ধের অবস্থা দেখেন । তখন রসূলুল্লাহ 38% বললেন : এটাই হলো যুদ্ধের 
উত্তেজনাপূর্ণ চরম মুহূর্ত । রাবী বলেন, এরপর রসূলুল্লাহ 3% কয়েকটি পাথরের টুকরা হাতে নিলেন এবং এগুলো 
তিনি বিধর্মীদের মুখের উপর ছুঁড়ে মারলেন। এরপর বললেন, মুহাম্মাদ 3-এর রবের কসম! তারা পরাজিত 
হয়েছে। ‘আব্বাস (রাযিঃ) বলেন, আমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধের অবস্থান পরিদর্শন করতে গিয়ে দেখলাম যে, যথারীতি 
যুদ্ধ চলছে। এমন সময় তিনি পাথরের টুকরোগুলো নিক্ষেপ করলেন। আল্লাহর শপথ! তখন হঠাৎ দেখি যে, 
কাফিরদের শক্তি নিস্তেজ হয়ে গেল এবং তাদের যুদ্ধের মোড় ঘুরে গেল । (ই.ফা. ৪৪৬১, ই.সে. ৪৪৬৩) 
Me Lr bys dS 0 Lo CB) 2 Lous Al y GEL ESS (. JV) 
"I, Lh 0d 0 LA OG GE Ed AY iy GA ce Cae GT Sa 
A ER Co Sel BV LE Uy Ge RAE Ly 1 
AS ce Hl LAS BE GD dd Dk lS JN 
৪৫০৫-(৭৭/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী 
(রহঃ) হতে একই সূত্রে উল্লিখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি 'ফারওয়াহ্‌ ইবনু নু‘আমাহ্‌ জুযামী' 
কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে, তারা পরাজিত হয়েছে, কাবার রবের কসম! তারা 
পরাজিত হয়েছে কাবার রবের কসম!” তিনি তাঁর হাদীসে এ কথাটিও বাড়তি বর্ণনা করেছেন যে, “অবশেষে 
আল্লাহ তা'আলা তাদেরকে পরাজিত করলেন” । 
রাবী বলেন, আমি যেন নাবী $%-কে তাদের পিছন থেকে দেখলাম যে, তিনি স্বীয় খচ্চরের উপর থেকে 
EC ERE ME LTS TE Tele ৪88৬২, ই.সে. ৪৪৬৪) 


~ CAS wl. J GA ur die EL BU ৬৯% CAE “i a i, (fo) £0. ) 
Ja SA OG C2 Lf HE Sah SUG 0 Ln FE TY oS CHS U8 snl te lil 
fy Ae “i 


৪৫০৬-(../...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি হুনায়নের 
যুদ্ধের দিন নাবী 3%-এর সঙ্গে ছিলাম। ..... এরপর তিনি উল্লিখিত হাদীসটি বর্ণনা করেন। তবে ইউনুস এবং 
মা'মার (রাযিঃ) বর্ণিত হাদীস বর্ণনার দিক দিয়ে অধিক বিস্তারিত এবং পরিপূর্ণ । (ই.ফা. ৪৪৬৩, ই.সে. ৪৪৬৫) 
Ae SE UJ HEE! “ং ue AES 3 চু ~ ~ =~ ECC (LE —£0 NV 


sh se UES EDS LET, BE a JAD cs CAs Y UF HS Ls UH EU 
8৩ 


Wwww.waytojannah.com 


Contents 


“৩১০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


55 ay DIA Ec Fee HO BEG BG YU UG 13 C5 5 1 En ioe OB TS 
Lah as ce FE sh U0 BEE ILO cd DV CSG DG Lb 
ey Gok SY Ge UR, LAE UE 2 58 dl AE of 0 ts Oe Sh 

৪৫০৭-(৭৮/১৭৭৬) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ ইসহাক্‌ (রহঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, 
এক ব্যক্তি বারা (রাযিঃ)-কে বললেন, হে আবু ‘উমারাহ্‌! আপনারা কি হুনায়নের যুদ্ধে পলায়ন করেছিলেন? তিনি 
বললেন, না। আল্লাহর কসম! রসূলুল্লাহ 3% পলায়ন করেননি। বরং তাঁর কয়েকজন হালকা পাতলা, চালাক-চতুর 
তরুণ সাথী, অন্ত্র-শস্ত্র ও বেশী হাতিয়ার বিহীন তারা সরে পড়েন। তীরা এমন একদল তীরন্দাযের মুকাবিলা 
করছিলেন, যাদের তীরের লক্ষ্যস্থল ব্যর্থ হবার নয়। তারা ছিল হাওয়াযিন ও নায্র গোত্রের লোক । তারা 
এমনভাবে তীর ছুড়ছিল যে, লক্ষ্যস্থল ব্যর্থ হওয়ার ছিল না। তখন তারা রসূলুল্লাহ 3%-এর দিকে এগিয়ে এলেন। 
রসূলুল্লাহ 3 সে সময় তার সাদা রঙ্গের খচ্চরের উপর ছিলেন। আর আবু সুফ্‌ইয়ান ইবনু হারিস ইবনু 'আবদুল 
মুত্তালিব (রাযিঃ) একে টেনে নিয়ে যাচ্ছিলেন। তিনি নামলেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন রাবী 
বলেন, যেন তিনি বলেছিলেন: “আমি অবশ্যই নাবী, এ কথা মিথ্যা নয়। আমি ইবনু ‘আবদুল মুত্তালিব" । তারপর 
তিনি স্বীয় সেনাদলকে শ্ৰেণীবদ্ধ করলেন। (ই.ফা. ৪৪৬৪, ই.সে. ৪৪৬৬) 


wl be SUK be 4 2h hse BS daatanl ly Lh TOT MES (.pay- to 
L BE 4h ih ce SA UB EE UG CS C2 El ES UB p18 ol 8TH UN GO 
Ib bn Bt BADD ERAS DIR bn YT HA pol be HS GSS Ty ol 
TH 358 eh OUR oo BE sh JD od Fk IHG IGG AOR tn oy tes 
jb MLD IRL Ud Se th GLK YL Be IH AS Pay C5, 
BEAD 5 0 GIS gH bet YS 8 sf Ll As GS EV U6 
৪৫০৮-(৭৯/...) আহ্‌মাদ ইবনু জানাব মিস্সীসী (রহঃ) ..... আবূ ইসহাক্‌ (রহঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, এক ব্যক্তি বারা (রাযিঃ)-এর নিকট এসে বলল, আপনারা কি হুনায়নের দিনে পলায়ন করেছিলেন? তখন 
তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নাবী 3% পলায়ন করেননি । কিন্তু কিছু সংখ্যক চালাকচতুর হালকাপাতলা 
লোক ‘হাওয়াযিন’ গোত্রের দিকে গিয়েছিল। আর তারা ছিল তীরন্দাজ সম্প্রদায় । তারা তাদের প্রতি তীর ছুঁড়লো, 
যেন সেগুলো পঙ্গপালের পায়ের মত। তখন তারা পিছন দিকে হটে গেল । আর লোকেরা রসূলুল্লাহ 3%-এর কাছে 
এগিয়ে এলো। আবু সুফ্ইয়ান ইবনু হারিস (রাযিঃ) তার খচ্চর টেনে নিয়ে যাচ্ছিলেন। তিনি অবতরণ করলেন 
এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে দুআ করলেন এবং তিনি বললেন : আমি অবশ্যই আল্লাহর নাবী, এ কথা 
মিথ্যে নয়। আমি ইবনু ‘আবদুল মুত্তালিব । “ইয়া আল্লাহ! আপনার সাহায্য অবতীর্ণ করুন” । 
বারা (রাযিঃ) বললেন, আল্লাহর কসম! যুদ্ধের উত্তেজনা যখন ঘোরতর হয়ে উঠত, তখন আমরা তীর 
মাধ্যমে আত্মরক্ষা করতাম । নিশ্চয়ই আমাদের মাঝে বীরপুরুষ তিনিই যাকে যুদ্ধে তার সামনে রাখা হয়, অর্থাৎ 
নাবী 3% । (ই.ফা. ৪৪৬৫, ই.সে. ৪৪৬৭) 


Wwww.waytojannah.com 


Contents 

পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩১১ 

ts So Bs Yb - CE 3 Big — TG Ls cs ty LO Ss (fay tot 
A JD be BUH ok i UX A OH Cle US GEL ol te Ass ES Hh 
hee Gh 0d Uy $0 Bays UT CS "0 5 FEE A ILD Uy HI J OS G5 PG 
Gy, ath sis ce HE Ah UD Co Hy ly ULE I sk Ll 1 it 
Ul Se 5 GS LG U6 9 GA ST Od 3 OU 
৪৫০৯-(৮০/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... আবূ ইসহাক্‌ (রহঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি বারা (রাধিঃ)-এর কাছে শুনেছি, বানী কায়সের এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছিল, আপনারা 
কি ছুনায়নের দিন রসুলুল্লাহ 3 থেকে পলায়ন করেছিলেন? তখন বারা (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ 3% অবশ্য 
পলায়ন করেননি। (তবে ব্যাপার এই ছিল যে,) হাওয়াযিন গোত্রের লোকেরা দক্ষ তীরন্দাজ ছিল। আমরা যখন 
তাদের উপর আক্রমণ করলাম তখন তারা পলায়ন করল। এমন সময় আমরা গনীমাতের মালের দিকে ঝুঁকে 
পড়লাম। তখন তারা ফিরে এসে আমাদের উপর অতর্কিতে তীর ছুঁড়তে শুরু করল। আমি রসূলুল্লাহ 3%-কে তার 
সাদা বর্ণের খচ্চরের উপর দেখতে পেলাম। আর আবূ সুফ্‌ইয়ান ইবনু হারিস (রাযিঃ) খচ্চরের লাগাম ধরে 
রেখেছিলেন। আর নাবী. সু বলছিলেন : “আমি অবশ্যই নাবী, এ কথা মিথ্যে নয়। আমি ইবনু ‘আবদুল 

মুত্তালিব” । (ই.ফা. ৪৪৬৬, ই.সে. ৪৪৬৮) 

Bs Bn 18 DE 3 6 oy sal Lh LOL um CF IRD FED thr to 
AG Cl KS ELE YOM 5 UB I ol of GS HED SH Ue mn 
BS HSA Hone te SH 


৪৫১০-(../..) যুহাইর ইবনু হার্ব মুহাম্মাদ ইবনু মুসান্না ও আবূ বাক্র ইবনু খাল্লাদ ..... বারা (রাষিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, তাকে এক ব্যক্তি বলল, হে আবূ ‘উমারাহ্‌! ..... তারপর অবশিষ্ট হাদীস বর্ণনা করেন। 
এ হাদীস ছিল তাদের বর্ণিত হাদীস থেকে সংক্ষিপ্ত । আর তাদের হাদীস ছিল পূর্ণ । (ই.ফা. ৪৪৬৭, ই.সে. ৪৪৬৯) 


Je 95 Le [EE “ail i th Lb BL > th 1 Sy (Nvwvfary- £0) ) 

Sel Lk 0h Wary Ch Ue HE sh J Eo BIR OH FS LL GG 
SAG oh dS oa SS Ud ce STH Gg MS Ce 0 EL 
ey Cate eals BE Ln ce lh BE ROL fh VEN GO BE be ile 
HB A JD uke CLA Ut ULES GO SEG SAVY Gis CATS Oe SY 
sh U0 5k Lb CS ESN shy hn FEE Ah UD UB sed SH ce Ay bee 
CEA cals” UE HA 3 TELE 58 bn SG bon Ll On Eh of J PE 
UD Ely x 2 Sl HER Capt TA ais ly US aie SL YY UC oie Hl GS US 


Wwww.waytojannah.com 


Contents 


৩১২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪৫১১-(৮১/১৭৭৭) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা 
ইনায়নের দিন রসূলুল্লাহ $-এর সঙ্গে থেকে যুদ্ধ করেছি। যখন আমরা শত্রুদের সম্মুখীন হলাম, তখন এ পর্যায়ে 
আমি অগ্রসর হয়ে একটি টিলার উপর উঠলাম । তখন শত্রুদের এক ব্যক্তি আমার মুকাবিলায় অগ্রসর হলো। আমি 
একটি তীর নিক্ষেপ করলাম, তখন সে আমার থেকে আত্মগোপন করল। আমি তখন বুঝতে পারিনি তার 
ব্যাপারটি কী হয়েছে। তারপর যখন শক্রুদলের প্রতি লক্ষ্য করলাম, তখন দেখতে পেলাম যে, তারা অপর এক 
টিলায় আরোহণ করেছে। তারপর তারা এবং নাবী 3%-এর সাথীরা সামনা-সামনি হলো। তখন নাবী ুু-এর 
সাহাবাগণ পিছনে সরে পড়ল। আমি পরাজিত অবস্থায় এত্যাবর্তন করলাম। তখন আমার পরিধানে ছিল দু'টি 
চাদর। তন্মধ্যে একটি চাদর ছিল বীধা অবস্থায় এবং অপরটি ছিল খোলা। এক পর্যায়ে আমার লুঙ্গিটি খুলে গেল। 
তখন আমি সে দু'টি একত্র করলাম এবং পরাজিত অবস্থায় রসূলুল্লাহ 38-এর কাছ দিয়ে গমন করলাম। আর 
তিনি তখন তাঁর সাদা রং-এর খচ্চরের উপর আরোহিত অবস্থায় ছিলেন। তখন রসূলুল্লাহ 3 বললেন, ইবনুল 
আকওয়া সন্তস্ত অবস্থায় প্রত্যাবর্তন করেছে। এরপর শত্রুরা রসূলুল্লাহ 3ুন্ঠু-কে ঘিরে ফেললো । তখন তিনি স্বীয় 
খচচর থেকে অবতরণ করলেন। তারপর এক মুষ্টি মাটি যমীন থেকে তুলে নিলেন। এরপর তাদের মুখমণ্ডলে তা 
নিক্ষেপ করলেন এবং বললেন, তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। এরপর তাদের সকল মানুষের দু'চোখ-ই সে 
এক মুষ্টি মাটির ধূলায় ভরে গেল। তারা পশ্চাৎ দিকে পলায়ন করলো। আল্লাহ তাআলা এ দ্বারাই তাদেরকে 
পরাস্ত করলেন। এরপর রসূলুল্লাহ ৪% গনীমাতের সম্পদ মুসলিমদের মধ্যে বন্টন করে দিলেন। 


(ই.ফা, ৪৪৬৮, ই.সে. ৪৪৭০) 
il 5558 Gl 14 
২৯. অধ্যায় : তায়িফের যুদ্ধ 
OR be Uh DS IG ah 03 DRS KE of Bo 8 3 Gs (veaary- tory 
3 Dh Se be ST Delt GAL of be cae te de ts BE Ec “a5 
HE ON oil oS ty COE UY + U8 is iia Ul bs cathy Cl BE sh 0 Sts I 
He JE EI KCAL SB 1555 JE ce 1b» FOE sll UL Al OB i ih ey 
HE UL Wd SS anal U5 1k oY FE a I 


৪৫১২-(৮২/১৭৭৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু 
‘আমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% তায়িফবাসীকে অবরোধ করলেন এবং এতে তিনি 
তাদের কাছ থেকে কিছু পেলেন না। এরপর তিনি বললেন, ইনশাআল্লাহ্‌ আমরা ফিরে যাবো। তখন তার 
সাহাবীগণ বললেন, আমরা কি প্রত্যাবর্তন করবো অথচ আমরা তায়িফ জয় করলাম না। এরপর রসূলুল্লাহ $8 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩১৩ 


JE BIE El -Y 
৩০. অধ্যায় : বাদ্রের যুদ্ধ 

UP esl te dl tp Sn GS le Bo dl EES Ee Hf GS (vvapar)j-tolr 
eSB ie lh 5 3 LEG 5 ik, of 0 SS om Ie BY U0 Yo 
Co Uf EA od dh GH sl UD Gs UW JG GE ts LL EG LE Lili 
HE ad J GS-6 Chl oa ws d WH Cd Gd ho WleeY od 
US ELSE EOS LA SE holy ST 0D pe CEL NU a LG Clty 
HS LS UE ob fle a Ce U8 sly UL of be Sg Ft ah J GE 
5 BB CU 3 in EA 25 06 5 0b Bf als ts Shy Lins er, 
Ld 1 838 0 a ks Lr Ges Ke sf i ilo fle SU A dC Usd 
PEL YY Hd ois ooh ly UB Sh 0 sh Cbs a Bl BEF shh ty 
Sk 1 40 

US UG Lk Gy kn ce EY Ely 6 0 oS Eta tin BG ln I NU 
FE ll IAD 5 pala bo AS bl 
৪৫১৩-(৮৩/১৭৭৯) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3-এর কাছে যখন আবু সুফ্ইয়ানের (মাদীনায়) অথ্রাভিযানের সংবাদ পৌছল তখন তিনি সাহাবীদের সাথে এ 
নিয়ে পরামর্শ করলেন। আবু বাক্র (রাযিঃ) এ ব্যাপারে কথা বললেন, কিছু তিনি তার কথার উত্তর দিলেন না। 
এরপর ‘উমার (রাষিঃ) কথা বললেন। তিনি তার কথারও কোন উত্তর দিলেন না। পরিশেষে সা'দ ইবনু ‘উবাদাহ্‌ 
(রািঃ) দণ্ডায়মান হলেন। এরপর তিনি বললেন, হে আল্লাহ্‌র রসূল! আপনি কি আমাদের জবাব আশ! করেন? সে 
আল্লাহর শপথ! যীর হাতে আমার জীবন, যদি আপনি আমাদেরকে আমাদের ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাপিয়ে পড়তে 
বলেন, তবে নিশ্চয়ই আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব। আর যদি আপনি আমাদেরকে নির্দেশ দেন, সওয়ারী হীকিয়ে 
‘বারকুল গামাদ' পর্যন্ত পৌছার জন্য তবে নিশ্চয়ই আমরা তাই করবো। এরপর রসূলুল্লাহ 3% মুসলিমদেরকে 
আহ্বান করলেন। তখন সকলেই রওয়ানা হলেন এবং বাদ্র নামক স্থানে উপনীত হলেন। আর সাহাবীগণের 
সামনে সেখানে কুরায়শের সাধীগণও উপনীত হল। তাদের মধ্যে বানী হাজ্জাজের একজন কৃষ্ণকায় দাস ছিল। 
সাহাবীগণ তাকে পাকড়াও করলেন। তারপর তাকে আবু সুফ্ইয়ান এবং তার সাধীদের সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ 
2 লেন। তথন সে বলতে লাগলো, আবু সুফ্ইয়ান সম্পর্কে আমার কোন কিছু জানা নেই। তবে আবূ জাহল, 
‘উত্বাহব, শাইবাহ্‌ এবং উমাইয়াহ্‌ ইবনু খালাফ তো-উপস্থিত আছে। যখন সে এরূপ বলল তখন তারা তাঝে, 
প্রহার করতে লাগলেন। এমতাবস্থায় সে বলল, হ্যা, আমি আবু সুফইয়ান সম্পর্কে খবর দিচ্ছি। তখন তারা তাকে 
ছেড়ে দিলেন। এরপর যখন তারা পুনরায় আবু সুফ্ইয়ান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন, তখন সে বলল, আবু 


, সুফ্ইয়ান জনগণের মাঝে উপস্থিত আছেন। যখন সে পুনরায় এ একই কথা বলল, তখন ভারা আবার তাকে 
প্রহার করতে লাগলেন। সে সময় রসূলুল্লাহ 3 সলাতে দণ্ডায়মান ছিলেন। অতএব যখন তিনি এ অবস্থা - 


Wwww.waytojannah.com 


Contents 


৩১৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


দেখলেন, তখন সলাত সমাপ্ত করার পর বললেন, সে আল্লাহর শপথ! যার হাতে আমার জান, যখন সে তোমাদের 
কাছে সত্য কথা বলে তখন তোমরা তাকে প্রহার করো, আর যখন সে মিধ্যে কথা বলে তখন তোমরা তাকে ছেড়ে 
দাও । 

এরপর রসূলুল্লাহ 3. ভূমির উপর স্বীয় হাত রেখে বললেন, এ স্থান অমুক বিধর্মীয় ধরাশায়ী হওয়ার স্থান বা 
মৃত্যুস্থল ৷ বর্ণনাকারী বলেন যে, রসূলুল্লাহ 3 যে স্থানে যে বিধর্মীর নাম নিয়ে হাত রেখেছিলেন, সেখানেই তার 
মৃত্যু হয়েছে, এর সামান্যও ব্যতিক্রম হয়নি। (.ফা. ৪৪৭০, ই.সে. 8৪৭২) 


io dL - -। 
৩১. অধ্যায় : মাক্কাহ্‌ বিজয় 
Ae Le ah ee [Eo ESAT wn als ০ ts wn se ES (\vA./AS) cto) 
ua Wa a OG ULL) a EoD ul 58, Hy UN SA ES Coad 
< GS AAPL CEL El SC a0 dd Ups 0 6 be LA A UG on 
UG eS ps Cl ie JE ibe 8 ER Cth Cn EIA UE Bb bles ss 
BE adn UA UH UM ie SS Ja Sc Ge be Bs LE YEA 
cb Esty oA HT ok eso SHES uy ube HS Ce id do 
UH cb A Ld UN TA Ok UN ah 49 U3 gd O51, Bt 
"GL YL SY" J&A IMSL 
EE, Wh Ww A ty 2 Hl U6 ay dw "8 Es Se NS 
“388 ah U3 U8 Ci gh Gil sl Us He Lt Hd US CB oS FE 1 
"Waly EEE U5 2 SUSU so CATS Sp UN লা, Es us dS 
PE -Ub 82 GY 9 He SCG GY 1 Ss ST be Si Cd GG 
bal G8 Oi af IS 53 LEY GAS ORY Ek Ve of all UD UI 
EG OR Hf UG ats So 8G a RED SEG JN Cl a eta La) lt { 
I EE 
th U3 UB 1G Lai on BE All IAD LA sil Cli Lh ls 
AAs A Se EN GR OS 5 1h HG 0 ED BON i BE 
5 BC sry Llsky L8G SY 1 He Sd HU Cad 1S dl cis 
Se UE SSD LSE Ho Be all 134) U8 A Shy a YY 
Ea IH oe BE IAD OH - ON - eg a Sel, ol Ee a) 


Wwww.waytojannah.com 


Contents 


পব (৩৩) জহাদ ও সফর ৩১৫ 
UXO Bs ~ Bh - BS HS wl Sd pia ce Sb - U- ei Ul Ll 
ERI SH Uk Se ob LLG UR all ce of Uh il Hos ST A Lh BE sh 
ll LEG Rd 2S Ly ll ol He ci Ale Sd all A ash te Eh Co bh 
SEY USL ey 
8৪৫১৪-(৮৪/১৭৮০) শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । ‘আবদুল্লাহ 
ইবনু আবূ রাবাহ্‌ (রহঃ) বলেন, আমি একটি প্রতিনিধি দলের সাথে [যার মধ্যে আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-ও ছিলেন] 
রমাযান মাসে মু'আবিয়াহ্‌ (রাযিঃ)-এর কাছে গেলাম। তখন তীরা একে অন্যের জন্য খানা পাকাতেন। আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) অধিকাংশ সময় আমাদেরকে তাঁর বাসস্থানে দা‘ওয়াত করতেন। সুতরাং একদিন আমি তাঁকে 
বললাম, আমিও খানা তৈরী করবো এবং সকলকেই আমার বাসস্থানে দা'ওয়াত করবো। আমি খানা তৈরীর 
নির্দেশ দিলাম । এরপর আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সঙ্গে আমি বিকালে দেখা করলাম এবং বললাম, আজ রাতে. 
আমার বাসায় আপনার দাওয়াত । আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বললেন, আপনি আজ আমার পূর্বেই দা'ওয়াত দিয়ে 
দিলেন, আমি বললাম, হ্যা। আমি সকলকেই দাওয়াত করলাম। তখন আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বললেন, হে 
আনসার সম্প্রদায়! আমি কি তোমাদের সম্পর্কে একটি হাদীস বর্ণনা করবো না? 
তারপর তিনি মান্ধাহ্‌ বিজয়ের ঘটনার বিবরণ দিতে শুরু করলেন। তিনি বললেন, রসূলুল্লাহ 38 মান্ধার 
দিকে অগ্রসর হলেন এবং পরিশেষে তিনি তথায় উপনীত হলেন। এরপর যুবায়রকে মান্ধার একদিকে এবং খালিদ 
ইবনু ওয়ালীদকে অপর দিকে প্রেরণ করলেন। আর আবূ ‘উবাইদাহ্‌ (রাযিঃ)-কে সেসব লোকদের উপর নেতা 
বানিয়ে পাঠালেন যাদের কাছে লৌহ বর্ম ছিলনা । তারা উপত্যকার ভিতরের পথ অবলম্বন করে চললেন। আর 
রসূলুল্লাহ 3 ছিলেন একটি ছোট সেনাদলের মধ্যে । তিনি তাকালেন এবং আমাকে দেখে বললেন, হে আবূ 
" হুরাইরাহ্‌! আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল 38%! আমি উপস্থিত । এরপর তিনি বললেন : আমার নিকট আনসার 
ছাড়া আর কেউ যেন না আসে। শাইবান ব্যতীত অন্য বর্ণনাকারী অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তারপর তিনি 
বললেন : আনসারদেরকে আহ্বান করো । বর্ণনাকারী বলেন, এরপর আনসারগণ তার চারপাশে জমায়েত হলেন। 
এদিকে কুরায়শগণও তাদের বিভিন্ন গোত্রের লোক এবং অনুগতদেরকে একত্রিত করলো। এরপর তারা বলল, 
আমরা তাদেরকে আগে প্রেরণ করব । যদি তাদের ভাগে কিছু জুটে, তবে আমরাও তো তাদের সঙ্গেই আছি। আর 
যদি তারা বিপদের সম্মুখীন হয় তবে তারা আমাদের কাছে যা চাইবে, তাই দিয়ে দেব। এরপর রসূলুল্লাহ 3% 
সাহাবীগণকে বললেন, তোমরা কি কুরায়শের বিভিন্ন গোত্রের লোক এবং তাদের অনুগতদেরকে দেখতে পাচছ? 
এরপর রসূলুল্লাহ 3% তাঁর একহাত অপর হাতের উপর রেখে ইঙ্গিত করলেন, (মাক্কার পথে যারা তোমাদের বাধা 
দেয় তোমরা তাদের খতম করে দিবে।) এরপর বললেন, অবশেষে সাফা পাহাড়ে তোমরা আমার সঙ্গে মিলিত 
হবে। বর্ণনাকারী বলেন, আমরা অগ্রসর হতে লাগলাম । আমাদের মধ্য হতে কেউ যাকে হত্যা করতে চেয়েছে 
তাকে হত্যা করেছে। তাই তাদের মধ্য হতে কেউই আমাদের উপর আক্রমণ করতে সাহস পায়নি । বর্ণনাকারী 
বলেন, তখন আবু সুফ্‌ইয়ান এসে বললেন, হে আল্লাহ্র রসূল 3%! আজ কুরায়শ সম্প্রদায়ের রক্ত হালাল করে 
দেয়া হয়েছে। আজকের পরে আর কোন কুরায়শের অস্তিত্ব থাকবে না। তখন রসূলুল্লাহ 38%. ঘোষণা দিলেন, যে 
ব্যক্তি আবূ সুফ্‌ইয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ । সুতরাং আনসারগণ একে অপরের সাথে বলাবলি করতে 
' লাগল যে, লোকটিকে (রসূলুল্লাহ 38%-কে) স্বদেশের অনুরাগ এবং আত্মীয়-স্বজনের প্রেমে পেয়ে বসেছে। আবু 
হরাইরাহ্‌ (রাযিঃ) বলেন যে, তখনই ওয়াহী অবতীর্ণ হলো। যখন ওয়াহী অবতীর্ণ হতো তখন তা আমাদের নিকট 


Wwww.waytojannah.com 


Contents 


৩১৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


গোপন থাকত না। এঁ সময় কারো সাধ্য হতো না যে, রসুলুল্লাহ ই-এর দিকে চোখ তুলে দেখে যতক্ষণ না 
ওয়াহী শেষ হতো। এরপর যখন ওয়াহী শেষ হলো, তখন রসূলুল্লাহ 33% বললেন, হে আনসার সম্প্রদায়! তীরা 
বললেন, হে আল্লাহ্র রসূল! আমরা আপনার কাছে হাজির। তখন তিনি বললেন : তোমরা কি বলেছ যে, 
“লোকটিকে স্বদেশের অনুপ্রেরণায় পেয়ে বসেছে" । তখন তারা বললেন, এ রকম কিছু হয়েছে। রসূলুল্লাহ 3 
বললেন: কখনও না! নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা এবং তীর প্রেরিত রসূল । আমি আল্লাহর উদ্দেশে স্বদেশ ত্যাগ 
করে তোমাদের কাছে গিয়েছি। আমার জীবন ও মরণ তোমাদের সাথে। তারা কাদতে কাদতে নাবী ফ¥ু-এর 
দিকে অগ্রসর হলেন এবং বলতে লাগলেন, আল্লাহর শপথ! আমরা যা বলেছিলাম, তা ছিল আল্লাহ ও তার রসূলের 
প্রতি আমাদের ভালবাসা ও দুর্বলতার কারণে। এরপর রসূলুল্লাহ 38% বললেন, নিশ্চয়ই আল্লাহ ও তাঁর রসূল 
তোমাদের বক্তব্য বিশ্বাস করেন এবং তোমাদের ওজর গ্রহণ করেছেন। বর্ণনাকারী বলেন, এরপর মান্কার জনগণ 
আবু সুফইয়ানের বাড়ীর দিকে চলে গেল (জীবন রক্ষার জন্যে) আর অন্যান্য মানুষ আপন ঘরে দরজা বন্ধ করে 
বসে রইল । এরপর রসূলুল্লাহ 3 হাজৃর ‘আসওয়াদ'-এর নিকবটবর্তী হয়ে তাকে চুম্বন করলেন এবং বাইডুল্লাহ 
শারীফের তাওয়াফ করলেন। এরপর তিনি বাইতুল্লাহর কাছে থাকা একটি মূর্তির নিকটবর্তী হলেন, যাকে তারা 
উপাসনা করতো ৷ রসূলুল্লাহ 38%-এর হাতে তখন একটি ধনুক ছিল, তিনি এর এক প্রান্ত ধরে রেখেছিলেন। যখন 
তিনি মূর্তিটির নিকটবর্তী হলেন তখন তিনি তা দ্বারা এর চোখে খুঁচাতে লাগলেন এবং বললেন, “সত্য আগমন 
করেছে এবং বাতিল (মিথ্যা) চলে গেছে।” এরপর বাইতুল্লাহর তাওয়াফ শেষে তিনি সাফা পাহাড়ের দিকে 
গেলেন। এরপর তাতে আরোহণ করে বায়তুল্লাহর দিকে চেয়ে দেখলেন এবং দু'হাত উঁচু করে আল্লাহর কৃতজ্ঞতা 
প্রকাশ করলেন এবং তার যা প্রার্থনা করার ছিল তাই প্রার্থনা করলেন। (ই.ফা. ৪৪৭১, ই.সে, ৪৪৭৩) 


EBS aR) bo Fox th Sl BS 5 a) ty al He A, (.../At)- too 
Gs Cl 1 mad dN LS AX GAY le UAT 5 UG oh a 
ALT 3 Se 03 Sy ad Ch IN a J 
৪৫১৫-(৮৫/...) ‘উবাইদুল্লাহ ইবনু হাশিম (রহঃ) ..... সুলাইমান ইবনু মুগীরাহ্‌ (রাযিঃ) থেকে উক্ত সানাদে 
এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে তার হাদীসে অতিরিক্ত এ কথা উল্লেখ রয়েছে যে, তারপর তিনি তার এক হাত 
অপর হাতের উপর রেখে ইঙ্গিত করে বললেন, তোমরা তাদেরকে শেষ করে দাও। এতে আরো উল্লেখ রয়েছে 


যে, তখন তারা বললেন, হে আল্লাহ্‌র রসূল $8! আমরা এ রকম কিছু বলেছি। তখন তিনি বললেন, তাহলে 


আমার নামের কী আর থাকবে। সুতরাং এমনটি কখনো হবে না। আমিতো আল্লাহর বান্দা ও রসূল । 
(ই.ফা, ৪৪৭২, ই.সে. ৪৪৭৪) 


bs BS ES OLS SBS Ce SAD AE Ly all Ke SS JAY) 

KUALA S53, OEE od OB ne cd UH U6 UD oh ll Ae oe lh Ul LL 
Hs DY 1S RS LA LA UG cl Gs SG al Ug CO sy bs 
dh JA Ee BS J Woh LS CS FE JL bo Ei A GG CB Wo 
des SI Ld se Ry chad Ah ce AT Ch ME Uk ccd es Fe 
IEE PS EES NAN TEN LIOR UG JE oh Sh Hh ck Fe 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩১৭ 


AILS UTE AGED 1S IN LG. SS UU UF A La ie ly 
Yh sg LA FUG Bah Siete Uy SUS co Lid Eno y ls fT 
GOR ot ff 05 Kay Hl al wots Ban HE ll JD wa JN yal 
8 Cs te BE Ah ID Ub OE AUG GSS OY OF ELE cil AN UD 
Hn El aR dl ad 58 20 SELL ba Ge ELA ol ry bal 8 Ue oof 
LE on El tn U6 HG al JL fo AG USS AR pb LES SO BI SA 
HEAR SLs te LU -pta CO Ly A UB ALR ESS Sn B 
dy oh U6 as AL be JY Ck Le aly 1G ELL CLV HSU Ul 6s 2d 
SOS SEY BD 
৪৫১৬-(৮৬/...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু রাবাহ্‌ (রাধিঃ) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমরা ভ্রমণ করে মু'আবিয়াহ্‌ ইবনু আবূ সুফ্ইয়ান (রাযিঃ)-এর নিকট 
গেলাম। আমাদের মধ্যে তখন আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-ও ছিলেন। প্রত্যেকেই একদিন তীর সাথীর জন্য খানা 
তৈরী করতেন। একদিন আমার পালা আসল । তখন আমি বললাম, হে আবূ হুরাইরাহ্‌! আজতো আমার পালা। 
অতএব সকলেই আমার বাসস্থানে এলেন, তখনও খানা রান্না করা শেষ হয়নি। তখন আমি বললাম, হে আবূ 
হুরাইরাহ্‌! আপনি যদি আমাদেরকে খানা তৈরীর পূর্ব পর্যন্ত রসূলুল্লাহ 38%-এর কোন হাদীস বর্ণনা করতেন! (তবে 
ভাল হতো) অতএব তিনি বললেন, আমরা মাক্কাহ্‌ বিজয়ের দিন রসূলুল্লাহ 3%-এর সঙ্গে ছিলাম । তখন খালিদ 
ইবনু ওয়ালীদ (রাযিঃ)-কে ডানদিকের বাহিনীর এবং যুবায়র (রাযিঃ)-কে বাম দিকের বাহিনীর নেতৃত্ব প্রদান 
করলেন। আবূ ‘উবাইদাহ্‌ (রাযিঃ)-কে পদাতিক বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করলেন প্রান্তর অতিক্রম করার 
জন্য । এরপর তিনি বললেন, হে আবূ হুরাইরাহ্‌! আনসারদেরকে আমার কাছে আসার জন্য আহ্বান কর । অতএব 
আমি তাদেরকে আহ্বান করলাম। এরপর তারা দ্রুত আসলেন। তখন তিনি বললেন হে আনসার সম্প্রদায়! 
তোমরা কুরায়শদের বিভিন্ন গোত্রের বিরাট জমায়েত কি দেখতে পাচ্ছ, তারা সবাই বলল হ্যা। অতএব তিনি 
বললেন, আগামীকাল যখন তোমরা (যুদ্ধক্ষেত্রে) তাদের মুকাবিলা করবে তখন তাদেরকে সম্পূর্ণ নির্মূল করে 
দেবে। তারপর তাঁর ডান হাত বাম হাতের উপর রেখে ইঙ্গিতে বললেন : তাদেরকে সমূলে বিনষ্ট করে দেবে। 
তারপর বললেন : আমার সাথে তোমাদের একসাথে হওয়ার জায়গা সাফা পাহাড় বর্ণনাকারী বলেন, সেদিন যে 
কোন বিধর্মী আনসারদের লক্ষ্যস্থলে পড়েছে, তাকেই তারা নির্মূল করেছে। এরপরে রসূলুল্লাহ 3% সাফা পাহাড়ের 
উপর আরোহণ করলেন। তখন আনসারগণ তথায় উপনীত হয়ে সাফা পাহাড় ঘিরে ফেললো। ইত্যবসরে আবু 
সুফ্‌ইয়ান এলেন এবং বললেন, ইয়া রসূলাল্লাহ! কুরায়শদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। আজ থেকে আর কোন 
কুরায়শের অস্তিত্ব থাকবে না। এরপর রসূলুল্লাহ 3% বললেন, যে ব্যক্তি আবূ সুফ্ইয়ানের বাড়িতে প্রবেশ করবে 
সে নিরাপত্তা পাবে। যে অস্ত্র ফেলে দিবে সেও নিরাপদ এবং যে স্বীয় গৃহের দরজা বন্ধ করে রাখবে সেও নিরাপত্তা 
পাবে। তখন আনসারগণ বলাবলি করছিল যে, এ লোকটিকে (রসূলুল্লাহ 3%%-কে) স্বীয় গোত্রের ভালবাসা এবং 
স্বদেশের অনুরাগে পেয়ে বসেছে। এমতাবস্থায় রসূলুল্লাহ 8%-এর উপর ওয়াহী নাযিল হলো। এরপর তিনি 
জিজ্ঞেস করলেন, তোমরাই কি বলেছিলে যে, “এ লোকটিকে (মুহাম্মাদ 38%-কে) স্বীয় গোত্রের ভালবাসা এবং 
স্বদেশের অনুরাগে পেয়ে বসেছে।” সাবধান! তোমরা কি জান আমার নাম কী? এ কথাটি তিনি তিনবার 
88 f 


Wwww.waytojannah.com 


Contents 


৩১৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


বলেছেন। আমি হলাম মুহাম্মাদ, আল্লাহর বান্দা এবং তার রসূল । আমি আল্লাহর নির্দেশেই তোমাদের কাছে 
হিজরত করেছি। আমার জীবন ও মরণ তোমাদের জীবন ও মরণের সাথে সম্পৃক্ত । তখন তাঁরা বলল, আল্লাহর 
শপথ! আমরা এ কথা বলেছিলাম আল্লাহ ও তাঁর রসূলের প্রতি দুর্বলতার কারণে । (যেন তিনি আমাদেরকে ছেড়ে 
না যান।) নিশ্চয়ই আল্লাহ ও তার রসূল তোমাদের সত্য বলে গ্রহণ করেছেন এবং তোমাদের ওজর কবল 
করেছেন । (ই.ফা. ৪৪৭৩, ই.সে. ৪৪৭৫) 
Hdl SA on pL) DV  -r1 
৩২. অধ্যায় : কাবার চারপাশ থেকে মূর্তিসমূহ দূরীকরণ 
5 bil, - CAE tal ls CL 32 dit EEE [ES (1vaYfAv)- to \V 
Ob dl io Lp Ae of LF Be C3 0 58 oo A Us Oe GS 15 - a 
0) U8 5 OF 2h UALS 93 Cs bins BSE Ih US Ce BE ‘al Ee 
PRES a5 Cs Cy JHE ios Cy Bal 0) Cis SE UH © Ub x5, sa 
~~ 
৪৫১৭-(৮৭/১৭৮১) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আমর আন্‌ নাকিদ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী এর হাতে একটি ছড়ি (কাঠি) ছিল তিনি তা দিয়ে 
মূর্তিগুলোকে খৌচা দিচ্ছিলেন এবং বলছিলেন : “সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে; মিথ্যাতো বিলুপ্ত 
হবারই"- (সূরা বানী ইসরাঈল ১৭: ৮১)। “সত্য এসেছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে না পারে 
পুনরাবৃত্তি করতে”- (সূরা সাবা ৩৪ : ৪৯)। ইবনু আবু ‘উমার গে! £5 (বিজয়ের দিন) কথাটি অতিরিক্ত বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪৪৭৪, ই.সে. ৪৪৭৬) 
Ul 35 Se te CASS A Lh Ee CAA ke Lh LS IES (dj tONA 
Le Bas J UE GISY KN KS ly LAT Ik cd ALY ig ps of OF ok bh 
৪৫১৮-(../...) হাসান ইবনু ‘আলী হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু আবূ নাজীহ্‌ হতে 
এ সানাদে উল্লিখিত হাদীস, আয়াতের শেষ ২১ (বিলুপ্ত হবারই) পর্যন্ত বর্ণনা করেছেন। কিন্তু তিনি অপর 
আয়াতটি বর্ণনা করেননি। আর তিনি ১ (মূর্তি, পূজার বেদী) শব্দের পরিবর্তে ০ (মূর্তি) শব্দ ব্যবহার 
করেছেন। (ই.ফা. ৪৪৭৫, ই.সে. ৪৪৭৭) 
Cs le AB SY rr 
৩৩. অধ্যায় : বিজয়ের পর কুরায়শদের ধর্মত্যাগের অপরাধে কতল করা হবেনা 
ur Ls): ur EEL oe ur ale EE i “ং x ES 3d EE (YvAY/AAY to NA 
Hye IC LS U6 PE Ll Che UB anh LF ahh th A SE ASA UN এ 
Lh rl rsd lh Bs Le: i 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩১৯ 


৪৫১৯-(৮৮/১৭৮২) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ)..... ‘আবদুল্লাহ ইবনু মুতী' (রহঃ)-এর পিতা 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নাবী $%-কে মাক্কাহ্‌ বিজয়ের দিন বলতে শুনেছি যে, আজকের 
দিনের পর কিয়ামাত পর্যন্ত কুরায়শগণকে (ধর্মত্যাগের অপরাধে ও যুদ্ধে) হত্যা করা হবে না।* 

(ই.ফা. ৪৪৭৬, ই.সে. ৪৪৭৮) 
AUG Hs JE NTs ALY ie SES ES al Bo Ss IH EES (..aayrtor 
abt BE 4 JA LG eld LL US pale TE EB UE tn 

৪৫২০-(৮৯/...) ইবনু নুমায়র (রহঃ) ..... যাকারিয়্যা (রহঃ) হতে এ সূত্রে উল্লিখিত হাদীস বর্ণনা 
করেছেন। কিন্তু তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন যে, কুরায়শদের মধ্য থেকে কোন ‘আসী ইসলাম গ্রহণ করেনি, 
মুতী‘ ব্যতীত, তার নাম ছিল ‘আসী (অবাধ্য) কিন্তু রসূলুল্লাহ 38% তার নাম রাখলেন মুতী' (অনুগত) । 


(ই.ফা. ৪৪৭৭, ই.সে. ৪৪৭৯) 


ALAN dD cla lt 
৩৪. অধ্যায় : হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে 
Ob GE od te ds ES oh BS dg nl Bode 5 all TES GED (varfa.)- oN) 
2 CSE Co BE Gd C5 etal A of 0 ie CS Uk cng OH ches 
A Uo Hf Bb Sk al JAD UAE SY HE on al UD Lots Ale CHE Le Vi " TAG Th 
Cg UE U8 obs FE La DOG LC hy GC UB on AS La BG Lal UB Gs 
DA Ob YY pes VES YT BE ig ath i 1S 1b 
53 UG CH UG LY Lk Uy GED of 
৪৫২১-(৯০/১৭৮৩) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আম্বারী (রহঃ) ..... বারা ইবনু “আযিব (রাযিঃ) হতে বর্ণিত 
যে, ‘হুদাইবিয়াহ্‌ দিবসে' ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) নাবী 38% এবং মুশরিকদের মধ্যে সন্ধিপত্র লিপিবদ্ধ 
করলেন, “এ সন্ধিটি লিখিয়েছেন মুহাম্মাদুর রসূলুল্লাহ 3% ৷ তখন তারা বলল, ‘রসূলুল্লাহ’ কথাটি লেখবেন না। 
যদি আমরা বিশ্বাস করতাম যে, আপনি আল্লাহর রসূল, তবে তো আপনার সাথে আমরা যুদ্ধ করতাম না। তখন 
নাবী 3% ‘আলী (রাযিঃ)-কে বললেন, এ অংশটি কেটে দাও । তখন ‘আলী বললেন, আমি তা কেটে দেয়ার লোক 
নই । এরপর নাবী 38%-ই নিজ হাতে তা কেটে দেন। বর্ণনাকারী বলেন, সন্ধির একটি শর্ত এই ছিল যে, তারা 
মাক্ধায় প্রবেশ করে তিন দিন অবস্থান করতে পারবে এবং তখন তারা কোন অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না। কিন্তু 
কোষবদ্ধ তলোয়ার নিয়ে প্রবেশ করতে পারবে। 
আমি আবু ইসহাক্‌কে জ্িজ্ঞেস করলাম, ৮5% 06% এর অর্থ কী? তখন তিনি বলেন, এর অর্থ খাপ 
এবং এর মধ্যে যা থাকে । (ই.ফা. ৪৪৭৮, ই.সে. ৪৪৮০) 


৯ স্যাম নাবাবী (রহঃ) বলেন, এর অর্থ হলো এরপর আর কোন কুরায়শ অমুসলিম থাকবে না । (মুখতাসার শারহে মুসলিম লিন নাবাবী, আল্লামা 
ওয়াহিদুজ্জামান; ৫ম খণ্ড, ৬১ পৃষ্ঠা) 


Wwww.waytojannah.com 


Contents 


৩২০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 

Ue A ES ORD Ly LL EES YU LE LG cial 1 LOL ES Lgay-torry 

Us Le Tis All A BE ah I) elle Cd 9% mde Ch A cis UB GE ofl 

CS Ls Ti all SE SE BE SD Ay 68 5 all JL) SOL CEES I ts 
৪৫২২-(৯১/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব ((রাযিঃ) হতে 

বর্ণিত । তিনি বলেন, যখন রসূলুল্লাহ 3% হুদাইবিয়াবাসীদের মধ্যে সন্ধি করলেন, ‘আলী (রাযিঃ) উভয়ের মধ্যে 

একটি সঙ্ধিপত্র লিখলেন। তিনি বলেন, ‘আলী (রাযিঃ) লিখলেন, মুহাম্মাদুর রসূলুল্লাহ, তারপর মু'আয বর্ণিত 

হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি তার হাদীসে 55 ৬ কথাটি উল্লেখ করেননি । 

(ই.ফা. ৪৪৭৯, ই.সে. ৪৪৮১) 
se CF Une eat LE C3 LG LS Lal C2 GEL ES (yany-torr 
sl oe BEL off be EES UST ng 0 ce Ul - SEY billy — 59 
Rs YY ES Yo BSE Ue FEE RS Uf ce AE A la eth Se BE al nal Cd U6 
"a Ae U5 ihe Uy SEG TT LG Vo UR in SS BLES YS HH tal pa 
ODE 4 A ID Ho Le Cli Cis om oS SAD all as Gg Bl cis) 
Y alr, Y Le JB WE! 0 the Ab al Ae ty Lo Lt og WG ah JAD oh 
BSG es Bl al Xe LY Ey WL LE UE CEG af BE al ILD UG 
"JS hy ISL EDS Eb Gala LS te 2 DAT TR LL 1h el 25 OS Uf Ck ad 

EA 

EE MEG UE HY 8 RE CHUN, 

৪৫২৩-(৯২/...) ইস্হাক ইবনু ইব্রাহীম হানযালী ও আহ্‌মাদ ইবনু জানাব মিসৃসীসী (রহঃ) ..... বারা 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী $% যখন বাইতুল্লাহ শারীফের নিকট বাধাগ্রস্ত হলেন, তখন মাক্কাবাসীরা 
এ মর্মে তার সঙ্গে সন্ধি করলো যে, (পরবর্তী বছর) তিনি মাক্কায় প্রবেশ করবেন এবং সেখানে তিনদিন অবস্থান 
করবেন এবং কোষবদ্ধ তরবারি ছাড়া আর কিছু নিয়ে সেখানে প্রবেশ করবেন না এবং কোন মাক্কাবাসী কাউকে 
নিয়ে মাক্কাহ্‌ থেকে বেরিয়ে যেতে পারবেন না। পক্ষান্তরে তার সাথীদের কেউ যদি সেখানে থেকে যেতে চায়, 
তবে তাকে বারণ করবেন না। তখন তিনি ‘আলী (রাযিঃ)-কে বললেন : আমাদের মধ্যকার শর্তগুলো এভাবে 
লিখে নাও : বিসৃমিল্লা-হির রহ্‌মা-নির রহীম ..... এ হচ্ছে সেই সন্ধি যা মুহাম্মাদ রসূলুল্লাহ 3 চূড়ান্ত করেছেন। 
তখন মুশ্রিকরা তাকে বলল, আমরা যদি আপনাকে আল্লাহর রসূলই জানতাম তবে আপনার অনুসরণই করতাম, 
বরং লিখুন, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ । তখন তিনি ‘আলী (রাযিঃ)-কে তা মুছে ফেলতে নির্দেশ দিলেন। ‘আলী 
(রাযিঃ) বললেন, আল্লাহর কসম! আমি তা মুছতে পারব না। তখন রসূলুল্লাহ 3% বললেন : তাহলে আমাকেই সে 
স্থান দেখিয়ে দাও । তিনি সে স্থান দেখিয়ে দিলেন আর তিনি তা (স্বহস্তে) মুছে ফেললেন এবং লিখালেন মুহাম্মাদ 
ইবনু ‘আবদুল্লাহ । তারপর (পরের বছর তিনি সাহাবাদের নিয়ে তাশরীফ আনলেন) সেখানে তিনি তিনদিন 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩২১ 


অবস্থান করলেন। যখন তৃতীয়দিন সমাগত হলো, তখন তারা ‘আলী (রাধিঃ)-কে বললেন এটা হচ্ছে তোমার 
সাধীর শর্তের স্থিরীকৃত শেষ দিবস। তাঁকে বেরিয়ে যেতে বলে দাও। তখন তিনি তাঁকে এ সম্পর্কে অবহিত 
করলেন। তিনি বললেন, হ্যা । এরপর তিনি বেরিয়ে গেলেন। 


ইবনু জানাব এ. স্থলে এ বলে বর্ণনা করেছেন। (ই.ফা, ৪৪৮০, ই.সে. ৪৪৮২) 

be 3h Lp Als ty WS [EC le Bo di dd Ss [Eee (\vaffaT)- {ot 
CAL 2h hs Lil Lael BEE Ll Oh ye 3 Uh ind BE Ae CGAY idl 
Hh wy SS Ll of pal A All pig Ce 5 Ch sl poly Cf Ie OU ed 
Fl Te sls O UY sh AOS Ee 558 A ILD HOt toe Ug" J 
5H Eke 20 te 0] BE A le Ub A Ae ob Le te UES)" BE al J 
2 be E25 0 8 Fd 08 1S CS al UF GB Ue td be GG 9 ie 
CEES EAS A Ga Mate Gel as AD Il 
৪৫২৪-(৯৩/১৭৮৪) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, কুরায়শরা 
নাবী সু-এর সাথে সন্ধি করল । তাদের মধ্যে সুহায়ল ইবনু '‘আম্রও ছিল। তখন নাবী $ ‘আলী (রাযিঃ)-কে 
বললেন : লিখ “বিসৃমিল্লা-হির রহ্‌মা-নির রহীম' ৷ সুহায়ল বলল, কি বিসৃমিল্লা-হ? আমরা তো জানি না বিস্মিল্লা- 
হির রহ্মা-নির রহীম কী? তবে আমরা যা জানি বি ইস্্‌মিকা আল্লাহুম্মা, তাই লিখ। তারপর নাবী 3% বললেন: 
লিখ, মুহাম্মাদ রসূলুল্লাহ 3%-এর পক্ষ থেকে । তখন তারা বলে উঠলো, আমরা যদি আপনাকে আল্লাহর রসূলই 
জানতাম, তাহলে তো আমরা আপনার অনুসরণই করতাম । বরং আপনি আপনার নাম এবং আপনার পিতার নাম 
লিখুন” তখন নাবী 38% বললেন : লিখ, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহর পক্ষ থেকে। তারা নাবী 8ু%-এর উপর এ 
মর্মে শর্ত আরোপ করলো যে, যারা আপনাদের নিকট থেকে চলে আসবে, আমরা তাকে ফেরত পাঠাবো না, কিন্তু 
আমাদের কেউ যদি আপনাদের নিকট চলে যায়, তবে আপনারা তাকে অবশ্যই ফিরিয়ে দেবেন । তখন সাহাবাগণ 
বললেন, “হে আল্লাহ্র রসূল! আমরা কি এরূপ লিখবো? জবাবে তিনি বললেন, হ্যা। আমাদের মধ্য থেকে কেউ 
যদি তাদের কাছে যায় তবে আল্লাহই তাকে (রহমাত থেকে) সরিয়ে দিয়েছেন এবং তাদের মধ্য থেকে যে 

আমাদের কাছে আসবে (তাকে ফেরত দিলেও) আল্লাহ অচিরেই তার কোন ব্যবস্থা ও পথ বের করে দেবেন। 
(ই.ফা. ৪৪৮১, ইসে, ৪৪৮৩) 

< wl Es, Cc Ss ww all EF Ec eo el ud EE si Ee RL 
. OB, of be 3 of Gr sp BS fe ls D5 Se BS ca BS Bll UE, 
SH BEA ps BEE 2d J) Ea US LEC 1 aed 5 Ll EE IE che 29 LL LS den Fl 
lh ts ee 8 SL Lo BE sh J LH US gh pal fs Wy Ch Ys 
DS Ll 6 PE U8 Jb cb AS SS ce LI sh JD GUS BEE J 
UGE EG Al pss CL 0 Us of BED Gh at US “ob 08 Dl BL 5 
Er Sb ht os Hl LE Go J6 AS a RLS bo A dD cd Sh HG 


Wwww.waytojannah.com 


Contents 
৩২২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


08 Di ASE To 8 DES OA oh Nb JH ce AS SB sb Ld GU Vb 
UO LS 0G UB ey CG 5 p6 Cl 209 Bim of RY os OOS Ub si 
GURY TAG Le od LLL dl BE al I ke OA USE UG 1 Hh ES tT 
CRTs Hs CLG a5 Nh ES A I 

৪৫২৫-(৯৪/১৭৮৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... আবুল ওয়ায়িল (রাযিঃ) 

হতে বর্ণিত । তিনি বলেন, সাহ্‌ল ইবনু হুনায়ফ (রাযিঃ) সিফ্‌ফীন দিবসে উঠে দীড়ালেন এবং বললেন, “হে লোক 
সকল! তোমরা নিজেদের অভিযুক্ত মনে করবে। আমরা হুদাইবিয়ার দিন রসূলুল্লাহ 3%-এর সাথে ছিলাম । আমরা 
এটিকে যুদ্ধ মনে করলে সেদিন অবশ্যই আমরা যুদ্ধ করতাম । এটি হচ্ছে সেই সন্ধির কথা যা রসূল 3% এবং 
মুশরিকদের মধ্যে হয়েছিল। তখন ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) রসূলুল্লাহ 3%-এর নিকট এসে বললেন, “হে 
আল্লাহ্‌র রসূল! আমরা কি সত্যের উপর নই, আর তারা বাতিলের উপর নয়”? তিনি বললেন : “হ্যা, তাই ৷” 
তিনি আবার জিজ্ঞেস করলেন, আমাদের নিহতরা কি জান্নাতী এবং তাদের নিহতরা কি জাহান্নামী নয়?” তিনি 
বললেন : হ্যা । তখন তিনি বললেন, তাহলে কী কারণে আমরা দীনের ব্যাপারে লাঞ্ছনা মেনে নিয়ে ফিরে যাবো, 
অথচ এখনো এ ব্যাপারে তাদের ও আমাদের মধ্যে আল্লাহর কোন ফায়সালা আসেনি? তখন রসূলুল্লাহ 3% 
বললেন : হে খাত্তাব পুত্র! নিঃসন্দেহে আমি আল্লাহর রসূল । আর তিনি অবশ্যই কখনো আমাকে ধ্বংস করবেন 
না। রাবী বলেন, তখন ‘উমার (রাযিঃ) চলে গেলেন। তিনি ক্রোধে ধৈর্যধারণ করতে পারছিলেন না । তাই তিনি 
আবু বাক্রের কাছে এলেন এবং তাকে বললেন, হে আবূ বাক্র! আমরা. কি হকের উপর এবং তারা কি বাতিলের 
উপর নয়? তিনি বললেন, অবশ্যই । আবার তিনি বললেন, “আমাদের নিহতরা কি জান্নাতী এবং তাদের নিহতরা 
কি জাহান্নামী নয়? তিনি বললেন, নিশ্চয়ই । তখন তিনি বললেন, “তাহলে কী কারণে আমরা আমাদের দীনের 
ব্যাপারে লাঞ্ছনা নিয়ে ফিরে যাবো, অথচ এখনো এ ব্যাপারে আমাদের এবং তাদের মধ্যে আল্লাহ কোন ফায়সালা 
দেননি? তখন তিনি বললেন, হে খাত্তাব তনয়! নিশ্চয়ই তিনি আল্লাহর রসূল 38% । আল্লাহ কখনও তার বিনাশ 
করবেন না। রাবী বলেন, এরপর রসূলুল্লাহ $%-এর প্রতি বিজয়ের সুসংবাদ নিয়ে কুরআন অবতীর্ণ হলো। তখন 
তিনি ‘উমারকে ডেকে পাঠালেন এবং তার সম্মুখে তা পাঠ করলে তখন তিনি বললেন, “হে আল্লাহ্র রসূল! একি 
বিজয়?” তিনি বললেন, হ্যা । তখন তার অন্তর শান্ত হলো এবং তিনি ফিরে গেলেন। (ই.ফা. ৪৪৮২, ই.সে. 8৪৪৮৪) 


sl SS Yu Ss e Al Se Lp Soy sO Ly Le Eee sf BS, (...f40)- tov 
AY SIO 1g OA Ud Chey U8 EE CF Ue Chale Ub GS Le aS oo Hg 
Ui ny Le ly S55 BEE A JO HATS il 5 Sk ofS OS 
A Yds A dG els dd ck 

Ad Sts AS 
৪৫২৬-(৯৫/...) আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল 'আলা ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) 
ea শাকীক (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, সিফফীন দিবসে সাহ্‌ল ইবনু হুনায়ফ (রাযিঃ)-কে আমি বলতে 


শুনেছি, হে লোক সকল! তোমাদের নিজেদের অভিমতকে অভিযুক্ত মনে করবে। আল্লাহর কসম! আমি আবূ 
জান্দালের সে দিনটি দেখেছি। যদি আমার রসূলুল্লাহ 3%-এর আদেশ প্রত্যাখ্যান করার সাধ্য থাকতো, তবে 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩২৩ 
অবশ্যই তা প্রত্যাখ্যান করতাম । আল্লাহর কসম! আমরা আমাদের তরবারি স্বীয় গর্দানে উঠাতাম না যতক্ষণ না 
আমাদের কোন বিষয় বোধগম্য ছিল। কিন্তু তোমাদের এ ব্যাপারটির কথা তার বিপরীত । 

ইবনু নুমায়র তার বর্ণনায় 4 ] (কোন ব্যাপারে) কথাটি উল্লেখ করেননি। (ই.ফা. ৪৪৮৩, ই.সে, 88৮৫) 
eh Hf BG CAA be Uh GEL dt of ty DLE IE (pec tov 
bt ld Leis ds ALLY ig ed of LASS iS GB ao 
8৫২৭-(../..) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ও আবু সা'ঈদ আশাজ্জ .....'আ‘মাশ (রহঃ) হতে 
উক্ত সানাদে বর্ণনা করেছেন। তবে তাদের হাদীসে ৬১১% 4 4 (আমাদের ঘাবড়িয়ে দেয়) উল্লেখ রয়েছে। 
স্‌ " (ই.ফা. ৪৪৮৪, ইসে, ৪৪৮৬) 
ff 0 dis 5 SL be LA ff Ee LAID Mea LS AID ES (fac OTA 
© AD SiS ce HO gh Uk olay EE CD Ue Cis Ul, of te mah 
as tie le od Yas od he US CF sh UL HS nil hs Sk of 
৪৫২৮-(৯৬/...) ইব্রাহীম ইবনু সা‘ঈদ জাওহারী (রহঃ) ..... আবূ ওয়ায়িল (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি সাহল ইবনু হুনায়ফ (রাযিঃ)-কে সিফ্ফীনে বলতে শুনেছি, “তোমরা তোমাদের নিজেদের মতকে 
তোমাদের দীনের ব্যাপারে অভিযুক্ত মনে করবে। কারণ আমি আবূ জান্দালের দিনটি প্রত্যক্ষ করেছি। যদি আমার 
সেদিন রসূলুল্লাহ 3র-এর নির্দেশ প্রত্যাখ্যান করার সামর্থ্য থাকতো (তবে তাই করতাম, এখন ব্যাপার এত সঙ্গীন 
হয়ে দীড়িয়েছে যে,) আমরা এক দিকের ছিদ্র বন্ধ করলে অন্য দিকের ছিদ্র খুলে যায়। (ই.ফা. ৪৪৮৫, ই.সে. ৪৪৮৭) 
iol © hen Bs m0 th ME EES dad le 9 as By (vaxfavy- tov 
ddd ye Ls D5 ol Cai UY CL Cd 6 te a ts dH 4 te Lye 
Se 8 BE G5 TS Sy HE LS HIE hy BES on Cha Che 55) 0 
be Bh ad Sls i ie Si 
৪৫২৯-(৯৭/১৭৮৬) নামূর ইবনু ‘আলী জাহ্যামী ..... কাতাদাহ্‌ (রহঃ) হতে বর্ণনা করেন যে, আনাস ইবনু 
মালিক (রাযিঃ) ভীঁদের বলেছেন, হুদাইবিয়াহ্‌ থেকে প্রত্যাবর্তনের সময় যখন এ আয়াত নাযিল হলো : “নিশ্চয় 
আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ তোমার ক্রটিসমূহ মার্জনা করেন el মহা সাফল্য” পৰ্যন্ত (সূরা 
ফাতৃহ ৪৮ : ১-৪), তখন তাদের সব দুঃখ-বেদনা ক্ষোভে পূর্ণ ছিল। আর হুদাইবিয়াতেই (কুরবানীর) পশুগুলো 
কুরবানী করা হয়েছিল। তখন রসূলুল্লাহ 3% বললেন, আমার প্রতি এমন আয়াত নাযিল হয়েছে, যা সমগ্র দুনিয়া! 
থেকে আমার কাছে অধিক প্রিয় । (ই.ফা. ৪৪৮৬, ই.সে. ৪৪৮৮) 
JN A Ec EF Ub gE ES a ns x = [Ee (fe) £ON. 
Ee ALS Lb Se BS pla ES 5 8 EE Et Bos col ts Ld ci 
8৪৫৩০-(../...) ‘আসিম ইবনু নায্র তাইমী ..... ইবনু মুসারা, ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) আনাস (রাযিঃ) 
হতে ইবনু আবূ ‘আরবাহ্‌ (রহঃ)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। (ই.ফা. ৪৪৮৭, ই.সে. 88৮৯) 


Wwww.waytojannah.com 


Contents 


৩২৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


dal pig eb -ve 
৩৫. অধ্যায় : প্রতিশ্রুতি পূর্ণ করা 
ol LE ad hed ue fh al ES At “al SEE ES, (0 YAv/AA)- £০) 
Gab 0 - ls TE AIS LY Sb C08 ie Go gi 
Hcy aD He be IA Ah SY So Ch Ce Uh VC US SY 1 A Ds 
i Rl ob Gh UE Sh AL Bs Sh U0 Cs GEV Bc df ia 
pele ely 
৪৫৩১-(৯৮/১৭৮৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ..... হুযাইফাহ্‌ ইবনু ইয়ামান (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমাকে বাদ্র যুদ্ধে যোগদান থেকে এছাড়া অন্য কিছু বিরত রাখেনি যে, আমি এবং আমার পিতা 
হুসায়ল ঘর থেকে বেরিয়েছিলাম। এমন সময় কুরায়শ কাফির আমাদের ধরে বসে এবং বলে যে, তোমরা অবশ্যই 
মুহাম্মাদ সু্-এর কাছে যেতে মনস্থ করেছো। জবাবে আমরা বললাম, আমরা তীর কাছে যেতে চাইনা বরং 
আমরা মাদীনায় (ফিরে) যেতে চাই। তখন তারা আল্লাহর নামে আমাদের নিকট থেকে অঙ্গীকার নিল যে, আমরা 
অবশ্যই মাদীনায় ফিরে যাবো এবং তাঁর সাথে মিলে যুদ্ধ করবো না। তারপর আমরা রসূলুল্লাহ 3%-এর নিকট 
আসলাম এবং সে সংবাদ তীকে জানালাম । তখন তিনি বললেন, তোমরা ফিরে যাও। আমরা তাদের কৃত ওয়াদা 
পূর্ণ করবো এবং তাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য চাইব ৷ (ই.ফা. ৪৪৮৮, ই.সে. 88৯০) 
AGA 59% El -YN 
৩৬. অধ্যায় : আহযাবের (খন্দকের) যুদ্ধ 
EE “2 JN 2 be bh AN 0 SLY > ৮ ৯) EES (Nvanfaa)- £০YY 
UD EE U8 UB i So i U6 an be CA al Ce GP LEY 0p oe 
9 HS BH sh J Eo Eo 5H a Sk cis Sf is J cA, ee ct FE 
«EG Fs ee A Gh SS ls UO I BE 3h 0 JE Fs ty SS 
EES 0h is ed G5 ch Se Bd ON BEST bts SG 
SUES be 3 EES + DL A gh 3 Ses Gb oN U8 Se 
Ys fh 5s Eb AY" EEE FS লট এল [ed lh ' 5 8s es 
a TRY GE ES 0 wd Ul Cs ohie Sl OF Labs “Ge APS 
AS YS ' BE ah JD UH KS AD 5h AA AS 8 Ue ci a: Ee 
CEs Sy SAL LH CE UD be 8 od Uy SE BY SO ee 
Cheat Ce LG UB 3 Gh Se SH Golo Td te BE 2 I GA CO 
AUG GS UE tl 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩২৫ 


৪৫৩২-(৯৯/১৭৮৮) যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ইব্রাহীম তাইমীর পিতা থেকে বর্ণনা 
করেন। তিনি বলেন যে, আমরা হুযাইফাহ্‌ (রাযিঃ)-এর কাছে ছিলাম। তখন এক ব্যক্তি বলে উঠলো, “হায়, আমি 
যদি রসূলুল্লাহ স-কে পেতাম, তবে তার সঙ্গে মিলে একত্রে যুদ্ধ করতাম এবং তাতে কোনরূপ পিছপা হতাম 
না।" হ্যাইফাহ্‌ (রাযিঃ) বললেন, হয়তো তা তুমি করতে, কিন্তু আমি তো আহ্যাবের রাতে রসূলুল্লাহ -এর 
সঙ্গে ছিলাম (সে রাতে) প্রচণ্ড বায়ু ও তীব্র শীত আমাদের কাবু করে ফেলেছিল। এমনি সময় রসূলুল্লাহ 38% 
ঘোষণা করলেন, “ওহে! এমন কেউ আছে কি যে আমাকে শত্রুর খবর এনে দেবে, আল্লাহ তা'আলা তাকে 
কিয়ামাতের দিন আমার সঙ্গে (মর্যাদার আসনে) রাখবেন?” আমরা তখন চুপ করে রইলাম এবং আমাদের মধ্যে 
কেউ তীর সে আহ্বানে সাড়া দেয়নি। তিনি আবার বললেন, “ওহে! এমন কোন ব্যক্তি আছে কি যে আমাকে 
শত্রুপক্ষের খবর এনে দেবে, আল্লাহ তা'আলা তাকে কিয়ামাতের দিন আমার সঙ্গে রাখবেন?" এবারও আমরা চুপ 
রইলাম আর আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সাড়া দেয়নি । তিনি আবার ঘোষণা করলেন, ‘ওহে! এমন কেউ 
আছে কি যে আমাকে শক্রূপক্ষের খবর এনে দেবে, আল্লাহ তাআলা কিয়ামাতের দিন তাকে আমার সঙ্গে 
রাখবেন?’ এবারও আমরা চুপ করে রইলাম এবং আমাদের কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। এবার তিনি 
বললেন: হে হ্যাইফাহ্‌! ওঠো এবং তুমি শত্রুদের খবরাদি আমাদেরকে এনে দাও । রসূল 38% যখন এবার আমার 
নাম ধরেই ডাক দিলেন, তাই উঠা ছাড়া আমার আর কোন উপায় ছিল না। এবার তিনি বললেন : “শত্রুপক্ষের 
খবর আমাকে এনে দাও, কিন্তু সাবধান, তাদের আমার বিরুদ্ধে উত্তেজিত করো না। তারপর আমি যখন তার 
নিকট থেকে প্রস্থান করলাম, তখন মনে হচ্ছিল আমি যেন উষ্ণ আবহাওয়ার মধ্য দিয়ে চলেছি। এভাবে আমি 
তাদের (শক্রপক্ষের) নিকটে পৌহে গেলাম । তখন আমি লক্ষ্য করলাম, আবু সুফ্ইয়ান আগুনের দ্বারা তার পিঠে 
ছেঁক দিচ্ছে । আমি তখন একটি তীর তুলে ধনুকে সংযোজন করলাম এবং তা নিক্ষেপ করতে মনস্থ করলাম । 
এমন সময় আমার মনে পড়ে গেল যে, রসূলুল্লাহ ইন বলে দিয়েছেন, “তাদেরকে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলো 
না।” আমি যদি তখন তীর নিক্ষেপ করতাম তবে তীর নির্ঘাৎ লক্ষ্যভেদ করতো, অগত্যা আমি ফিরে আসলাম 
এবং ফিরে আসার সময়ও উষ্ণতার মধ্য দিয়ে অতিক্রমের মতো উষ্ণতা অনুভব করলাম । তারপর যখন ফিরে 
এলাম, তখন প্রতিপক্ষের খবর তাঁকে প্রদান করলাম। আমার দায়িত্ব পালন করে অবসর হতেই আবার আমি 
শীতের তীব্রতা অনুভব করলাম। তখন রসূলুল্লাহ 3 তার অতিরিক্ত একটি কম্বল দিয়ে আমাকে আবৃত করে 
দিলেন, যা তিনি সাধারণতঃ সলাত আদায়ের সময় গায়ে দিতেন। তারপর আমি ভোর পর্যন্ত একটানা ন্দ্রায় 
বিভোর রইলাম । যখন ভোর হল তখন তিনি বললেন : “হে গভীর নিদ্রামগ্ন! এখন উঠে পড়ো” 


(ই.ফা. ৪৪৮৯, ই.সে. ৪৪৯১) 
A 5G LG -rYV 
৩৭. অধ্যায় : উহুদ যুদ্ধ 
Eby 5 ide be dl 09 IS ES LG3NU AS 2 OR GES (Waafy.y-torT 
A be SE nih be Be 0 A 5 5H Bg sh U2 0 od 5 pd i oh 
2 BE Na on Ja) Eh BS ATES E AS) bs U6 ba Gl 
Ja on I) FE LS RD A Re dy Ee AY Ct JE Lf Lo I 
KL CEE COE LP Sela BE sh J) UB LN OS AS UT USS HS 


8৫. 


Wwww.waytojannah.com 


Contents 
৩২৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪৫৩৩-(১০০/১৭৮৯) হাদ্দাব ইবনু খালিদ আযদী ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ সু যখন উহুদ যুদ্ধের দিন কেবল সাতজন আনসার ও দু'জন কুরায়শ (মুহাজির) সাথীসহ (শত্রুবাহিনী 
কর্তৃক) অবরুদ্ধ হয়ে. পড়েন এবং তা তাঁকে (চতুর্দিক থেকে) বেষ্টন করে ফেলে, তিনি বললেন: কে আমার পক্ষ 
থেকে শত্রুদের প্রতিহত করবে, তার জন্য রয়েছে জান্নাত । অথবা বললেন: সে জান্নাতে আমার সঙ্গী হবে? তখন 
আনসারদের মধ্যকার একব্যক্তি অগ্রসর হয়ে যুদ্ধ শুরু করলেন এবং পরিশেষে শহীদ হলেন। তারপর পুনরায় 
তারা তাঁকে ঘেরাও করে ফেললো এবং অনুরূপভাবে লড়াই করতে করতে তাদের সাতজনই শহীদ হলেন। তখন 
রসূলুল্লাহ 3% তার সঙ্গীদ্ধয়কে লক্ষ্য করে বললেন, আমরা (কুরায়শরা) সঙ্গীদের প্রতি সুবিচার করিনি। (আমরা 
বেঁচে রইলাম, অথচ আনসাররা শহীদ হলেন।) (ই.ফা. ৪৪৯০, ই.সে. 8৪৯২) 
al af be e580 of Gs nd Le BS dll G3 Gh is BS HAR DD) LARS 
ES, HE UD G9 EA OH AT Es FH sh JF CR oe SG FG I 
ff 0 U8 Bn Id BE 0 J Cy Kopl SH aod ce Lah eos Pe 

SA Does Cis SELLE YY Bn SS 20 Uf al of 0 Cele Ge Es ih 
A CLL pA Lal SUD Ne 
__. ৪৫৩৪-(১০১/...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী (রহঃ) ..... সাহল ইবনু সা'দ (রাযিঃ) হতে বর্ণিত। 
i EE IE লছ ললিত তর হয় বরন রসূলুল্লাহ 3 - 
এর (পবিত্র) মুখমগুল যখম করা হয়, তাঁর 'রুবাই'? দাত ডেঙ্গে দেয়া হয় এবং তার মাথায় লৌহ শিরস্্রাণ ভেঙ্গে 
ঢুকে যায় । রসূলুল্লাহ 3-এর কন্যা ফাতিমাহ্‌ (রাযিঃ) রক্ত ধুয়ে দিচ্ছিলেন এবং ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) 
ঢাল দিয়ে পানি ঢেলে দিচ্ছিলেন। ফাতিমাহ্‌ (রাযিঃ) যখন দেখলেন যে, তাতে রক্তপড়া আরো বেশী বৃদ্ধি পাচ্ছে, 
তখন তিনি একটি মাদুর খণ্ড পোড়ালেন এবং ছাই হয়ে গেলে তা যখমের উপর চেপে ধরলেন । এতে রক্তপাত বন্ধ 
হয়ে গেল । (ই.ফা. ৪৪৯১, ই.সে. ৪৪৯৩) 
of oe Gd a ie 0 oi Ty ES nln tf Lh EES (.fevj-t0vo 
U5 ia LPS od dy Hf UB BE Al J Eh be oY Ay A Ch TE eS pg 
DD Xe Ph SS 5S BS ABR 358 By BU SY US Chay HE al U4 ER Jo 
mS Cath UES UU Sgr9 Eos M5 Sl Ie 

৪৫৩৫-(১০২/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) হতে বর্ণিত। সাহ্‌ল ইবনু সা'ঈদ (রাযিঃ)-কে যথন 
রসূলুল্লাহ 3%-এর আহত হওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন তিনি বললেন, আল্লাহর কসম! আমি অবশ্যই 
জানি, কে রসূলুল্লাহ 38-এর যখম ধুয়ে দিচ্ছিলেন, কে পানি ঢেলে দিচ্ছিলেন এবং কিসের দ্বারা তাঁর চিকিৎসা 
করা হয়েছিল। তারপর তিনি ‘আবদুল 'আধীযের মাধ্যমে বর্ণিত পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণনা করেন। অবশ্য 
তাঁর বর্ণনায় এ পার্থক্য রয়েছে : “তীর মুখমণ্ডল যখম করা হয় এবং ০০৯ -এর স্থলে ৩০5 শব্দ ব্যবহার 
করেছেন। রসুলুল্লাহ 3%-এর আহত হওয়া সংক্রান্ত সাহ্ল ইবনু সা‘দ (রাযিঃ)-এর এ বর্ণনাটি সামান্য শাব্দিক 
পরিবর্তনসহ অন্য সূত্রেও বর্ণিত হয়েছে। (ই.ফা. ৪8৯২, ই.সে. ৪8৯৪) 


৪০ সামনের দু'দাতের পার্শ্ববর্তী ডান ও বামের দীত। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩২৭ 


CHG PDL 0 GEL A CAs AE a Gs 8 Hf EGS (vapors 
AOR ky Ls al Le GIST gall 3 Le Se EEL C AEE of cp Uh Sk 
a off OF ED peel den 0 LL GES C ls of OF Me CF Soh Ly 
FE Co Sell gg An 0 de Ce 05S of Co HK LL CH a Se 

430 Hike Of P93 Eel De OF EDD 

৪৫৩৬-(১০৩/১৭৯১) আবূ রাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ইবনু 
আবু ‘উমার সকলেই ইবনু ‘উয়াইনাহ্‌ থেকে এবং ‘আম্র ইবনু সাও্ওয়াদ ‘আমিরী, মুহাম্মাদ ইবনু সাহল তামীমী 
সকলেই আবূ হাযিম সূত্রে সাহল ইবনু সা'দ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইবনু আবূ হিলাল-এর 
হাদীসে আছে, রসুল ু-এর যুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আর মুতার্রফ-এর হাদীসে আছে তার মুখমণ্ডলে 
যখম হয়েছিল । (ই.ফা, ৪৪৯৩, ই.সে. ৪৪৯৫) 
wd te sl te dal ty MA GS ud on als ty all Se GS (vayhr s)-torv 
BE Use 16 26 Hn CLG Und ado 0 Et A Ls Sol Sn BE sh U0 
Gn An SD ns I al AGES As Hel) 1 HF 1 

৪৫৩৭-(১০৪/১৭৯১) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ (রাযিঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, ওহুদ 
দিবসে রসূলুল্লাহ 3ুর্ট-এর রুবা‘ইয়াত দাত ভেঙ্গে দেয়া হয়, তার মাথায় আঘাত করা হয় এবং তিনি তাঁর শরীর 
থেকে রক্ত মুছতে মুছতে বলছিলেন, সে জাতি কিভাবে সাফল্য অর্জন করবে, যারা তাদের নাবীকে আহত করলো 
এবং তার সম্মুখের দু'টি দাত ভেঙ্গে দিল অথচ তিনি তাদের আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছিলেন? তখন আল্লাহ 
তা'আলা আয়াত নাযিল করলেন: “হে রসূল! এ ব্যাপারে আপনার করণীয় কিছুই নেই”- (সূরা আ-লি ইমরান : 
১২৮) । (ই.ফা. 88৯৪, ইসে. ৪৪৯৬) 


POE) 


ue uit te Yl ৮ ESE Eee Eo A) Er NIE EA (\vav/N.0)- OTA 
Co FD EG hy Hh Ae UN) Ce GS ES BE sh UD bE CS Ub all Se 
OGY Heh od Yel ED UH 3 
৪৫৩৮-(১০৫/১৭৯২) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমি যেন রসূলুল্লাহ 3ন-কে দেখতে পাচ্ছি যে, তিনি এমন একজন নাবীর কথা কাহিনীরূপে বর্ণনা 
করছেন, যাকে তীর সম্প্রদায়ের লোকজন আঘাত করেছে। আর তিনি ভার নিজের কপাল থেকে রক্ত মুছছেন এবং 
বলছেন, “প্রভু! আমার সম্প্রদায়কে ক্ষমা কর, কেন না তারা বুঝে না।” আ'মাশ (রহঃ) থেকে সামান্য পার্থক্য সহ 
অন্য সৃত্রেও হাদীস বর্ণিত হয়েছে। (ই.ফা. ৪৪৯৫, ই.সে. ৪৪৯৭) 
১ sitll ue ns [5 EV ES [চক Rl wi wn Ee i EA (fj ord 
Ah UF FO tel S08 UU Ge ALY 
- ৪৫৩৯-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ..... আ'মাশ (রহঃ) হতে অনুরূপ বর্ণনা করেছেন। তবে 
তীর বর্ণনায় রয়েছে যে, তিনি তার কপাল থেকে রক্ত মুছছিলেন। (ই.ফা. ৪৪৯৬, ই.সে. ৪৪৯৮) 


Wwww.waytojannah.com 


Contents 


৩২৮ - সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


HE All US) AE a oo All cinb St Ol ~TA 
৩৮. অধ্যায় : রসূলুল্লাহ 3% যাকে হত্যা করেন তার উপর আল্লাহর ভয়াবহ গযব 

UU A of plik ie a Bn GS Se Ws pi) CF EA BS (arpny-tot. 
sd ib Ht BG al UD Uy Wie CAA KS BG Al JAD LE SA Hf Bc Latin 
Cit Hl BE al J I Sel) ol od Hin A BE sh UL Vb ph ck 
RG Fe 8 BA I i YO cb 
৪৫৪০-(১০৬/১৭৯৩) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত তিনি রসূলুল্লাহ 
3% থেকে যে সব হাদীস বর্ণনা করেছেন এর মধ্যে তিনি এটিও বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ ফুট বলেছেন: “সে 
সম্প্রদায়ের প্রতি আল্লাহর গযব ভয়াবহ হয়, যারা আল্লাহর রসূল $ু-এর প্রতি এরূপ আচরণ করে” । এ কথা 
বলতে বলতে তিনি তার সম্মুখের দু'টি (ভগ্ন) দাতের দিকে ইঙ্গিত করছিলেন। রসূলুল্লাহ ধু আরও বলেন : 


মহামহিম আল্লাহর গযব তার উপরও ভয়াবহ হয়, যাকে রসূলুল্লাহ 3% আল্লাহর পথে হত্যা করেন। 
(ই.ফা. ৪৪৯৭, ই.সে. ৪৪৯৯) 


BLN CAL sil on HE i A Lr 
৩৯. অধ্যায় : মুশরিক ও মুনাফিকদের হাতে নাবী 38%-এর দুঃখ-যাতনা 

7 pA Se ES LR OU of LOL of TE tf All EE SS Ovaepv)-tot) 

Ci ON 2 OH Of LAN pa 0 2 UP GEL of be BK te — UL tH 
I 3 UR LS DIR COS Sy ugh SLA J Hy wiih Le cla FE sl Ue 
OB SG Gh Gl COAG Se LY Loe AE 8 LA AG DU a SP Te od th 8 
OE 6 Uy oi Gc dd Ha Uy 1S UM Ls CO ny BEG Se 
UU Gil SL El Ce Se HE iy BE Ah JL St be Kab ls dC 
Bo BE A od Cl eS pele CUM fb Ae EO Lh ts SHUG Ll Sl 
ED HE Le el" UN 25 ESE IC IL Ly SE ES 51 US pee Cs tye 
Pia 0 de ld Sle Hel U6 BS e3 LAEy Glad Hie TAS fe 1a Ul ete 
Hs ES Bee of es als 05 He 0 ANG La) OF UE a oh ey 
3 ll dP BSL RS Ce bh EGS Gy BE oe Cs gl Ti 
EE 


Sen a bl LE Ls SG HUE 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩২৯ 


8৫৪১-(১০৭/১৭৯৪) ‘আবদুল্লাহ ইবনু ‘উমার. ইবনু মুহাম্মাদ ইবনু আবান জু'ফী (রহঃ) ..... ইবনু মাসউদ 
(রাষিঃ) হতে বর্ণিত । একদা নাবী ধুন বাইতুল্লাহিল হারামের নিকট সলাত আদায় করছিলেন। আবূ জাহল ও 
তার সাথীরা অদূরে উপবিষ্ট ছিল। পূর্বদিন সেখানে একটি উট নহর করা হয়েছিল। আবূ জাহল বলল, কে অমুক 
গোত্রের উটের (নাড়ি-ভূড়িসহ) জরায়ুকে নিয়ে আসবে এবং মুহাম্মাদ কস্ট যখন সিজদারত হবে, তখন তার 
দু'কীধের মাঝখানে তা রেখে দেবে? তখন সম্প্রদায়ের সবচাইতে হতভাগা দূরাচার লোকটি উঠে দীড়ালো এবং 
তা নিয়ে আসলো এবং যখন নাবী 3% সিজ্দায় গেলেন তখন তার দু'কাধের মাঝখানে তা রেখে দিল। তখন 
তারা হাসাহাসি করতে লাগলো এবং একে অপরের গায়ের উপর ঢলে পড়তে লাগলো, আর আমি তখন দাড়িয়ে 
তা দেখলাম ৷ যদি আমার প্রতিরোধের সাধ্য থাকতো তবে আমি তা অবশ্যই রসূলুল্লাহ সু%-এর পিঠ থেকে ফেলে 
দিতাম। নাবী $¥ঠ সিজ্দায় রইলেন এবং তিনি মাথা উঠাতে পারছিলেন না। অবশেষে একব্যক্তি গিয়ে 
ফাতিমাহ্‌কে খবর দিল । ফাতিমাহ্‌ সাথে সাথে আসলেন। আর তিনি তখন বালিকা। তিনি তা তীর উপর থেকে 
ফেলে দিলেন। তারপর তাদের দিকে মুখ করে তাদেরকে মন্দাচারের বিষয়ে বলছিলেন। তারপর যখন নাবী সু 
সলাত সম্পন্ন করলেন তখন উচ্চৈঃস্বরে তাদেরকে বদদু‘আ দিলেন আর তিনি যখন দুআ করতেন (সাধারণতঃ) 
তিনবার করতেন এবং যখন কিছু প্রার্থনা করতেন তখন তিনি তিনবার করতেন। তারপর তিনি তিন তিনবার 
বললেন “ইয়া আল্লাহ! তোমার উপরেই কুরায়শদের বিচারের ভার ন্যস্ত করলাম । যখন তারা তার আওয়াজ শুনতে 
পেল তখন তাদের হাসি চলে গেল এবং তারা তাঁর বদ দু'আয় ভয় পেয়ে গেল। তারপর তিনি বললেন, হে 
আল্লাহ! আবূ জাহুল ইবনু হিশাম, ‘উত্বাহ্‌ ইবনু রাবী'আহ্‌, শাইবাহ্‌ ইবনু রাবী'আহ্‌, ওয়ালীদ ইবনু ‘উক্বাহ্‌, 
উমাইয়াহ্‌ ইবনু খালাফ ও ‘উক্বাহ্‌ ইবনু আবূ মুআ'‘য়তের শাস্তির ভার তোমার উপর ন্যস্ত । রাবী বলেন, তিনি 
সপ্তম আরেকজনের কথা উল্লেখ করেছিলেন। আমি তা স্মরণ রাখতে পরিনি। মুহাম্মাদ 3%%-কে যে পবিত্র সত্তা 
সত্যসহ রসূলরূপে প্রেরণ করেছেন, তাঁর কসম! তিনি যাদের নাম সেদিন উচ্চারণ করেছিলেন বাদ্রের দিন 
তাদের পতিত লাশ আমি দেখেছি । তারপর তাদের হেঁচড়িয়ে বাদ্রের একটি নোংরা কূপে নিক্ষেপ করা হয়। 

আবূ ইসহাক্‌ বলেন, ওয়ালীদ ইবনু ‘উকবার নাম এখানে তুলে হয়েছে। (.ফা. 88৯৮, ই.সে, ৪৫০০) 


Lae ES JU etd oy bil ht 03 Ly kh Lh LOL ES (. A) £06 
Lg U8 cal Ae bk cosa oh ad be SY SOLU Ch Ub kgs Bc i ts 
Seb cb UE Dy Be of br Ce UY SG Cn LL TSG SC BG sh IU 
he JB Wh La ba se CES) seb be SEL Ll cd Ll 255 ib BE ll J 
SB CD US Be of Re ao Ur ey pls 5S TE Uh toe SC We 
ন SAS SE he of 8b 5 2s 8 Hal Si U6 Wn as ls 0d ak 
DA dd GY Hb Mal ils 
8৫৪২-(১০৮/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি’ বলেন, রসূলুল্লাহ 3% সিজ্দারত ছিলেন এবং তীর আশেপাশে কুরায়শের কিছু লোকজন জড়ো 
ছিল। এমন সময় ‘উক্বাহ্‌ ইবনু. আবূ মু'আয়ত (উটনীর নাড়ি-ভূড়িসহ) জরায়ু নিয়ে এলো এবং তা রসূলুল্লাহ 
3ু-এর পিঠের উপর নিক্ষেপ. করলো। তিনি মাথা উঠাতে পারছিলেন না। তারপর ফাতিমাহ্‌ আসলেন এবং তা 
তার পিঠ থেকে সরিয়ে দিলেন এবং যে ব্যক্তি তা করেছে, তাকে বদদু'আ করলেন। তখন তিনি (3) বললেন : 
ইয়া. আল্লাহ! তোমার উপরই কুরায়শ সম্প্রদায়ের আবূ জাহ্‌ল ইবনু হিশাম, “উত্বাহ্‌ ইবনু রাবী'আহ্‌, শাইবাহ্‌ 


Wwww.waytojannah.com 


Contents 


৩৩০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


ইবনু রাবীআ‘, ‘উক্বাহ্‌ ইবনু আবূ মু'আইত, উমাইয়াহ্‌ ইবনু খালাফ অথবা উবাই ইবনু খালাফ এদের চিনে নাও । 
তবে রাবী শু'বাহ্‌ (শেষের দু’ নামের) কোন্‌টি রসূলুল্লাহ ন বলেছিলেন, সে ব্যাপারে) সন্দেহ করেছেন। রাবী 
বলেন, এরপর আমি বাদ্রের দিন তাদের দেখেছি যে,তারা সকলে নিহত হয়েছে এবং একটি কূপে নিক্ষিপ্ত 
হয়েছে। কেবল উমাইয়াহ্‌ বা উবাই এর লাশ বাদ ছিল। কেননা, তার লাশ জোড়ায় জোড়ায় কেটে ফেলা হয়েছিল 
বিধায় কৃপে নিক্ষেপ করা হয়নি (ই.ফা, ৪৪৯৯, ই.সে, ৪৫০১) 
ul be to bs Ural we 0 Xs ৬ en 0 8 3H Bx (phey-totr 
Hl 5h we Hl ih wb pl YU ky BS Tod OS Hs E333 ALLY is GE 
el cis GEL 8 UU Ls HT ks 0 BA TEE C5 IH bod KS BE ths 
৪৫৪৩-(১০৯/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ ইসহাক্‌ (রহঃ) হতে উক্ত সানাদে 
অনুরূপ বর্ণনা করেছেন। রাবী সুফ্‌ইয়ান (রহঃ) বাড়িয়ে বলেছেন, “এবং তিনি তিনবার বলা পছন্দ করতেন। 
তিনি বলছিলেন, ইয়া আল্লাহ! কুরায়শের (এদের) বিচারের ভার তোমার উপর ন্যস্ত । ইয়া আল্লাহ! কুরায়শদের 
বিচারের ভার তোমার উপর ন্যস্ত। ইয়া আল্লাহ্‌! কুরায়শের বিচারের ভার তোমার উপরই ন্যস্ত । এভাবে তিনবার 
তিনি বলেন, এবং এদের মধ্যে ওয়ালীদ ইবনু 'উত্বাহ্‌ ও উমাইয়াহ্‌ ইবনু খালাফের কথা তিনি উল্লেখ করেন এবং 
তাতে কোনরূপ সন্দেহ প্রকাশ করেননি। রাবী আবূ ইসহাক্‌ বলেন, আমি সপ্তম (অভিশপ্ত) ব্যক্তির নাম ডুলে 
গেছি। (ই.ফা, ৪৫০০, ই.সে. ৪৫০২) 


EEE 5 Ee OA) Bo sol ts Lol Bo cogs ty LL SS te A )vtott 
HO bn Db is se BS Ci FG All ILD SE UN § 2d Ae be co Of se be 
LS al blll ote de bao SE a) GRE nk rd Go 5 igs 
MS Uy OES atl ELE SS. ELE Be 
৪৫৪৪-(১১০/...) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে- বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ সু একদা বাইতুল্লাহর দিকে মুখ করে কুরায়শের ছয় ব্যক্তির জন্য বদদু'আ করলেন। তাদের মধ্যে 


মু'আয়ত যয়েছে। আল্লাহর কসম করে বলছি, আমি তাদের কর্তিত মৃত লাশগুলো বাদ্রে দেখেছি। সূর্যতাপ 
তাদের বিকৃত করে ফেলেছিল। আর সেদিনটিও ছিল অত্যন্ত গরমের ৷ (ই.ফা. 8৪৫০১, ই.সে. ৪৫০৩) 


bh 20s SS bs AS Co 0 re 0 Eee] cathy Hl AES (Cvaopy-tote 

En let 0 OF 3h OB Uk ky 0 EES 1 ~LEs pebly Laid A 
dn all Ou G BE ah JL) GU A BE La Eg dE Uf OH Lt 5 
Cine YL LHe C58 Ce Of EG oe CH LLL Tbe 620 HE 
GE i as cle tre Uy SHEL SS) Ud SB DS Ae 0 UG AE Of ce 
Se dh ty TH AS yin Us CUES lS HL U3 al CHE cd che 
Lh UG ped ht Cay Els Und Me EY SG Ny le 15) Uy SASS TH ee Sl 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৩১ 


dD TS Sh le By BUG TH SY LYNE sk Ao dah 
AJ BE ILO I cts jee Gil ol Che ty chs Cdl al a 
8৫৪৫-(১১১/১৭৯৫) আবু তাহির আহমাদ ইবনু ‘আম্র ইবনু সারহ, হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া ও ‘আম্র 
ইবনু সাওওয়াদ ‘আমিরী (রহঃ) ..... নাবী সহধর্মিণী 'আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, একদা রসূলুল্লাহ 3ুু-কে 
জিজ্ঞেস করলেন : “হে আল্লাহ্‌র রসূল! আপনার জীবনে কি উছদ দিবসের চেয়েও অধিকতর কঠিন কোন দিন 
এসেছে?” তিনি বললেন, তোমার সম্প্রদায়ের হাতে ‘আকাবার দিন যে নির্যাতনের শিকার হয়েছি, তা এরচেয়েও 
অধিকতর কঠিন ছিল। যখন আমি (আল্লাহর পানে দাওয়াত দিতে গিয়ে) ইবনু ‘আবৃদে ইয়ালীল ইবনু ‘আবৃদে 
কিলালের কাছে নিজেকে পেশ করছিলাম। কিন্তু সে আমার কাঞ্কিত ডাকে সাড়া দেয়নি। তখন আমি অত্যন্ত 
বিষণ অবস্থায় সম্মুখের ‘দিকে চলতে লাগলাম এবং কারনুস সা‘আলিব নামক স্থানে না পৌছা পর্যন্ত আমি সন্বিৎ 
- ফিরে পাইনি। তারপর যখন আমি মাথা উঠালাম তখন দেখি, একখণ্ড মেঘ আমাকে ছায়াপাত করছে এবং এর 
মধ্যে জিবরাঈল ('আঃ)-কে দেখতে পেলাম । তিনি আমাকে ডাক দিয়ে বললেন, মহা মহিমাধিত আল্লাহ আপনার 
প্রতি আপনার সম্প্রদায়ের উক্তি এবং আপনার বিরুদ্ধে তাদের উত্তরও শুনেছেন এবং তিনি আপনার নিকট 
পাহাড়ের ফেরেশ্তাকে পাঠিয়েছেন, যেন আপনি আপনার সম্প্রদায়ের লোকজনের ব্যাপারে. যেরূপ ইচ্ছা সেরূপ 
আদেশ তাঁকে করেন। তখন পাহাড়ের ফেরেশ্তাও আমাকে ডাক দিলেন এবং আমাকে সালাম দিলেন। তারপর 
বললেন, “হে মুহাম্মাদ! আপনার প্রতি আপনার সম্প্রদায়ের লোকজনের উক্তি আল্লাহ তা'আলা শুনেছেন আর 
আমি হলাম পাহাড়ের (তত্ত্বাবধানকারী) ফেরেশৃতা। আপনার রব আপনার কাছে আমাকে এজন্যে পাঠিয়েছেন যেন 
আপনি আপনার ইচ্ছামত আমাকে নির্দেশ দেন। (আপনি বললে) আমি এ পাহাড় দু'টিকে তাদের উপর চাপা 
দিয়ে দিব। তখন রসূলুল্লাহ সুঁটু বললেন : আমি বরং আশা করছি যে, আল্লাহ তা'আলা হয়তো এদের গুরস 

থেকেই এমন ব্যক্তি বের করে আনবেন, যারা তার সঙ্গে কিছুকে শরীক না করে এক আল্লাহর ‘ইবাদাত করবে। 
(ই.ফা, ৪৫০২, ইসে, ৪৫০৪) 


a3 J A of be USS me 9 Ey BS 2h Bs Bn (vaapiny-t081 
A of BE Bl I EE) SS UU OL 0 oh Le ck OF A ce ge Cl 
EB Cal Ble fo Fd EE] SY dl OU snl os 


WwwwW.waytojannah.com 


Contents 
৩৩২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


GL ~~ “4 id a 35 ue ou wal ml sr say ৬ (vav/n yc to tA 
+ ALA) 5 A USE LL ES Sond UH BE hh JAD se je if Yk 
(Eu do sy Le Au AH 
৪৫৪৮-(১১৪/১৭৯৭) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আসওয়াদ ইবনু কায়স হতে বর্ণিত যে, তিনি 
জুন্দুর (রহঃ)-কে বলতে শুনেছেন যে, জিবরাঈল (*আঃ) রসূলুল্লাহ 38%-এর কাছে আসতে বিলম্ব করেন। এতে 
মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মাদ পরিত্যক্ত হয়েছেন। তখন আল্লাহ তা'আলা নাযিল করলেন, “শপথ পূর্বাহ্নের, 
শপথ রজনীর! যখন তা হয় নিঝুম, তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে দেননি এবং তোমার প্রতি নারাজও 

হননি ।” (ই.ফা. ৪৫০৫, ই.সে. ৪৫০৭) 

GEL UN DN bil, gay ts Lox, FAL ts SEY BS (may tots 
GC ne Ub pt Gs 5 go UD BS 5 SB gil) OF J, Wal 
SAN of Soe Gc Ha 3 SE" i Lh BE al JAD SH U3 
ly Sir, * SA) no 52 i USE U6 2S A Se 0 EH CS SBS 8; 
KELL 
৪৫৪৯-(১১৫/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... আসওয়াদ ইবনু কায়স 
(রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি .জুনদুব ইবনু সুফ্ইয়ান (রহঃ)-কে বলতে শুনেছি, একবার রসূলুল্লাহ 3% 
পীড়িত হন বিধায় দুই বা তিন রাত্রি জাগতে পারেননি (তাহাজ্জুদের জন্য)। তখন একটি মহিলা এসে বলল, 
“মুহাম্মাদ, আশা করি, এবার তোমার শাইতান তোমাকে ছেড়ে দিয়েছে। কেননা, দুই বা তিন রাত যাবৎ তোমার 
নিকটে তার আগমন লক্ষ্য করছি না।" তখন আল্লাহ তাআলা নাযিল করলেন, “শপথ পূর্বাহ্নের, শপথ রজনীর! 

যখন তা হয় নিঝ্ঝুম, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্ত্টও হননি।” 


oe ৪৫০৬, ই,সে. ৪৫০৮) 


ENTE (9 Ea IE ES ual i SES 1 Bes C ds be hs 
Len ৯S sy Ev te 


৪৫৫০-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) শু'বাহ্‌ 
(রহঃ) হতে এবং ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সুফ্‌ইয়ান (রহঃ) হতে উভয়ে উক্ত সানাদে আসওয়াদ ইবনু 
কায়স (রহঃ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৫০৭, ই.সে. ৪৫০৯) 


CAL oH GP 0% A ol HE FEL ALLE 
৪০. অধ্যায় : মুনাফিকদের প্রদত্ত কষ্টে আল্লাহর নিকট নাবী 38-এর দু'আ ও ধৈর্যধারণ 
bil, At th te 3D 0 LG CES Lay Ch SEL] BS (vaapin)- too) 
CE GA OF a US] BN Ee US OAS UK, GES od) OF JS sl) oN 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৩৩ 
Ss LS Rsk Hp 5 US ae UL CS BE a UEDA 3 Gs CO a5 
£8 Ude he D5 Ey JEM ETA 0 SOY oh dE SS ul 
Gd od SG Hb SE io 230) SE FE DEE, atid te Sl 
ie sy UGB assy A bh ah Se 2S ise Ural mite Cli ia 


Cd oad te JE TA baie 15s A cd ACS U4 OH Bb FEE LA hele pL 
be GE U4 AD df eI is dB BE JH COSY Ss be AY 
Csalal TAAL IN kh Gos UF ble os Utel EG) ts ah Se J Ale Lala 
ck USS SE MI 8) Beals FE HS J I cB SE ESN 
UG Ae, 1% JE Gd Se SIC HSL dS Sl Sie JE EE ch 
fs TIS 5 Af all A, Sel sh Al ef 5 Ark lols a I) Ge Il 
ELL aE AME LES LED Fey 


8৫৫১-(১১৬/১৭৯৮) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) 
se উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% একটি গাধায় আরোহণ করলেন যার উপর জীন 
(বসার গদি) ছিল এবং তার নীচে একটি ফদকী মখমল বিছানো ছিল। তিনি তার পশ্চাতে উসামাহ্‌ (রাযিঃ)-কে 
বসালেন। বানী হারিস ইবনু খাযরাজ গোত্রের এলাকায় তিনি সা‘দ ইবনু ‘উবাদাহ্‌ (রাযিঃ)-কে (অসুস্থ অবস্থায়) 
দেখতে যাচ্ছিলেন। এটি ছিল বাদ্র যুদ্ধের পূর্বের ঘটনা । তিনি এমন একটি মাজলিস অতিক্রম করে যাচ্ছিলেন, 
যেখানে মুসলিম, মুশরিক পৌত্তলিক ও ইয়াহুদীরা একত্রে বসা ছিল। তাদের মধ্যে ‘আবদুল্লাহ ইবনু উবাইও ছিল 
এবং মাজলিসে ‘আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাযিঃ)-ও ছিলেন। যখন মাজলিসটি সাওয়ারীর ধূলায় আচ্ছন্ন হয়ে 
গেল, তখন ‘আবদুল্লাহ ইবনু উবাই তার নাক চাদর দিয়ে ঢেকে নিল। এরপর বলল, আপনারা আমাদের উপর 
ধূলি উঠাবেন না। তখন নাবী 3% তাদের সালাম দিলেন। তারপর তিনি সেখানে থামলেন এবং নামলেন। আর 
তাদের আল্লাহর পথে দাওয়াত দিলেন এবং তাদের সম্মুখে কুরআন মাজীদ তিলাওয়াত করলেন। তখন 
‘আবদুল্লাহ ইবনু উবাই বলে উঠলো, ওহে লোক! আপনি যা বলছেন, তা যদি সত্য হয় তবে এর চাইতে উত্তম 
আর কিছুই নয়, তবে আমার মাজলিসে এসে আপনি আমাদের কষ্ট দিবেন না। আপনি আপনার বাসস্থানে ফিরে 
যান। সেখানে আমাদের মধ্যকার যে ব্যক্তি যায় তার কাছে আপনি এসব উপদেশ পরিবেশন করবেন। 

তখন ‘আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাযিঃ) বলে উঠলেন, “(হে আল্লাহ্‌র রসূল!) আমাদের মাজলিসে 
(যতখুশী ইচ্ছা) ধূলি উড়াবেন। কেননা, আমরা তা পছন্দ করি। তখন মুসলিম, মুশরিক, ইয়াহুদীরা পরস্পরে 
বাদানুবাদ ও গালাগালিতে লিপ্ত হয়ে পড়ে । এমনকি রীতিমত একটি দাঙ্গা বাধার উপক্রম হয়। নাবী 3% তাদের 
নিবৃত করতে লাগলেন । তারপর তাঁর বাহনে সাওয়ার হয়ে সা‘দ ইবনু ‘উবাদাহ্‌ (রাযিঃ)-এর বাড়ীতে গিয়ে প্রবেশ 
করলেন এবং বললেন, আয় সা'দ! তুমি কি শোননি আবূ হুবাব অর্থাৎ ‘আবদুল্লাহ ইবনু উবাই কী বলেছে? সে 
এরূপ এরূপ কথা বলেছে। সা'দ (রাযিঃ) বললেন, হে আল্লাহ্র রসূল! ওকে ক্ষমা করে দিন এবং উপেক্ষা করুন। 
আল্লাহর কসম! আল্লাহ আপনাকে যে মর্যাদা দিয়েছেন, তা তো দিয়েছেনই ৷ (কিন্তু তার ব্যাপার?) এ জনপদের 
৪৬ 


Wwww.waytojannah.com 


Contents 


৩৩৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


লোকজন স্থির করেছিল যে, তাকে রাজ মুকুট ও পাগড়ী পরাবে। (অর্থাৎ- তাকে তাদের বাদশাহ্‌ বানাবে) কিন্তু 
আল্লাহ তা'আলা আপনাকে যে সত্য দান করেছেন, তা দিয়ে যখন আল্লাহ তা'আলা তার চাওয়া পাওয়াকে রুদ্ধ 
করে দিলেন, তাতে সে বিদ্বেষপ্রবণ হয়ে পড়ে। তাই সে এরূপ আচরণ করেছে যা আপনি প্রত্যক্ষ করেছেন। এতে 
নাবী টু তাকে মার্জনা করে দিলেন। (ই.ফা. ৪৫০৮, ই.সে. ৪৫১০) 


UE ie Rel EL ll ol Ee 7 UA Eo BOE (7 £০০! 
All Se St Uf OR ky 5s Sha LYN Tn a led OH 
8৫৫২-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি‘ ..... ইবনু শিহাব (রহঃ)-এর সূত্রে এ সানাদে অনুরূপ হাদীস বর্ণনা 


করেছেন, তবে তাতে এতটুকু বর্ধিত অংশ উল্লেখ করেছেন, এটি ‘আবদুল্লাহর (বাহ্যতঃ) ইসলাম গ্রহণের পূর্বের 
কথা। (ই.ফা. ৪৫০৯, ই.সে. ৪৫১১) 
4 od te fe asl Ero oe) sil XE Ly LL EL (৮৭৭/১৮) £০০ 
es Lath Gir Te CSUs 2 Sd 6d cn ah Se Ch BRE Lal U3 UG 
JA) on 8D JB IN LS OB AHS ANG ce LY UG BE a Cl te 
UO Ted UG 44h a UX A Xl reid UB is Ca) CGH BE al Jr nd al 
ie C5 Ve Gh UG JL GALS Al US HE OE U8 Atal Ueie nl 
(164 ls) CEG ALL 1 kh nay Ce slik 9) 
৪৫৫৩-(১১৭/১৭৯৯) মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ‘লা কাইসী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাখিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, একদা নাবী $%-কে বলা হলো, (হে আল্লাহ্র রসূল!) যদি আপনি ‘আবদুল্লাহ ইবনু উবাইর 
কাছে যেতেন! তিনি তখন একটি গাধায় চড়ে তার কাছে রওনা হলেন। একদল মুসলিমও তাঁর সঙ্গে গেলেন। 
তাদের পথে পড়লো একটি লোনা উষর ভূমি৷ নাবী 3% যখন তার কাছে উপস্থিত হলেন, তখন সে বলল, আমার 
কাছ থেকে দূরে থাকবেন। আল্লাহর কসম! আপনার গাধার দুর্গন্ধ আমাকে বিরক্ত করেছে। রাবী বলেন, তখন 
আনসারদের একজন উঠে (তৎক্ষণাৎ) জবাব দিলেন, “আল্লাহর কসম! রসূলুল্লাহ 3-এর গাধার গন্ধ তোমার 
দুর্গন্ধের চেয়ে অনেক উত্তম” রাবী বলেন, তখন ‘আবদুল্লাহর সম্প্রদায়ের একব্যক্তি ক্ষেপে গেল। রাবী বলেন, 
তারপর উভয় পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠলো। রাবী বলেন, তখন তাদের মধ্যে লাঠি, হাত ও জুতার দ্বারা 
মারামারি লেগে গেল। তারপর আমরা জানতে পারলাম তাদের উদ্দেশে কুরআনের আয়াত “যদি ঈমানদারদের' 
দু'টি দল পরস্পর হানাহানিতে লিপ্ত হয়, তবে তাদের মধ্যে সমঝোতা করে দাও”- (সূরা হুজুরাত ৪৯: ৯) নাযিল 
হয়েছে (ই.ফা. ৪৫১০, ই.সে. ৪৫১২) 
U2 of BLL) 
8১. অধ্যায় : আবূ জাহ্‌লের নিধন 
Ee - BL ন el Lal bi AS ie G2 (A..pAj-too0t 
So Je Hele Lbs an FE 4h J J UH ac 3 Ld ES at ch 
G8 RG JE Je Hf ol JE asl J MG 2 ie Ul ln SIG BAL Lf 


ot DS LE 9b Jes 5 U6 Soe Sf UF J 2h A 5° - 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৩৫ 


৪৫৫৪-(১১৮/১৮০০) ‘আলী ইবনু হুজ্র সা'দী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, (বাদ্র যুদ্ধের দিন) রসূলুল্লাহ 38% বললেন : আবূ জাহ্‌লের কী হলো, কে আমাদের জানাবে? তখন ইবনু 
মাস‘উদ বেরিয়ে গেলেন এবং (যুদ্ধক্ষেত্রে) গিয়ে দেখলেন, আফরা-এর দু'পুত্র তাকে এমনি আঘাত করেছে যে, 
সে ঠাণ্ডা হয়ে গেছে। রাবী বলেন, তখন ইবনু মাসউদ তার দাড়ি ধরে বললেন, তুমিই কি আবূ জাহ্‌ল? সে বলল, 
তার চাইতেও উত্তম কাউকে তোমরা হত্যা করেছ? অথবা সে বলল, “যাকে তার সম্প্রদায়ের লোকেরা হত্যা 
করেছে?” রাবী বলেন, আবূ মিজলায (রহঃ) বলেছেন, আবূ জাহ্‌ল বলেছে, হায়! চাষা ছাড়া অন্য কেউ যদি 
আমাকে হত্যা করতো । (ই-ফা. 8৫১১, ই.সে. 8৫১৩) 


Lal BE i095 ং ERs IU tana BL bss - ae 1 HE En (../-..)-t000 
US jhe ff Os BE OH PS a de A SL ds te" $5 


el KS 

8৪৫৫৫-(../...) হামিদ ইবনু ‘উমার বাক্রাভী (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে এ হাদীস বর্ণনা 

করেছেন। তাতে তিনি বলেন, আল্লাহর নাবী 3% বলেছিলেন : “আবু জাহ্‌ল কী করলো, তা কে আমার পক্ষ 

থেকে জেনে আসবে?” অতঃপর তিনি ইবনু ‘উলাইয়্যাহ ও আবূ মিজলায (রহঃ)-এর অনুরূপ হাদীসটি বর্ণনা 
করেছেন, যেমন ইসমাঈল (রহঃ) বৰ্ণনা করেছেন । (ই.ফা. ৪৫১২, ই.সে. ৪৫১৪) 


IE abl [2 EN) CF cS SH -ty 
৪২. অধ্যায় : ইয়াহূদী নেতা কা'ব ইবনু আশরাফের হত্যা 
rn Xe 5 Le th Le, bE) m0 sy [Eo (A )- £00" 
MAb Chas ge be Os 5 - GA bil, - A 0 or CASS GA osu 
UAL 29 LL OB oe AL Ah SHS E28 co hl tle” BE A UL U6 Vk 
Jy Lh Le KS 8 JB SUG 1 U6 JO ROG po ON AH of Gs all J 
E85, ON BE 5 0 UN ALE als Calls Ub tna Cl Ube 5, ce HSS i ty 
UO AS Uk UG Gh ALS df S, - N- L ms sod Gf dS RS 
CULL UG LSS GRA LUG Gs de al LA oH UU GUS A US 
Sb 0 Tels SUE - ESL os LB UR LL 56 oe SES df C8) Ji Ls 
ak HE JE OUR UB bed UE SO TES 1G US Ls 0h es I 0h oie ls IL 
BRL Bath LS EEL EL ES Ea Ga EA A LT 
he ERCEI I ald GAM ESA See OEY HALL dd eds as 
RE NE EEL 
be CELL J Sf df 0 OH UG 5 38 TEE 8 5 OB Ria 2 0 dl OE Ib 
EE U6 4G UE BS aly 


Wwww.waytojannah.com 


Contents 


৩৩৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৪৫৫৬-(১১৯/১৮০১) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী ও ‘আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু ‘আবদুর রহমান 
ইবনু মিসওয়ার যুহরী (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 38% বললেন: কা'ব ইবনু 
আশরাফের (নিধনের) জন্য কে আছ? কেননা, সে আল্লাহ তা'আলা ও তার রসূল 3%-কে কষ্ট দিয়েছে। তখন 
মুহাম্মাদ ইবনু মাসলামাহ্‌ (রাযিঃ) বললেন, হে আল্লাহ্‌র রসূল! আপনি কিঞ্ঞাঁঝ যে, আমি তাকে হত্যা করি? তিনি 
বললেন, হ্যা । তিনি বললেন, তবে আমাকে (প্রয়োজনমত যা ইচ্ছা) দিন। তিনি বললেন, বলো। 
তারপর তিনি তার কাছে এলেন। তিনি (কথা প্রসঙ্গে তাদের পূর্বেকার) পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করলেন 
এবং বললেন, “এ ব্যক্তি তো (অর্থাৎ- নাবী 8%) সদাকাহ্‌ উসূল করতে চায় এবং সে আমাদের অতিষ্ঠ করে 
তুলেছে।" সে যখন তা শুনতে পেলো, তখন বললো, আরো অপেক্ষা কর। আল্লাহর কসম, সে তোমাদের কষ্ট 
দেবেই। তখন তিনি বললেন, আমরা সবেমাত্র তীর অনুসারী হয়েছি। তাই ব্যাপারটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে 
দাড়ায় তা না দেখে এ মুহূর্তেই তাকে ছেড়ে যাওয়াটা ঠিক মনে করছি না এখন আমি চাই তুমি আমাকে কিছু 
ধার দাও । সে বলল, তুমি আমার কাছে কিছু বন্ধক রাখবে? তিনি বললেন, তুমি কী চাও? সে বলল, তোমাদের 
রমণীদের আমার কাছে বন্ধক রাখ। তিনি বললেন, “তুমি হলে আরবের সবচাইতে সুন্দর পুরুষ। তোমার কাছে 
বন্ধক রাখবো আমাদের রমণীদের?” তখন সে বলল, ‘তাহলে তোমাদের সন্তানদের আমার কাছে বন্ধক রাখ” 
জবাবে তিনি বললেন, “আমাদের কারো সন্তানকে এ বলে গালি দেয়া হবে যে, তাকে মাত্র দু'ওসাক (৫ মণ 
আড়াই সের পরিমাণ) খেজুরের বিনিময়ে বন্ধক রাখা হয়েছিল। আমরা বরং তোমার কাছে যুদ্ধাপ্ত বন্ধক রাখবো 
সে বলল, “ঠিক আছে।” তখন তার সাথে ওয়া'দাবদ্ধ হলেন যে, হারিস, আবু আবস ইবনু জাব্র ও ‘আব্বাদ 
ইবনু বিশ্রসহ তার কাছে আসবেন । তারপর রাতের বেলা তীরা তার কাছে আসলেন এবং তাকে ডাকলেন। সে 
তাদের কাছে নেমে এল ৷ রাবী সুফ্ইয়ান (রহঃ) বলেন, রাবী ‘আম্র ব্যতীত অন্য রাবী বলেন, তখন তার স্ত্রী 
তাকে বলল, আমি এমন একটি আওয়াজ শুনতে পাচ্ছি তা যেন খুনের স্বর। সে বলল, এ হচ্ছে মুহাম্মাদ আর 
তার দুধভাই আবৃ নায়িলাহ্‌ ৷ সম্তরান্ত লোককে যদি রাতের বেলা বর্শাবিদ্ধ হওয়ার দিকে ডাকা হয় তবুও সে ডাকে 
সে সাড়া দেয়। মুহাম্মাদ (তাঁর সঙ্গীদের) বললেন, সে যখন আসবে, তখন আমি তার মাথা লক্ষ্য করে আমার 
হাত বাড়াবো। যখন আমি তা ভালমতো ধরে নেবো, তখন তোমরা তোমাদের কাজ সেরে নেবে। তিনি বলেন, 
তারপর সে গায়ে চাদর জড়িয়ে নীচে নেমে এল । তীরা বললেন, আমরা তোমার নিকট থেকে অতি সুগ্বাণ পাচ্ছি। 
সে বলল, হ্যা, আমার স্ত্রী অযুক হচ্ছে আরবের সর্বাধিক সুগন্ধ-পছন্দ মহিলা। তখন তিনি বললেন, * ‘আমাকে তা 
থেকে একটু সুবাস নিতে অনুমতি দিবেন? তখন সে বলল, হ্যা। তখন তিনি তার মাথা শুঁকলেন। তারপর আবার 
শুঁকলেন। এরপর পুনরায় বললেন, আমাকে কি আবারও একটু ঘ্রাণ নিতে দেবেন? এ কথা বলে তিনি তার মাথা 


শক্ত করে ধরে সাথীদের বললেন, তোমরা সেরে ফেল । তিনি বলেন, তখন তারা তাকে হত্যা করে ফেললো। 
(ই.ফা. ৪৫১৩, ই.সে. ৪৫১৫) 


AE IIR Gl -tr 

৪৩. অধ্যায় : খাইবার যুদ্ধ 
cn Xe te - BE ET ele ৬5 > OB SEA Omer.) tov 
AD CS ody si 5 La Wie Lod 5 5 1% BE a UO Hod ie cit 05 
EHEC ECS Ys AS SE) os PE dl sabi নং sb Sh 3 A 


CA 55 Cl FE sl 3 SS Onl SN ds BEE bh Ls Sd Le ‘50 “Lay, PB 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৩৭ 


SH U8 Je CHE I tit te Od 8 IC CL UAE CIOS I Hl J 
WEL Jb sly — WEL On JE, jd te U6 - Lot 158 bale dE 


Eye 
৪৫৫৭-(১২০/১৩৬৫) যুহায়র ইবনু হার্ব (রহঃ)..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 
খাইবারের যুদ্ধে যাত্রা করেন। আমরা সেদিন তার সঙ্গে সকালের সলাত (ফাজ্র) অন্ধকারে আদায় করি৷ তারপর 
আল্লাহর নাবী 3% তার বাহনে আরোহণ করলেন এবং আবূ তালহাহ্‌ (রাযিঃ)-ও তার সওয়ারীতে আরোহণ 
করলেন। আর আমি (আরোহী) ছিলাম আবূ তালহার পশ্চাতে । আল্লাহর নাবী 8% খাইবারের গলিপথে চললেন। 
(আমরা এত পাশাপাশি পথ চলছিলাম যে) আমার হাটু আল্লাহর নাবী 3%-এর উরু স্পর্শ করেছিল। এমন সময় 
আল্লাহর নাবী $ু-এর লুঙ্গি তার উরুদেশ থেকে সরে গেল। আর আমি আল্লাহর নাবী $%-এর উরুর শুভ্রতা 
দেখতে পেলাম । তিনি যখন খাইবারের জনপদে প্রবেশ করলেন, তখন বললেন : আল্লাহু আকবার, খাইবার ধ্বংস 
হলো। আমরা যখন কোন কাওমের আঙ্গিনায় পৌছি, তখন যাদের সতর্ক করা হয়েছে, তাদের প্রভাত অশুভ হয়ে 
যায়। তিনি এ কথা তিনবার বললেন রাবী বলেন, লোকজন তাদের কাজ-কর্মে বেরিয়ে গেল । তারা বলে উঠলো, 
“মুহাম্মাদ (এসে পড়েছেন দেখছি)" । রাবী ‘আবদুল ‘আযীয বলেন, আমাদের কোন কোন সঙ্গী বললেন, আর 
তার পঞ্চভুজবিশিষ্ট বাহিনীও ৷ রাবী বলেন, আমরা প্রভাব বিস্তার করে তা জয় করে নিলাম। 

(ই.ফা, ৪৫১৪, ইসে. ৪৫১৬) 
be Ge Al ty MS GBS ce BL EAE NE G2 (p01) 00A 
EE bm UE U8 BEE sd I FS OAS ly HE 5 le od By CE Yd 
AAD edly Lod 1h DAs Haile es LOSS Hs LAAT Sy et 

U2 Hh A U6." ih Ee Ud CH IU LY US Cs Fl 
৪৫৫৮-(১২১/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ)..... আনাস (রাখিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
খাইবারের যুদ্ধের দিন আমি আবূ তালহার পিছনে (একই ঘোড়ার পিঠে সওয়ার) ছিলাম । আমার দু'পা রসূলুল্লাহ 
3%-এর পদদ্বয়কে স্পর্শ করছিল। রাবী বলেন, সূর্যোদয়ের সময় আমরা সেখানে এলাম । তখন লোকজন তাদের 
পশুগুলো সবেমাত্র ঘর থেকে বের করেছে এবং তারা তাদের কোদাল, কুড়াল, রশি-জাম্বিল নিয়ে (কাজের জন্য) 
বেরিয়ে পড়েছে। তখন তারা (সবিস্ময়ে) বলল, “মুহাম্মাদ এবং পঞ্চভুজবিশিষ্ট বাহিনী!” রাবী বলেন, আল্লাহর 
রসূল 3% বললেন : খাইবার ধ্বংস হলো। আমরা যখন কোন কাওমের আঙ্গিনায় অবতরণ করি তখন 
সতর্ককৃতদের প্রভাত অশুভ হয়ে যায়। রাবী বলেন, মহান আল্লাহ তা'আলা তাদের ধ্বংস করে দিলেন। 

| (ই.ফা. ৪৫১৫, ই.সে. ৪৫১৭) 

las ts ay UST 6 oi ts GEMS Gal Ch GEM Bs (pry toon 
AAU C13 UG" U6 es 


: Al 5 GH ae ss pd SAG te des Ua 

EBA ad) 5 rs 

৪৫৫৯-(১২২/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 

বলেন, রসূলুল্লাহ 3% যখন খাইবারে এলেন, তখন বললেন, আমরা যখন কোন কাওমের আঙ্গিনায় পৌছি, তখন 
সতর্ককৃতদের প্রভাত অশুভ হয়ে যায় । (ই.ফা. ৪৫১৬, ই.সে. ৪৫১৮) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৩৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
BE Ee YG - te cx bili, - Ae Ls LOX es LE EES (n.vpirr)-ton. 
O80 E83 oh LL 0 ESSN oh TL tse BE of SS be - dell th AS - 
SH ow Bad EGS oh ld pl oe OD UBS CLE sd BE JL ee 
: 058 AL S53 IE Vp ls A Ae UN, 
Uy ASL ky Ul Cd 513 ‘sel Ee Ys ECS YS lal Cod Ys ed 
| Ee 1 Ua EH bene HU Gk Lc 
8 on OX UB on Aly Lo" UU te 1 0 GA ta BE ILO UL 
UY UG sos Kase Bicol Co LULA 5 CF J ss Ed Yl all U3 GS 
U4) UB 5S Us 19 eile LEE El eh LG OAD cil Cl UG Hee GAS Ahh 
XA 5S 1 old Gh" 6 Al sk 1h 0385 fet bl ce UA oh Cn HE A) 
ie OE Ga loity she 3 OH 4 nS Gh " 5 adh 3D JE Bp) 
SL US 20% Bnd las Go ty UG Ts 38 pe I Sl Gs Cl I6 
BE 0 U4) oD US $05 gi Shy Ck U8 1 CR U6 ie CUS le LS LL 
Dd ci 46: a" UG ALE BS abt Ses hs of MIAH dL UG LL 
rah honial MOEA at ME UNOS 


৪৫৬০-(১২৩/১৮০২) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ..... সালামাহ্‌ ইবনু 
আকওয়া* (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা রসূলুল্লাহ 3%-এর সঙ্গে খাইবার অভিযানে বের হলাম । 
আমরা রাতের বেলা (এ অভিযানে) বেরিয়েছিলাম। তখন এক ব্যক্তি (আমার ভাই) ‘আমির ইবনু আক্‌ওয়া* 
(রাযিঃ)-কে বলল : “ওহে! তুমি কি তোমার রণ সঙ্গীত থেকে আমাদেরকে কিছু শুনাবে না?" ‘আমির (রাযিঃ) 
ছিলেন একজন কবি। তখন তিনি সওয়ারী থেকে অবতরণ করে সকলকে শুনিয়ে শুনিয়ে তাঁর হুদী সঙ্গীত আবৃত্তি 
করতে করতে লোকদেরকে হাঁকিয়ে নিয়ে চললেন : “ইয়া আল্লাহ! আপনি না হলে আমরা হিদায়াত পেতাম না, 
আমরা সদাকাহ্‌ ও সলাত আদায় করতাম না। আপনার জন্য আমাদের জান কুরবান, আমাদের পিছনের সকল 
অপরাধ আপনি ক্ষমা করে দিন, যতদিন আমরা আপনার আনুগত্য করব। 

শত্রুর সম্মুখীন হলে আমাদের পা অটল রাখুন। 

আমাদের উপর শাস্তি বর্ষণ করুন। 

যখন আমাদের ডাকা হয় আমরা উপস্থিত হই । 

এবং তারাই চীৎকার দিয়ে আমাদের বিরুদ্ধে লোক জমা করে।" 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৩৯ 


তখন রসূলুল্লাহ $ বললেন, “এ চালকটি কে?” সাহাবীগণ বললেন, ‘আমির’ । তিনি বললেন, ‘আল্লাহ 
তার প্রতি রহমাত করুন।' তখন গোত্রের এক ব্যক্তি বলল, “তীর জন্যে তো শাহাদাত অবধারিত হয়ে গেছে, হে 
আল্লাহ্র রসূল 3! আমাদের যদি তার দ্বারা আরো উপকৃত করতেন, (তবে ভাল হত) রাবী বলেন, তারপর 
আমরা খাইবারে এসে তাদের ঘেরাও করলাম। (অবরোধ দীর্ঘ হল) এমনকি আমাদের দারুন খাদ্যাভাব দেখা 
দিল। তারপর রসূলুল্লাহ সু বললেন : নিঃসন্দেহে আল্লাহ তা'আলা তোমাদেরকে তাদের উপর বিজয় দান 
করেছেন। তারপর বিজয়ের দিন যখন লোকদের সন্ধ্যা হলো তখন তারা বনু স্থানে আগুন জ্বালালো। তখন 
রসূলুল্লাহ 3 বললেন: এ আগুন কিসের? কিসের উপর (কী রান্না করার জন্যে) লোকজন এ আগুন জ্বালাচ্ছে? 
তারা বললেন, গোশ্ত। তিনি জিজ্ঞেস করলেন : কিসের গোশৃত? তারা বললেন, গৃহপালিত গাধার গোশৃত। 
তখন রসূলুল্লাহ 3 বললেন : এগুলো ফেলে দাও আর রান্নাপাত্রগুলো ভেঙ্গে ফেল। এক ব্যক্তি বলল, তারা কি 
এণডুলো ফেলে দেবে এবং রান্নার পাত্রগুলো ধুয়ে ফেলবে? তিনি বললেন: তা হতে পারে। রাবী বলেন, এরপর 
যখন লোকজন (যুদ্ধের জন্য) সারিবদ্ধ হল, ‘আমিরের তরবারিখানা ছিল খাটো । তিনি জনৈক ইয়াহুদীর পায়ের 
নলা লক্ষ্য করে যে আঘাত করলেন সে আঘাত ফিরে এসে ‘আমিরের হাঁটুতে লাগে, এতে তিনি মৃত্যুবরণ করেন। 
তারপর যখন লোকজন (খাইবার থেকে) ফিরে এলো, তখন সালামাহ্‌ আমার হাত ধরে বললেন, (রাবী বললেন) 
রসূলুল্লাহ 3% যখন আমাকে নির্বাক অবস্থায় দেখতে পেলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার কী হয়েছে? 
আমি বললাম, “আমার পিতামাতা আপনার জন্যে কুরবান হোক! লোকজনের ধারণা ‘আমির (আত্মহত্যা) করে 
তীর (সারা জীবনের) ‘আমাল বরবাদ করে দিয়েছেন।" তিনি জিজ্ঞেস করলেন, তা কে বলেছে? আমি বললাম, 
অমুক অমুক এবং উসায়দ ইবনু হুযায়র আনসারী । তখন রসূলুল্লাহ সুন বললেন : যে এরূপ বলেছে, সে মিথ্যা 
বলেছে। অবশ্যই তার (‘আমিরের) জন্যে দ্বিগুণ পুরস্কার রয়েছে। তখন তিনি তার দু'টি আঙ্গুল একত্রিত করলেন 
(এবং বললেন), সে (আল্লাহর রাস্তায়) সত্যিকার যোদ্ধা ও মুজাহিদ। খুব কম আরবই তাঁর মতো চলেছে 
(বীরত্বের সাথে যুদ্ধ করেছে) । কুতাইবাহ্‌ এ হাদীস বর্ণনায় মুহাম্মাদের সাথে দু'টি শব্দে দ্বিমত করেছেন। ইবনু 
‘আব্বাদ (রহঃ)-এর রিওয়ায়াতে আছে ০ 4১, ওোঁ। (ই.ফা. ৪৫১৭, ই.সে. ৪৫১৯) | 


AOE oles of oo dg enh OF GOST only Sf ES (prg-ton) 
EU E38 0 dole Of Cle 05 2 5 4h Ae bg Ul cay 08 ‘He LG <a Le 
A A) CEL UU 2 2k, ge Sd Bg sh J Ee Jig al OS py 
BE sh 03 J LE I nod as BLE aS of Ce I 48 LEE 0s as Bt 
tl bs 5 26 UE BG sh UL SSG dS of CH al OD GC SE 
| REN YU TOEA 

Lc ly ice BE dy U0 UB Eke Yo Gai Yo Gt Ld yy fr, 
Uo 14 SOS iy EY Ly] AY oi Ue 
" BE all I UG Af A Cf co ih OG oa" Bg al UD Ul GD Ek Ch 
JE soy CL BD LE Sk Bas SMG LG Y i ID GC ON sh tes 
as Tel cla" HE A I 


Wwww.waytojannah.com 


Contents 


bl-17) সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


lcm - 8 Ge dh Che ad be ROG EN oh TLS ly ls BS tpt 9 UN 
0 SE PA ta tel C1 BE A JD UB - gb Dial Ue LLY 
Sh I, 

৪৫৬১-(১২৪/...) আবূ তাহির (রহঃ) ..... সালামাহ্‌ ইবনু আক্‌ওয়া' (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
খাইবারের যুদ্ধের দিন আমার ভাই রসূলুল্লাহ 38-এর সঙ্গে থেকে বীরত্বের সাথে যুদ্ধ করেন। তাঁর তরবারি ফিরে 
এসে স্বয়ং তাকেই নিহত করে। তখন রসূলুল্লাহ 38-এর সাহাবীগণ তাঁর ব্যাপারে নানা মন্তব্য করতে থাকেন 
এবং তার শাহাদাতের ব্যাপারে সন্দেহ করেন। তাঁরা বলাবলি করেন যে, সে এমন লোক যে তার নিজ অঙ্রের 
আঘাতে মারা গেছে। আর তীরা তার কোন কোন ব্যাপারেও সন্দেহ করেন সালামাহ্‌ বলেন, তারপর রসূলুল্লাহ 
2% খাইবার থেকে ফিরলে আমি বললাম, “হে আল্লাহ্র রসূল! আপনি আমাকে অনুমতি দিন, আমি তার কবিতার 
কয়েকটি পংক্তি আবৃত্তি করি।” রসূলুল্লাহ 3% তাকে অনুমতি দিলেন। ‘উমার ইবনুল খাত্তাব (রাষিঃ) তখন বলে 
উঠলেন, আমি জানি, তুমি কী বলবে ৷ রাবী বলেন, তারপর আমি আবৃত্তি করলাম : 

“হে আল্লাহ! আপনি না করলে, আমরা হিদায়াত পেতাম না, আমরা সদাকাহ্‌ দিতাম না এবং সলাত আদায় 
করতাম না।” তখন রসূলুল্লাহ 38 বললেন : তুমি যথার্থই বলেছো। তখন আমি আবৃত্তি করে চললাম : 
“আমাদের প্রশান্তি দান করুন এবং শত্রুর সম্মুখীন হলে আমাদের পা অটল রাখুন । মুশরিকরা আমাদের প্রতি 
বিদ্রোহী হল।" 

যখন আমি আমার কবিতা আবৃত্তি শেষ করলাম, তখন রাসূলুল্লাহ 3 বললেন : এ কবিতাটি কে রচনা 
করেছে? আমি বললাম, আমার ভাই । তখন রসূলুল্লাহ 38% বললেন : আল্লাহ তাঁর প্রতি সদয় হোন। তখন আমি 
বললাম, হে আল্লাহ্‌র রসূল! কিছু লোক তার প্রতি আল্লাহর রহমাত বর্ষণে দ্বিধাগ্রস্ত! তারা বলেন, সে এমন লোক 
যে তার নিজ অস্ত্রের আঘাতে মারা গেছে। তখন রসূলুল্লাহ 3% বললেন, সে জিহাদ করতে করতে মুজাহিদের মত 
মরেছে। | 

রাবী ইবনু শিহাব (রহঃ) বলেন, তারপর আমি সালামার এক পুত্রকে প্রশ্ন করলে তিনি আমাকে তীর পিতার 
সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেন। তবে ব্যতিক্রম এতটুকু যে, তিনি বলেন, আমি যখন বললাম, কিছু কিছু লোক 
তার প্রতি দু'আ করতে দ্বিধাগস্ত, তখন রসূলুল্লাহ 3% বললেন : তারা মিথ্যা বলেছে। সে জিহাদ করতে করতে 
মুজাহিদের মত মারা গেছে। তার দু'টি পুরস্কার এজন্যে নির্ধারিত রয়েছে। এবং তিনি তখন তার দু'টি অঙ্ুলি দ্বারা 
ইশারা করলেন। (ই.ফা. ৪৫১৮, ই.সে. ৪৫২০) f 

GE AS AN IF Gb -tt 
88. অধ্যায় : আহ্যাব বা খন্দকের যুদ্ধ 
x LS ES YG i (0 bil, - LE cs iuiall LL Fee (Acrfirey fon 
Le RG YN E59 BEE A JD OS UN GH Ends UB GE hte LS ES 
"15% As 5 LA UI SI ST AH 
Eke VA SND Ee LC, SEL Ys ELS YS Ex oly As 
LE C8 150 8 Eke V8 55 Sd CY" BUY IN 


Hed, 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৩) জিহাদ ও সফর | ৩৪১ 


8৪৫৬২-(১২৫/১৮০৩) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... বারা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% খন্দকের যুদ্ধের দিন আমাদের সঙ্গে একত্রে মাটি বহন করেন। মাটি তীর পেটের শুভ্রতাকে 
আচ্ছন্ন করে ফেলে । আর তখন তিনি আবৃত্তি করছিলেন: 

“আল্লাহর কসম! আপনি না করলে আমরা হিদায়াত পেতাম না, সদাকাহ্‌ দিতাম না এবং সলাতও আদায় 
করতাম না । আমাদের প্রতি প্রশান্তি দান করুন, আর তারাতো (মাক্কাবাসীরা) আমাদেরকে মেনে নিলো না।” 

আবার কখনও কখনও বলছিলেন : "সে দলটি আমাদের মানতে অস্বীকার করল, তারা যখন ফিত্নাহ্‌ 
(শির্ক ও কুফ্রী) চাইল, তখন আমরা অস্বীকার করলাম ৷” 

আর তা উচ্চারণের সময় তিনি তাঁর স্বর উচ্চ করছিলেন। (ই.ফা. ৪৫১৯, ই,সে, ৪৫২১) 

EL of oF dt Eo gate 03 AD Se GS kh Ly LAL BG (daj-tor 
le 1 SS NE)" OY ae UE lh Cia I 

৪৫৬৩-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... আবূ ইসহাক্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 

বারা (রাযিঃ)-কে অনুরূপ বলতে শুনেছি। তবে তিনি বলেন যে, সর্দারেরা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করল । 


(ই.ফা, ৪৫২০, ই.সে, ৪৫২২) 

ah se ee al 9 Sal te EL a Fite 9 all Le Ee (A.shivi)j-toit 
2 eee ao ta Oe EEC eS Siar EAE AE i 2 eR 
U3 JS USS) le A Jy GAS 5 CS BE al Jp) GEL Ub ls 05 Jen to 
Ly Caneel HEU FAY tte J) ke Y sel FG adh 
৪৫৬৪-(১২৬/১৮০৪) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ কা‘নাবী (রহঃ) ..... সাহল ইবনু সা‘দ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমাদের কাছে এলেন, আমরা তখন পরিখা (খন্দক) খনন করছিলাম এবং 


কীধে করে মাটি একস্থান থেকে অন্যস্থানে ফেলছিলাম। তিনি বললেন, "হে আল্লাহ! আখিরাতের সুখ ছাড়া সুখ 
নেই, মুহাজির ও আনসারদেরকে আপনি ক্ষমা করুন!” (ই.ফা. ৪৫২১, ই.লে. ৪৫২৩) 


Le Be Ell fy bil, 0 Hy ch 53 Lo Ey (n.apr10j- tone 
Yl ose Y hh" UG A BE GD ok A 3 od be EA oh Lila te dt Bs he 
ne Lady el TAY Xe 
৪৫৬৫-(১২৭/১৮০৫) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে 


বর্ণিত যে, রসূলুল্লাহ 38% বলেছিলেন, “হে আল্লাহ! আখিরাতের সুখ ছাড়া সুখ নেই । আপনি ক্ষমা করে দিন 
আনসার ও মুহাজিরদেরকে”। (ই.ফা. ৪৫২২, ই.সে. ৪৫২৪) 


UU BE 0 Loe ES GE UG LE Hy ciel ph Lt Ec (pray-ton 

J FAS EE Cd CY Gell" UE OK BRE all JD LF Le 1 Df CED Bk te dS 
EAE La SG IYI EY) fe Y hl UU 

৪৭ 


www.waytojannah.com 


Contents 


৩৪২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৪৫৬৬-(১২৮/...) ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর অন্য রিওয়ায়াতে আছে, 
রসূলুল্লাহ 38 বলছিলেন: “হে আল্লাহ! সুখতো (কেবল) আখিরাতের সুখই ৷ শু'বাহ্‌ (রাযিঃ) বলেন, অথবা তিনি 
বলেছেন : ইয়া আল্লাহ! আখিরাতের সুখ ছাড়া কোন সুখ নেই । আনসার ও মুহাজিরদেরকে সম্মানিত করুন” । 


(ই.ফা. ৪৫২৩, ই.সে. ৪৫২৫) 

Es OLS UU, GAL GSS I EIA LL OEE is 2 3 BES (pry tol 
hs He BE all UL USD23 125 U  5 UA BS pl o be oh Le 
BREA Lol LAG TBI IS VIS 3 ih ol 

EL Lal JS OEE LS 
৪৫৬৭-(১২৯/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও শাইবান ইবনু ফার্রখ (রহঃ)...... আনাস ইবনু মালিক 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, তারা (সেদিন) সমবেত সুরে গাইতে ছিলেন এবং তাদের সঙ্গে রসূলুল্লাহ 3% 

ছিলেন। তারা বলছিলেন: “হে আল্লাহ! প্রকৃত কল্যাণ তো আখিরাতে আনসার ও মুহাজিরদের সাহায্য করুন। 

আর শাইবানের হাদীস ১৬ এর পরিবর্তে '৪৬ শব্দ ব্যবহার করা হয়েছে।" (ই.ফা. ৪৫২৪, ই.সে, ৪৫২৬) 

ul Se lh Ee AL ty a BG i BS 52 LS Ec (Ye) -£olA 
8 G6 Ge SLY cle TE 1 CR OSS GEE LCs 155 BE Loe CA 
ERAS od el TBS GS 5H 0 Hell U8 BEE Ly RD Ls Ah ce U6 
৪৫৬৮-(১৩০/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, মুহাম্মাদ 3%- 
এর সাহাবীগণ খন্দকের দিন বলছিলেন :: আমরা সে লোক যারা মুহাম্মাদ 3%-এর কাছে বাই'আত হয়েছি। আর 
ইসলামের উপরই আছি। রাবী মুহাম্মাদ (রহঃ) সন্দেহ করে বলেন, অথবা বলেছিল : জিহাদের উপরই আছি 


সর্বদা । আর নাবী 38% বলছিলেন: “হে আল্লাহ! আসল তো আখিরাতের কল্যাণ । আনসারদের এবং মুহাজিরদের 
ক্ষমা করুন৷” (ই.ফা, ৪৫২৫, ই.সে. ৪৫২৭) 


WES A G35 Gl to 
৪৫. অধ্যায় : যী-কারাদ ও অন্যান্য যুদ্ধ 

uf 55 be — Bell) OF od — HEE en 09 EES ES (Apiy- ton 

HE A JL CE IS AY O34 Ul JE CRS Ik EH Ss Ls Chas U8 Ae 

bh 5 BE ab ILO CU SS UB pie 0 ADD ADE oh - I - 2 GS FS 

CI SS Lil SEN C5 Ge CLL UU SES GELS CHS 50k I be J wis 

Ix Ua Sy Ay herd CS Ul Ce UG ETH 2H G3 RE CB aft ck 
ED Ls Ls EN on Ul 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৪৩ 


Bl Hy — 0 ~ 5 OE eis CAT Hee CU CAEL GS 5 
CHL EY OG Uk Tol Led SA lp HA HUD PA CES Stl cl 
Aid Ess CS 380 ce BE 3h JL) SSG BE BN il 
৪৫৬৯-(১৩১/১৮০৬) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... সালামাহ্‌ ইবনু আকওয়া' (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি ফাজ্রের আযানের আগেই বের হয়ে পড়লাম । রসূলুল্লাহ 3%-এর দুধের উট্নী তখন যী- 
কারাদের (চারণ ভূমিতে) চরছিল। তখন ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাযিঃ)-এর গোলাম আমার সাথে সাক্ষাৎ 
করে বলল, রসূলুল্লাহ 3%-এর দুধের উট্নীসমূহকে নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কে সেগুলো নিয়ে গেছে? 
সে বলল, গাতৃফান গোত্রের লোকেরা । রাবী বলেন, তখন আমি উচ্চৈঃস্বরে তিনবার আওয়াজ দিলাম; সাহায্য 
চাই, সাহায্য চাই । রাবী (সালামাহ্‌ ইবনু আক্‌ওয়া‘) বলেন, মাদীনার উভয় প্রান্তের মধ্যবর্তী সবাইকে আমি 
আমার সে আওয়াজ শুনালাম তারপর বের হয়ে গেলাম যী-কারাদে গিয়ে তাদের (লুটেরাদের)-কে পেলাম । 
তখন তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল। তখন আমি তীর নিক্ষেপ করতে শুরু করলাম ৷ আমি ছিলাম 
একজন (দক্ষ তীরন্দাজ । আর তখন আমি বীরত্বণূচক কবিতা আবৃত্তি করছিলাম, “আমি আকওয়া'র পুত্র, আজ 

দুষ্টদের ধ্বংসের দিন।” (কিংবা আজ তার দিন, যে শৈশব থেকে যুদ্ধের স্তন্য পান করেছে) । 

আমি আমার তীর নিক্ষেপ ও বীরত্বব্যঞ্জক কবিতা আবৃত্তি করতে থাকলাম। অবশেষে আমি দুধের 
উ্্নীসমূহ মুক্ত করলাম এমনকি আমি তাদের ত্রিশটি চাদরও ছিনিয়ে নিলাম। এমন সময় রসূলুল্লাহ 3% ও 
লোকজন এসে পড়লেন। তখন আমি বললাম, “হে আল্লাহ্র রসূল 3%! আমি তাদের পানির পথ রুদ্ধ করে 
রেখেছি, তাই তারা পিপাসার্ত। এবার আপনি একটি বাহিনী প্রেরণ করুন। তখন তিনি (রসূলুল্লাহ 38%) বললেন: 
আকওয়া", এ সময় যা নেয়ার ছিল তুমি তা নিয়েছ। এবার ছেড়ে দাও। রাবী বলেন, তারপর আমরা ফিরে 

এলাম । রসূলুল্লাহ 3% আমাকে তীরই উট্্‌নির পিছনে বসিয়ে নিলেন। তারপর আমরা মাদীনায় পৌছলাম। 
(ই.ফা, ৪৫২৬, ই.সে, ৪৫২৮) 

dh GEL Bn, C cpl ty oh Bs hE A BS Oa.vprry- tov. 


As B 


OAD XE A Le B,C ote of ake te TADS dah ae ff Gol Fe 
0 9 - bie BES sacl Ao ts 3h SE dole HUE - de iy - Lal 
Ee 4 Onis BE a UD Eo RA Ul 08 of ARS Lk 3 OY BS - 
G4 fs G3 Ll He UG ke FE al UA SE - ON - Gash YEE Us Uy Les 
U8 50 Lol 3 Dh UES BE UD YB ON GE CES Cd I - Gs 
GS CH Ue LL Gl UF i tn Hy SUEY SE Es UE lis I 
be lr U6 AT SUK ELE LS os BE dh JD soli I 


LA cE A UG Gs 8 0 Ebel A ES iS CLL Ge dN in 


Wwww.waytojannah.com 


Contents 


৩৪৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


5h Ea od Hh IU Gl 0 Ub BE Sh U2 td - J - LY Sly 
cS, I. ar pas SB Ed eB Ea Ur bd Be ed id 
of nl ls a SS ale toe UST RAST RAT LR Bl al SE oh all Us 
GSE CARs Cf any easy LE 2 nl Gd oli Ch OH BEE as alo 
SD BS UE LEE in CSE by Ld GE - UN - GL GS Coil 
be 3h GD Y WS Lh CG SH HS Ley GON ERE oY CH Wail js 
ad s Li sf ce 5 Bi Sh Ub. Hea) OF ried by sah wd 
Yj Al He GY LoL LG HK GH kt 5B U4 GG 8 Bie EG aS Sl 
be Bh lh ge 0 Ub BEY ILO didi SS Se a5 gH SLL 
Hd LE CE 2 on as of rie pA ck BEE ll J YB 5 SV SY 
9) i TH, BEE dn JD ie bi 1 od 5 DG hse" J FE ah J 
ky (ine LOS a be Lo op tie io ie Hd Ss 5h 

AG LD phy UP DI oh Cy Gi Ye US Loch df wa) EAE UN 
dh end - CL 8 - sil BE a lh Ol il Ud 1 Go Un FE Ab UD 
Ul, HE al JL HE CU Ee rey HE sh UD CAG ch Cok BSE ra 
deb se Jel SII A te Se HY Ll CH hn oe ol lb oh Mc CE 
dh ie 0 Oe UO x EU GC 6 Kol) iy cal El Bs al J 
dh EU Ld cb cd - J - As cle LUE SS oS Uf BE a TD ol 
Ut SL id SE BS CSS sae U BSE cyl 

SoD LS Ps EN on Ul 

5 456 dd pel Td kk CS df Us Wl te US 

ESD EA EAs Eo tl Gs 

EE LES SH UY EO Bi i Fl ied Ci Cdr U8 
LS - JN - EA bel Ld IB Sie CL BES BY SLAY Cs Cd 
SS ah 213 SY BEE bl J es be ms bn DY GELS ill ts SS 
Yt 5 ys A tt, ODE 352 OS tn if Pl ES pe lS 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৪৫ 


Sh 1 Bb te EULA SEL 3 sb) J Ci End tn UT ae Ld 


CGD ON rk PE EVE USE a ~ UNS 1S GT U5 0 CSG at 
Cs 
lee ee Jt UM eno OETA 


DHT Al i a6. Ee hs ty iS 
1B - 8 - Ls Be sh J Lah A cb Eo Ui 1A U6 
ext - 0 -: Gas) A 22 Sal sh se si 55 of 2 she GAY sos tf 
HE adh J + LAL y il 5 ES un  - Ub - ol ulin 
oS 5 WEARERS 0 ibs sn ps sl tes ck ty ls GUN LE, 
¥ AON Se AL LG A A HS - ~Ub TOAD So A RG AG U6 SEE 
is SA GS LSS ca 2 HE All U3) OS BS Gl 4 ce UA A 
Le 
TO ie BD Re OA SG UU 0 ss Sis DY pai ooh Of ss 
ESET Ee UN - O45 be 195 Cd te il ss of The HS hos sl 
EGU BA ol U6. HE al Spe El tie SD ll soli - J - Bd OSG 
7 08-8 Be li US CH EAU OE GN at is Fl Eo 
as ale ol — Ub FE All Js) CE Ug Cd U8 HE Ge OL 0s 
SO ob A BG sh UL CO Best Chl 0 Us of te GE Cs 
EE SS OE Es Lis 6 gs ls SS pe ahr 2 ce athe 
7 sling GAS in Se HE YS E25 RU ph bn CE ol yl ie EG SB 
TRE Ye Se ls 5 2425 EG I Bee od Ce Cel Gk al UD Uk - BE 
oh, PUCK WALL Ge 0 rye gf Beh ck BE sls Yc wc Ub 
HS JB ULE ta ON EUG Uo Oibe ow) COE NUL 6. EL ods 
AF HEL 08 a LO Eh 23 LR ry ro ws 1k ros tS 
Se BE sll JD lel SUN. LL ED GS 3 Gf Eh Grd SE SS 
ml) sal ce Es FEE Ahh J eB bs df LES ee) oll es 
lle TOE ls SY Y all Se UR HE, UR di al LLG U0 LEY 


Wwww.waytojannah.com 


Contents 


৩৪৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


Og Ys Ua K P85 Ul i SS cia Ulf -Ul Cs Sd Td Sl be OR Lh dB CE 
LS aS hy YO TNE LLC YN 
o%ys bt se cbs) Ub 5d Os Lh SE WY 23 ck U6. "bs 
Cl AE EY sl of E Gs 1 ion Se Ch 0 5 Bd 
E56 J) EB Ce argh J Bch od MLS ALG JN OF 6 8 dry cil Sch - U8 xis U5 


Sy ni ole Ct UG UU BE sb LOE SE De ho 
Eley, WLS YS, El Gal Y's ae 


Ly to ASYL o ie re 
We Gc, 

OF tg iw AD ne de EAN 
BELTS dG 0A Se ob Ho A tok SS OH 3 pd Nj toss OU 
: 08 es Ss sy Ua HSL EOS Ub 5 Ua J 

EOE OE EE 
Gb lH LAD % 

Ub fT 

i hi LY LS ve dE op 5 

mk ce LLG UE le CRY a A 0 SS Se ES Gk UES J 
LDS ADS lh 

Cl U5 Ll ae ee Us lsh BE Lal im Db BB COS LL I 
C5 UE YN i" BE 020 8 pe 2 Ohi sll I Gh st Us FF 
tJ Ase A ELI Br oh bl HY A Na CS UN BE ie UL 
SY As Cd bo CHEN BDSG Li GY bel 


: UBT LEA GN cl 4 ate £5 BS SB HE IOs SH 
Ce J pL LS UAL RS cb 
ESATA HE 52 ly 
EAM HK pall eds ELD a6 SUE wil AS SS sh Ue J 
AS ce 5 UES AE CA AO CIS 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৪৭ 


৪৫৭০-(১৩২/১৮০৭) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর 
রহমান দারিমী (রহঃ) ..... ইয়াস ইবনু সালামাহ্‌ (রাষিঃ) তাঁর পিতা হতে বর্ণিত তিনি বলেন, আমরা রসুলুল্লাহ 
ঠু-এর সঙ্গে ছদাইবিয়ায় পৌছলাম। তখন আমাদের সংখ্যা ছিল চৌদ্দশ'। তদুপরি সেখানে ছিল পপ্চাশটি 
বকরী, যাদের পানি পানের জন্য পর্যাপ্ত পানি ছিল না। রাবী বলেন, তখন রসূলুল্লাহ 3 কৃয়ার কিনারায় বসলেন 
এবং দু'আ করলেন অথবা তাতে থুথু দিলেন। রাবী বলেন, আর অমনি পানি উথ্লে উঠলো । তখন আমরাও পানি 
পান করলাম এবং (পশুদেরকেও) পানি পান করালাম । রাবী বলেন, তারপর রসূলুল্লাহ 38% আমাদের বাই'আতের 
জন্য বৃক্ষযূলে ডাকলেন। রাবী বলেন, তারপর লোকদের মধ্যে আমি সর্বাগ্রে বাই'আত হলাম। তারপর একে একে 
শল্য লোকেরাও বাই'আত হলো। তিনি যখন বাই'আত গ্রহণ করতে করতে লোকজনের মধ্যবর্তী স্থানে 
পৌছলেন, তখন বললেন, হে সালামাহ্‌! তুমি বাই‘আত হও। রাবী বলেন, তখন আমি বললাম, আমি তো, 


হওনা। তখন আমি তৃতীয় বার বাই'আত গ্রহণ করলাম। এরপর তিনি আমাকে বললেন, হে সালামাহ্‌! তোমার 
সে বড় ঢালটি বা ছোট ঢালটি কোথায়, যা আমি তোমাকে দিয়েছিলাম? রাবী (সালামাহ্‌) বলেন, আমি বললাম 
€হ আল্লাহর রসূল! আমার চাচা আমির আমার সাথে অন্ত্রবিহীন অবস্থায় দেখা করেছিলেন। তখন আমি তাকে তা 
দিয়ে দিয়েছি। রাবী বলেন, “এতে রসূলুল্লাহ $ুঠ হেসে দিলেন এবং বললেন : তুমি দেখছি পূর্ববর্তীযুগের সে 
লোকের মত, যে বলেছিল, হে আল্লাহ! আমি এমন একজন বন্ধু চাই, যে আমার প্রাণের চাইতেও আমার নিকট 


লো, তৰে তার সে অঙ্গে আঘাত করব যেখানে তার চোখ দু'টো রয়েছে। রাবী বলেন, তারপর তাদেরকে আমি 
হাঁকিয়ে রসুলুল্লাহ 3-এর নিকট পর্যন্ত নিয়ে গেলাম। তিনি বলেন, এমন সময় আমার চাচা আ'মির 'আবালাং' 
গোত্রের একজনকে রসূলুল্লাহ 3-এর নিকট নিয়ে এসেছে। তাকে বলা হতো মিকরিয। সে ছিল বর্ম সজ্জিত 
একটি ঘোড়ায় আসীন। আর তার সাথে সত্তর জন যুশরিক। রসূলুল্লাহ 3% তাদের দিকে তাকালেন এবং বললেন 
: “ওদেরকে ছেড়ে দাও, যাতে আক্রমণ ওদের পক্ষ থেকেই হয় এবং দ্বিতীয়বার তারাই অপরাধী প্রতিপন্ন হয়।” 


Wwww.waytojannah.com 


Contents 


৩৪৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


এ কথা বলে রসূলুল্লাহ হর তাদের ক্ষমা করে দিলেন। তখন আল্লাহ তা'আলা নাযিল করলেন: “সে পবিত্র সত্তা 
যিনি তাদের হাতকে তোমাদের উপর থেকে এবং তোমাদের হাতকে তাদের উপর থেকে মান্ধাপ্রান্তরে তাদের 
উপর তোমাদের"বিজয়ী করার পর বিরত রেখেছেন"- (সূরা আন্‌ নুর ২৪ : ৪৮) আয়াতের শেষ পর্যন্ত। 

রাবী বলেন, তারপর মাদীনায় প্রত্যাবর্তনের জন্য বেরিয়ে পড়লাম। পথে এমন একটি মানযিলে আমরা 
অবতরণ করলাম যেখানে আমাদের ও লেহিয়ান গোত্রের মধ্যে কেবল একটি পাহাড়ের ব্যবধান ছিল। আর তারা 
ছিল মুশরিক তখন রসূলুল্লাহ 3% সে ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দু'আ করলেন, যে ব্যক্তি রাতে নাবী 3% ও 
ভার সাহাবীদের পক্ষ থেকে পাহারা দেয়ার জন্য পাহাড়ের উপরে আরোহণ করবে। সালামাহ্‌ বলেন, সে রাতে 
আমি দুই কি তিনবার এ পাহাড়ে আরোহণ করেছিলাম । তারপর আমরা মাদীনায় এলাম । রসূলুল্লাহ 3% তার 
গোলাম রাবাহ্‌কে দিয়ে তার উটসমূহ পাঠালেন। আর আমিও তালহার ঘোড়ায় চড়ে ভার সাথে সাথে উটগুলো 
হকিয়ে চারণ ভূমির দিকে নিয়ে গেলাম। যখন আমাদের ভোর হলো 'আবদুর রহমান ফাজারী চড়াও হয়ে 
রসূলুন্লাহ 3্-এর সমস্ত উট ছিনিয়ে নিয়ে গেল এবং পশুপালের রাখালকে হত্যা করলো। আমি তথন রাবাহ্‌কে 
বললাম, হে রাবাহ্‌! লও এ ঘোড়া নিয়ে তুমি তালহাহ্‌ ইবনু “উবাইদুল্লাহকে পৌছে দিও আর রসূলুল্লাহ সন -কে 
সংবাদ দাও যে, মুশরিকরা তার উটগুলো লুটে নিয়ে গেছে। তিনি বলেন, তখন আমি একটি টিলার উপর 
দীড়ালাম। তারপর মাদীনার দিকে মুখ করে তিনবার চিৎকার দিলাম, ইয়া সাবাহা! তারপর আমি লুটেরাদের পিছু 
ধাওয়া করলাম ও তাদের উপর তীর নিক্ষেপ করতে লাগলাম। আর আমি মুখে এ চরণ উচ্চারণ করছিলাম, 

“আমি আকওয়া'র পুত্র, আজ সেদিন, আজকে মায়ের দুধ (কতখানি খেয়েছো তা) স্মরণের দিন।" 

তখন আমি তাদের যে কাউকে পেয়েছি, তার উপর এ রকমভাবে তীর নিক্ষেপ করেছি যে, তীরের অগ্রভাগ 
তার কাঁধ ছেদ করে বেরিয়েছে। তিনি বলেন, আমি বলতে লাগলাম, 

“এ আঘাত নাও, আমি আকওয়া'র পুত্র, আজ দুধপান স্মরণের দিন৷” 

তিনি বলেন, আল্লাহর কসম! আমি তীর নিক্ষেপ করতে থাকলাম এবং ঘায়েল করতে লাগলাম এবং যখনই 
কোন ঘোড় সওয়ার আমার দিকে ফিরত তখনই আমি গাছের আড়ালে এসে তার গোড়ায় বসে তার প্রতি তীর 
নিক্ষেপ করতাম। আর তাকে যখম করে ফেলতাম । অবশেষে যখন তারা পাহাড়ের সংকীর্ণ পথে আসে এবং তারা 
সে সংকীর্ণ পথে ঢোকে আমি তখন পাহাড়ের উপর উঠে সেখান থেকে অবিরাম তাদের উপর পাথর নিক্ষেপ 
করতে থাকলাম। তিনি বলেন, এভাবে আমি তাদের পশ্চান্ধাবন করতে থাকলাম যে পর্যন্ত না আল্লাহর সৃষ্ট 
উটগুলো যা রসূলুল্লাহ 3-এর সাওয়ারী হিসেবে ছিল তা আমার পেছনে রেখে না যাই। তারা এগুলো আমার 
আওতায় ফেলে চলে গেল। তারপরও আমি তাদের অনুসরণ করে তাদের উপর তীর নিক্ষেপ করতে থাকলাম । 
এমনকি তারা ত্রিশটির বেশী চাদর এবং ত্রিশটি বল্লম নিজের বোঝা হালকা করার উদ্দেশে ফেলে গেল। তারা 
যেসব বস্তু ফেলে যাচ্ছিল আমি তার প্রত্যেকটিকে পাথর দ্বারা চিহ্নিত করে যাচ্ছিলাম যাতে রসূলুল্লাহ 3% ও তার 
সাহাবীগণ তা দেখে চিনতে পারেন। অবশেষে তারা পাহাড়ের একটি সংকীর্ণ স্থানে গিয়ে পৌছলো। এমন সময় 
বাদ্র ফাজারীর অমুক পুত্র এসে তাদের সাথে মিলিত হলো। এবার তারা সকলে মিলে সকালের খাবার খেতে 
বসলো। আমি পাহাড়ের একটি শৃঙ্গে বসে পড়লাম। তখন সে ফাজারী বললো, এ যে লোকটিকে দেখছি সে কে? 
তারা বলল, লোকটির হাতে আমরা অনেক দুর্ভোগ পোহায়েছি। আল্লাহর কসম! রাতের আঁধার থেকে নিয়ে এ 
পর্যন্ত লোকটি আমাদের পিছন থেকে সরছে না, সে আমাদের প্রতি অবিরত তীর নিক্ষেপ করছে, এমনকি 
. আমাদের যথাসৰ্বস্ব সে কেড়ে নিয়েছে। তখন সে বলল, তোমাদের মধ্যকার চারজন উঠে গিয়ে তার উপর চড়াও 
হও। তখন তাদের চার ব্যক্তি পাহাড়ে উঠে আমার দিকে এগিয়ে এলো । তারপর তারা যখন আমার কথা শোনার 
মত নিকটবর্তী স্থানে এসে পৌছলো, তিনি বলেন, তখন আমি বললাম, তোমরা কি আমাকে চেন? তারা বলল, 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৪৯ 


না। তিনি বলেন, আমি বললাম, আমি সালামাহ্‌ ইবনু আকওয়া*। কসম সে পবিত্র সত্তার, যিনি মুহাম্মাদ 3% -কে 
সম্মানিত করেছেন! আমি তোমাদের যাকেই পাই তাকে ধরে ফেলব। কিন্তু তোমাদের কেউ চাইলেই আমাকে 
ধরতে পারবে না। তখন তাদের একজন বলল, আমিও তাই মনে করি। তিনি বলেন, তারপর তারা ফিরে গেল। 
আর আমি সে স্থানেই বসে রইলাম । অবশেষে আমি রসূলুল্লাহ 3%-এর অশ্বারোহীদের গাছ-গাছালির মাঝ দিয়ে 
অগ্রসর হতে দেখলাম। তিনি বলেন, তাদের মধ্যে সর্বাগ্রে ছিলেন আখরাম আসাদী। তার পিছনে আবূ কাতাদাহ্‌ 
আনসারী । তীর পিছনে মিকদাদ ইবনুল আসওয়াদ কিন্দী। তিনি বলেন, আমি তখন আখরামের ঘোড়ার লাগাম 
ধরলাম । তিনি বলেন, তখন লুটেরা (শত্রুরা) পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে গেল। আমি বললাম, হে আখরাম! ওদের 
থেকে সতর্ক থাকবে। তারা যেন রসূলুল্লাহ 3% ও তাঁর সাহাবীগণ এসে মিলিত হওয়ার পূর্বেই তোমাদের বিচ্ছিন্ন 
করে না ফেলে । আখরাম বললেন, হে সালামাহ্‌! তুমি যদি আল্লাহ ও কিয়ামাতের দিনের প্রতি বিশ্বাসী হও এবং 
জান্নাত ও জাহান্নামকে সত্য মনে কর তবে আমার এবং শাহাদাতের মধ্যে বাধা সৃষ্টি করো না। সালামাহ্‌ 
বলেন,তখন আমি তার পথ ছেড়ে দিলাম । তখন তিনি ‘আবদুর রহমানের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হলেন। আখরাম 
‘আবদুর রহমানের ঘোড়াকে আহত করলেন। 

আর ‘আবদুর রহমান বর্শার আঘাতে তাকে কতল করে দিল এবং আখরামের ঘোড়ার উপর চড়ে বসলো। 
ইতোমধ্যে রসূলুল্লাহ 3%-এর ঘোড়সাওয়ার আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) এসে পৌছলেন। তিনি ‘আবদুর রহমানকে 
বর্শার আঘাতে হত্যা করলেন। সে পবিত্র সত্তার কসম! যিনি মুহাম্মাদ 3% -কে মর্যাদামণ্ডিত করেছেন, আমি তখন 
এতই দ্রুতগতিতে তাদের পিছু ধাওয়া করে যাচ্ছিলাম যে, আর পিছনে (অনেক দূর পর্যন্ত) মুহাম্মাদ 3% -এর 
কোন সাহাধীকেই দেখতে পেলাম না, এমনকি তাদের ঘোড়ার খুরের ধূলিও আমার দৃষ্টিগোচর হলো না। এভাবে 
চলতে চলতে সূর্যাস্তের প্রাক্কালে তারা এমন একটি গিরি পথে উপনীত হল যেখানে যু-কারাদ নামক একটি প্রশ্রবণ 
রয়েছে। অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় তারা পানি পান করতে অবতরণ করলো। তখন তারা আমাকে তাদের পিছু 
ধাওয়া করে দৌড়ে আসতে দেখতে পেলো। এক জায়গায় পানি পান করার পূর্বেই আমি সেখান থেকে তাদের 
তাড়িয়ে দিলাম। তখন তারা পাহাড়ের একটি ঢালু উপত্যকার দিকে দৌড়াতে লাগলো আর আমিও তাদের দিছু 
ধাওয়া করতে লাগলাম। আমি তাদের যে কোন একজনের নিকটবর্তী হতাম তার কাধের অস্থিতে তীর নিক্ষেপ 
করে বললাম, “আমি আকওয়া'র পুত্র, আজ দুধ স্মরণের দিন” । সে তখন বলল, তার মা তার জন্য কীদুক-তুমি 
কি সে আকওয়া যে আমাদের সেই ভোর থেকে অতিষ্ঠ করে রেখেছ? আমি বললাম, হ্যা, তোমার জানের দুশমন, 
আমি সেই তোমার ভোরবেলার আকওয়া। তিনি বলেন, অতঃপর তারা দু'টি ক্লান্ত ঘোড়া উপত্যকায় ছেড়ে চলে 
গেল। তিনি বলেন, তখন আমি এ দু'টোকে হাঁকিয়ে রসূলুল্লাহ 3%-এর নিকট নিয়ে এলাম । তিনি বলেন, সেখানে 
একটি 'সাতীহা’ (চামড়ার পাত্র) এবং একটি পানি ভর্তি সাতীহা নিয়ে এসে ‘আমির’ আমার সাথে মিলিত হলেন। 
আমি তখন ওষূ করলাম এবং (দুধ) পান করলাম ৷ তারপর এমন অবস্থায় রসূলুল্লাহ 38%-এর কাছে এলাম, যখন 
তিনি এঁ পানির কাছে ছিলেন যা থেকে আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছিলাম। 

এদিকে রসূলুল্লাহ 3% এ সমস্ত উট ও মুশরিকদের নিকট থেকে আমার ছিনিয়ে আন৷ বর্শা ও চাদর প্রভৃতি 
হস্তগত করেছেন। তখন বিলাল এ লোকদের কাছ থেকে আমার উদ্ধারকৃত একটি উট যবাই করে তার কলিজ 
এবং কুঁজ রসূলুল্লাহ 3-এর জন্য ভুনা করছিলেন। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রসূল! আমাকে 
সুযোগ দিন, আমি আমাদের লোকদের থেকে একশ’ জনকে বাছাই করে নিয়ে সে দুশমনদের পিছু ধাওয়া করি 
যাতে তাদের সকলকে এমনিভাবে হত্যা করব যে, তাদের খবর বয়ে নিয়ে যাওয়ার মত একটি লোকও অবশিষ্ট 
থাকবে না। তিনি বলেন, তখন রসূলুল্লাহ 3% এমনভাবে হাসলেন যে, চুলোর আগুনের আভায় তীর চোয়ালের 
দাতগুলো প্রকাশ পেল । এরপর রসূলুল্লাহ সু বললেন : হে সালামাহ্‌! আমি বললাম হ্যা, পবিত্র সত্তার শপথ! 
যিনি আপনাকে সম্মানিত করেছেন। রসূলুল্লাহ 3 তখন বললেন: এতক্ষণে তো তারা গাতৃফান পল্লীতে আতিথ্য 
৪৮ 


Wwww.waytojannah.com 


Contents 


ots __ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


ভোগ করছে। তিনি বলেন, এমন সময় গাত্ফান গোত্রের একটি লোক এল । সে বলল, অমুক তাদের জন্য একটি 
উট যাবাহ করেছে। তারা যখন তীর চামড়া খসাচ্ছিল তখন তীরা ধুলো রাশি উড়তে দেখতে পায়। তখন তারা 
বলে উঠ্ঠলো ওরা (আকওয়া* ও তার বাহিনী) তোমাদের নিকট এসে পড়েছে। তখন তারা পালিয়ে যায়। এরপর 
আমাদের ভোর হলো। রসূলুল্লাহ সু বললেন : আমাদের আজকে সেরা অশ্বারোহী হচ্ছে আবূ কাতাদাহ্‌ আর 
আমাদের সেরা পদাতিক হচ্ছে সালামাহ্‌। তিনি বলেন, তারপর রসূলুল্লাহ সু্ঠ আমাকে অশ্বারোহী ও পদাতিক 
হিসেবে গনীমাতের দু' অংশ দিলেন। আমাকে তিনি একত্রে দু' অংশ দিলেন। তারপর রসূলুল্লাহ 3% আমাদের 
মাদীনায় ফিরে আসার কালে আমাকে তাঁর সাথে তার উট্নী আয্বার পিছনে বসিয়ে নিলেন। তিনি বলেন, তারপর 
যখন আমরা পথ অতিক্রম করছিলাম, এমন সময় আনসারের এমন এক ব্যক্তি-যাকে পদবজে চলার ব্যাপারে কেউ 
পরাজিত করতে পারতো না-বলতে লাগলো-কেউ কি আছে যে, মাদীনায় সর্বাগ্রে পৌছার ব্যাপারে প্রতিযোগিতা 
করবে? এ কথাটি সে বারবার বলছিল। তিনি বলেন, যখন আমি তার এ (চ্যালেঞ্রমূলক) কথাটি শুনলাম তখন 
বললাম, তুমি কি কোন সম্মানিত লোককে সম্মান দিতে জাননা বা কোন ভদ্রলোককেই পরোয়া করবে না? সে 
বলল, রসূলুল্লাহ টে ব্যতীত অন্য কারো নয়। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল আমার পিতা-মাতা 
আপনার উপর কুরবান, আপনি আমায় অনুমতি দিন যেন আমি ওঁ ব্যক্তির সাথে প্রতিযোগিতা করি। তখন তিনি 
বললেন : তোমার ইচ্ছা হলে। তিনি বলেন, তখন আমি বললাম, ওহে! আমি তোমার দিকে আসছি। তারপর 
আমি লাফ দিয়ে নিচে দৌড়ালাম। তারপর এক বা দু' টিলা অতিক্রম করার দূরত্বে রইলাম তখন পর্যন্ত আমার দম 
বন্ধ রেখে তার পিছু পিছু দৌড় দিলাম । আরও দু’ এক টিলা পর্যন্ত ধীরগতিতে চলার. পর সজোরে দৌড় দিয়ে তার 
নিকট পৌছে গেলাম । এবং তার দু'কাধের মধ্যবর্তী স্থানে একটি ঘুষি মেরে বললাম, ওহে! আল্লাহর কসম! তুমি 
হেরে গেছ। তখন সে বলল, আমিও তাই মনে করছি। তিনি বলেন, অতএব আমি তার পূর্বেই মাদীনায় পৌছে 
গেলাম । তিনি বললেন, আল্লাহর কসম! এরপর আমরা তিনরাতের অধিক মাদীনায় থাকতে পারিনি। এমনি 
রসূলুল্লাহ এর সঙ্গে আমরা খাইবারের দিকে বেরিয়ে পড়লাম। তিনি বলেন, তখন আমার চাচা 'আমির 
(রাযিঃ) উৎসাহমূলক কবিতা আবৃত্তি করতে লাগলেন: 
, “আল্লাহর কসম! আল্লাহর অনুগহ না হলে আমরা হিদায়াত পেতাম না। 
সদাকাহ্‌ও দিতাম না আর সলাতও আদায় করতাম না। 
আমরা আপনার অনুগ্রহ থেকে কখনো বেপরওয়া হতে পারি না, 
তাই আপনি আমাদের কদম দৃঢ় রাখুন, যখন আমরা শত্রুদের সম্মুখীন হই 
এবং আপনি আমাদের প্রতি প্রশান্তি বর্ষণ করুন।" 
তারপর রসূলুল্লাহ 3 বললেন : এ ব্যক্তি কে? তিনি বললেন, আমি ‘আমির । রসূলুল্লাহ 3% বললেন, 
“তোমার রব তোমাকে ক্ষমা করুন।” রাবী বলেন, রসূলুল্লাহ 3 যখন যার জন্য বিশেষভাবে ক্ষমার দু'আ 
করতেন সে শহীদ হতো । তিনি বলেন, তখন স্বীয় উটের উপর আসীন ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) চীৎকার 
করে বললেন, ইয়া নাবী আল্লাহ! ‘আমিরকে দিয়ে আমাদের আরো উপকৃত করলেন না কেন? তিনি বলেন, 
তারপর যখন আমরা খাইবারে উপস্থিত হলাম, তখন খাইবার অধিপতি মারহাব তরবারি দোলাতে দোলাতে 
বেরিয়ে এলো এবং বলল, 
‘খাইবার জানে যে, আমি মুরাহ্‌হাব, পূর্ণ অন্ত্রশস্ত্রে সজ্জিত, অভিজ্ঞতাপূর্ণ এক বীরপুরু্ষ 
যখন যুদ্ধ বিগ্রহ ঘনীভূত হয় তখন সে তরবারিসমূহ চমকাতে থাকে” 
রাবী বলেন, আমার চাচা ‘আমির (রাযিঃ) কবিতা আবৃত্তি করতে করতে বললেন- 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৫১ 


“আাইবার জানে যে, আমি ‘আমির অস্ত্রে-শস্ত্রে সুসজ্জিত যুদ্ধে অবতীর্ণ 
‘ এক বীর বাহাদুর ভয়হীন ব্যক্তি ।” 

রাবী বলেন, তারপর তাদের মধ্যে আঘাত বিনিময় হলো ‘আমির (রাযিঃ) নীচে থেকে যখন তাকে আঘাত 
করতে চাইলেন, তখন তা ফিরে এসে তার নিজের উপরই পতিত হলো, আর তাতে তার পায়ের গোছার সংযোগ 
শিরা কেটে গিয়ে মৃত্যু হল। | 

(রাবী) সালামাহ্‌ (রাযিঃ) বলেন, তখন আমি বের হলাম। নাবী $%-এর কয়েকজন সাহাবীকে বলাবলি 
করতে শুনলাম যে, ‘আমিরের ‘আমাল বরবাদ হয়ে গেছে, সে আত্মহত্যা করেছে। তখন আমি কাদতে কাদতে 
নাবী $%-এর নিকটে এসে বললাম, হে আল্লাহ্র রসূল! ‘আমিরের 'আমালগুলো বরবাদ হয়ে গেল? তখন 
রসূলুল্লাহ সু বললেন : (এ কথা)-কে বলেছে? রাবী বলেন, আমি বললাম, আপনারই কয়েকজন সাহাবী । তিনি 
বললেন, ধারা এরূপ বলেছে তারা মিথ্যা বলেছে এবং তার প্রতিদান সে দু'বার পাবে। তারপর তিনি আমাকে 
‘আলী (রাযিঃ)-এর নিকট পাঠালেন। তখন তিনি চক্ষুরোগে আক্রান্ত ছিলেন। তখন রসূলুল্লাহ রটে বললেন : আমি 
এমন এক ব্যক্তিকে (আজ) পতাকা সমর্পণ করবো, যে আল্লাহ ও তীর রসূলকে ভালবাসে এবং আল্লাহ ও তার 
রসূলও তাকে ভালবাসেন। তিনি বলেন, তারপর আমি ‘আলী (রাযিঃ)-এর কাছে গেলাম এবং তাকে নিয়ে 
রসূলুল্লাহ £%-এর কাছে আসলাম । আর তখন তীর চোখ ব্যথাগ্রস্ত । রসূলুল্লাহ 3% তার চোখে থুথু দিলেন। আর 
(তাতেই) তিনি সুস্থ হলেন । তখন তিনি তাঁর হাতে পতাকা দিলেন। এৰ্ারো মারহাব বেরিয়ে এলো এবং কবিতা 
আওড়াতে লাগল- 

“খাইবার জানে যে, আমি মারহাব, যুদ্ধের অস্ত্রে সঙ্জিত এক অভিজ্ঞতাপূর্ণ বীর বাহাদুর ব্যক্তি ।” 

তখন ‘আলী (রাযিঃ) বললেন- 

“আমি সে ব্যক্তি যাকে আমার মা ‘হায়দার’ নামে ডাকে, 

যার দর্শন বন্য সিংহের মত ভীতিপ্রদ, আমি দুশমনের প্রতিদান দেই বিরাট পরিমাপের পাত্র দিয়ে অর্থাৎ 
তাদের নির্দ্িধায় হত্যা করি” । 

এরপর তিনি মারহাবের মাথায় তলোয়ার মারলেন এবং তাকে হত্যা করলেন। তারপর তারই হাতে 
(খাইবার) বিজয় হলো। (ই.ফা. ৪৫২৭, ই.সে. ৪৫২৯) 


ss XE al Ke UD oi) 5 Lo GS: OU Ly) FB UB (.../uyrtoV) 
Ah Bl iy ps oh keh 
8৪৫৭১-(../...) ইব্রাহীম (রহঃ) ..... ‘ইক্রামাহ্‌ ইবনু ‘আম্মার (রাযিঃ)-এর সূত্রেও এ হাদীস বর্ণনা 
করেছেন। (ই,ফা. ৪৫২৭, ই.সে. ৪৫৩০) 
0 ake be nd £2 al BG alll ANN Ag Co LA Bn (er tov 
Ae ee 


8৫৭২-(../...) আহ্‌মাদ ইবনু ইউসুফ আয্্‌দী সুলামী (রহঃ) ..... ‘ইক্রামাহ্‌ ইবনু ‘আম্মার (রাযিঃ)-এর 
সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৫২৮, ই.সে, ৪৫৩০) 


Wwww.waytojannah.com 


Contents 
৩৫২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


HN (EE Hdl SS GAG) ES 2 SHG -tN 
৪৬. অধ্যায় : মহান আল্লাহর বাণী : “তিনি সে সত্তা যিনি তাদের হাতকে তোমাদের উপর থেকে 
দূরে. রেখেছেন” 

AL C3 ES UAT OR C3 55 ES By LOL Lj SE ES OAsapirry-tovr 
FE So tw BE Ah JAD cle Lb EC Rf te HE CLE Hl cf of ie nl oe 
SG AI) Fo 5 UN ASE UL ASG sil HE a Et Lh Gnd 
(rt: A Sin) Ke EOL Sl bn AC Oh ie LE Ee asl 
৪৫৭৩-(১৩৩/১৮০৮) ‘আম্র ইবনু মুহাম্মাদ নাকিদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত 
যে, মাক্কাবাসীদের মধ্য থেকে সশস্ত্র আশি ব্যক্তি একদা অতর্কিতে তান্‌'ঈম পাহাড় থেকে রসূলুল্লাহ 38%-এর দিকে 
অবতরণ করে। তাদের উদ্দেশ্য ছিল রসূলুল্লাহ 3% ও তার সাহাবীগণের অসতর্কতার সুযোগ গ্রহণ । তিনি তাদের 
বিনা যুদ্ধে বন্দী করলেন, এরপর তাদের জীবিত ছেড়ে দিলেন। তখন আল্লাহ তাআলা নাযিল করলেন : (অর্থ) 


“তিনি সে পবিত্র সত্তা, যিনি মাক্কাহ্‌ প্রান্তরে তাদের হাতকে তোমাদের উপর থেকে এবং তোমাদের হাতকে 


তাদের উপর থেকে বিরত রেখেছেন- তাদের উপর তোমাদের বিজয়ী করার পর"- (সূরা ফাতৃহ ৪৮ : ২৪) 
(ই.ফা, ৪৫২৯, ই.সে, ৪৫৩১) 


JG a pL IE Gl ~tV 
৪৭. অধ্যায় : পুরুষদের সাথে যুদ্ধে স্ত্রীলোকদের অংশগ্রহণ 
UP A Lf SED U3 OUR Lh 5 ES AES C8 3 ES OAapirs-tovt 
25 A ILD GI Cl TG Ue USGS OFA FR CHG gL HH ol oe cal 
bn Bf i US SS oi nh i Lan BE ln UD CS OBE Ue hf 
silly Con Us te Oi als U0 Gk tay BE ah ILD 3d Ab sy CK SL 
CB SE SY pf GFE sd JL JE 1 
৪৫৭৪-(১৩৪/১৮০৯) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, (তা 
মা) উম্মু সুলায়ম হুনায়নের যুদ্ধের দিন একটি ছোরা ধারণ করেছিলেন, যা তার সঙ্গে থাকত । (তার স্বামী) আ. 
তালহাহ্‌ তা দেখতে পেয়ে বলেন, হে আল্লাহ্‌র রসূল! ইনি উম্মু সুলায়ম। আর তার সাথে একটি ছোরা রয়েছে 
রসূলুল্লাহ 3% তাকে বললেন : এ ছোরা কিসের জন্য? তিনি বললেন, এটি এজন্য নিয়েছি যদি কোন বিধর্মী 
মুশরিক আমার কাছাকাছি আসে, তবে এ দিয়ে আমি তার পেট চিরে ফেলবো । তখন রসূলুল্লাহ 38% হাসতে 
লাগলেন । তখন তিনি (উম্মু সুলায়ম) বললেন, হেঁ আল্লাহ্‌র রসূল! (মাক্কাহ্‌ বিজয়ের দিন) আমাদের ছাড়া যারা 
ছাড়া পেয়ে গেছে এবং পরাজয়ের মুখে ইসলাম গ্রহণ করেছে, তাদের হত্যা করে ফেলুন। তখন রসূলুল্লাহ 3% 
বললেন : হে উম্মু সুলায়ম! আল্লাহই (মুশরিকদের বিরুদ্ধে) যথেষ্ট । তিনি (আমাদের প্রতি) সদয় রয়েছেন। 


(ই.ফা. ৪৫৩০, ই.সে. ৪৫৩২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর তত 
Ae 3 GOL UST AL 3 ME BD je BS 50 ty LO ES (fc tove 


Eb Se Be BEL oF a Lf dC od ie Cle do 
৪৫৭৫-(.../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত উম্মু সুলায়মের 
কাহিনী বর্ণনা প্রসঙ্গে নাবী 38%-এর পক্ষ থেকে পূর্বে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৪৫৩০, ই.সে, ৪৫৩৩) 

ls CH df te lh Ue OU 1 DED US 0D I BS (avpire)- tov 
EAA Cals HUY EG 15% 13 te LN oe Bs ge Hb S50 BE 0 U0 US 
৪৫৭৬-(১৩৫/১৮১০) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, 
রসূলুল্লাহ 3% উন্মু সুলায়ম ও আনসারের কতিপয় মহিলাকে তার সাথে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতেন। তারা আর্তদের 

পানি পান করাতেন এবং আহতদের শুশ্ৰুষা করতেন । (ই.ফা. ৪৫৩১, ই.সে. ৪৫৩৪) 

HAs dee Lh hl Se ES Load CLAD Se Lh 3 Se GES (avin) tov 

OW U8 Ls of dl be ite OF A 5d EE ES so Ee Us —{gokiall Sans 
Len Sle CY 4 RE i SS GH OL hy BRE Ll of OD a BUA 
AE Sj A OG — UE By OS AG TS EN So a) D2 Ble ff US - Ub 
Gl ff 08 8 dd eS Ce BE 2h Lh 2d U8 Alb oN OE IEG Jd io Ll 
Lue OH, NSS 0 G3 8 fn bn Fen Di Y BY hs SH be 
ER EE EM EE TES A NEES RENEE ME EE 2 
BEDE BE Lge se CL DS Logi FS ST ELE Cs pla fly 8 oS 
Wl dd 5 be Bl Sy gh 8 3 SEE is BSL x5 Bb 
Al oa BSE Ys oF 
৪৫৭৭-(১৩৬/১৮১১) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেছেন, উহুদ যুদ্ধের দিন যুদ্ধে পরাস্ত হয়ে কতিপয় লোক নাবী ¥%-কে আড়াল করে রেখেছিলেন। আর 
আবূ তালহাহ্‌ (রাযিঃ) ছিলেন একজন অতি দক্ষ তীরন্দাজ । সেদিন (যুদ্ধে) তিনি দু’ বা তিনটি ধনুক ভেঙ্গে 
ফেলেন। রাবী বলেন, যখনই কোন ব্যক্তি তীর নিয়ে তার পাশ দিয়ে গমন করতো, তখনই তিনি (রসূলুল্লাহ 3%) 
বলতেন, এগুলো আবূ তালহার জন্য রেখে যাও । রাবী বলেন, যখনই নাবী ¥ মাথা তুলে লোকজনের প্রতি 
তাকাতেন, তখনই আবূ তাল্হাহ্‌ (রাযিঃ) বলে উঠতেন, হে আল্লাহর নাবী! আপনার জন্য আমার পিতা-মাতা 
কুরবান! আপনি মাথা উঠাবেন না; এমন না হয় শত্রুপক্ষের তীর এসে আপনার গায়ে লাগে। আপনার বক্ষ 
রক্ষার্থে আমার বক্ষ নিবেদিত। আবূ তালহাহ্‌ বলেন, আমি (সেদিন) আবূ বাক্র কন্যা ‘আয়িশাহ্‌ ও উম্মু 
সুলায়মকে এমন অবস্থায় দেখেছি, তারা তাদের পিঠে পানির মশক বয়ে আনছিলেন। তখন তারা এমনভাবে 
কাপড় গুছিয়ে চলছিলেন যে, আমি তাদের পায়ে পরিহিত অলংকার দেখতে পাচ্ছিলাম । তারা আহতদের মুখে 


পানি ঢেলে দিচ্ছিলেন। তাঁরা আরার গিয়ে মশক ভরে পানি এনে আহতদের মুখে পানি দিচ্ছিলেন। আবূ তালহার 
হাত থেকে সেদিন তন্দ্রার ঘোরে দু'বার বা তিনবার তলোয়ার পড়ে যায়। (ই.ফা. ৪৫৩২, ই.সে. ৪৫৩৫) 


Wwww.waytojannah.com 


Contents 
৩৫৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


“A Al iva Sd LP Gels Hed T9 C0 Edy Uj UN OG tA 
৪৮, অধ্যায় : জিহাদ অভিযানে অংশগ্রহণকারী মহিলাদের জন্য গনীমাতের কোন অংশ নেই, তবে 
স্বেচ্ছায় তাদের কিছু দেয়া এবং শব্রুূপক্ষের শিশুদের হত্যা করা নিষিদ্ধ 


- Dy ON ~~ al Be ad of LLG ty A Se Bo (AMA) -EOVYA 
J DE i ip SG le OH LCE GSS A G5 Ce onal i le 05 
3 20 BE in AL Ss USS sl ck A ks Ul 41 d Ns te tH 
AB os pol 2 ek cy DEL Ti US Rs Ges Dl i US WS sly 0% 
be 5% OK Sy Ll S55 FEE ah UD US oR ALS CS ls SY FS 
Lk 06 BE sh UD Us DE ES BB ges Cy dl be GE 8 byt 
Ls ES CH OXY GG pA y iy sn LS CES, CELA SE 5 Ua 
Bh ie A Hh ls le gle be sel BH Ge sich Gs wo I Gd 
Gh Ee Cie A A U6 US Uy A Cd sh of als ii 
৪৫৭৮-(১৩৮/১৮১২) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু ক্া“নাব (রহঃ) ..... ইয়াযীদ ইবনু হুরমুয (রহঃ) 
হতে বর্ণিত যে, নাজদাহ্‌ (রহঃ) ইবনু ‘আব্বাস (রাখিঃ)-কে পাঁচটি ব্যাপারে প্রশ্ন করে পত্র লিখলেন । তখন ইবনু 
‘আব্বাস (রাযিঃ) বললেন, যদি আমি ‘ইল্‌ম গোপনকারী হওয়ার আশংকা না করতাম তাহলে আমি তার কাছে 
জবাব লিখতাম না। নাজদাহ্‌ সে পত্রে তাঁকে লিখেছিলেন, হামদ ও সালাতের পর আমাকে অবহিত করুন, 
রসুলুল্লাহ 8% কি মহিলাদেরকে নিয়ে যুদ্ধযাত্রা করতেন? তিনি তাদেরকে কি গনীমাতের ভাগ দিতেন? তিনি কি 
শত্রুপক্ষের শিশুদের হত্যা করতেন? আর কখন ইয়াতীমের ইয়াতীম অবস্থার সমাপ্তি হয়? আর গনীমাতের এক 
পঞ্চমাংশের হকদার কারা? জবাবে ইবনু ‘আব্বাস (রাখিঃ) লিখলেন, তুমি আমাকে লিখিত প্রশ্ন করেছো যে, 
রসূলুল্লাহ 3% কি মহিলাদেরকে নিয়ে যুদ্ধযাত্রা করতেন? হ্যা, তিনি তাদেরকে নিয়ে যুদ্ধ যাত্রা করতেন এবং তীরা 
তাতে ন বাও কাতর ধীর মাগি থরে তারে পরত রত, কিন্তু গনীমাতের ভাগ 
তাদের জন্য বরাদ্দ করা হতো না। আর রসূলুল্লাহ 38 কখনও শিশুদেরকে হত্যা করতেন না। সুতরাং তুমিও 
শিশুদেরকে হত্যা করবে না। আর তোমার চিঠিতে আমাকে এও প্রশ্ন করেছ যে, কখন ইয়াতীমের ইয়াতীম অবস্থা 
সমাপ্ত হয়? আমার জীবনের শপথ! অনেক সময় কোন ব্যক্তির দাড়ি গজিয়ে যায়; অথচ সে তার নিজের হক গ্রহণে 
দুর্বল থাকে এবং অন্য কারো হক প্রদানের বেলায়ও দুর্বল থাকে। সুতরাং যখন সে লোকদের মতো নিজের 
অধিকার বুঝে নিতে পারে তখনই তার ইয়াতীম অবস্থার সমাপ্তি হয়। আর তুমি লিখেছ, গনীমাতের এক পঞ্চমাংশ 
কাদের প্রাপ্য? আমরা বলি, তা আমাদের (আহলে বায়তদের) জন্যই, কিন্তু আমাদের গোত্রের লোকেরা (বানূ 

উমাইয়াহ্‌) তা অস্বীকার করছে। (ই.ফা. ৪৫৩৩, ই.সে. ৪৫৩৬) 


hell 2 Se tr LANs Be SEs ns ENS Efe ES C.. Ary tov৭ 
Ha calle Se EG 0G 0 ol CE EG GEA BSE i Sk 0 
SE SG OLA SE 08 41 BE A ILD Oo BE ESS dd 0 Ge DY 0 OE Ss 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৫৫ 


Ty SE Le Bee 8 GEA IS - Sd Sil al EE EV EY Uo 


RT TET TNE EE EE EE 2 EES EE oe উর দয 
(রহঃ) হতে বর্ণিত যে, নাজদাহ্‌ (রহঃ) ইবনু ‘আব্বাস (রাযিঃ)-কে কয়েকটি ব্যাপারে প্রশ্ন করে পত্র লিখেন। 
পরবর্তী অংশ সুলাইমান ইবনু বিলালের হাদীসের অনুরূপ । তবে হাতিমের এ হাদীসে রয়েছে যে রসূলুল্লাহ 3% 
শিশুদেরকে হত্যা করতেন না! সুতরাং তুমিও বালকদেরকে হত্যা করবে না। তবে যদি তুমি তা জানতে পারো, 
যা ‘খিযির' সেই বালক সম্পর্কে জানতে পেরেছিলেন, যাকে তিনি হত্যা করেছিলেন, তবে স্বতন্ত্র কথা। এ 
হাদীসের একজন রাবী ইসহাক্‌ (রহঃ) তীর বর্ণনায় হাদীসের সূত্রে এতটুকু বাড়িয়েছেন- আর যদি তুমি বেছে বের 
করতে পারো মু'মিনকে, তবে তুমি কাফিরকে হত্যা করবে এবং মু'মিনকে ছেড়ে দেবে। 

(ই.ফা, ৪৫৩৪, ই.সে, ৪৫৩৭) 
gad Aa Ue Ed of Bel ie CL Bn Cb ff SH SS (pra) tons 
Lass HA edd of LG Ae OF od G53 ale LY FSS CE UN CYA 0B S59 be 
Uh be A G58 Ue Bh Le LLG co poh ops OL OH Ce CE Eh pd 
Ss Ally A oe LS CE Sy Lisl Sf iS CB SEL VV SY i 
UD Eo lh Bie lh CE, Gos 0 HS Ul OD SY Fk CS LD pd 
Sy 0 5 A be ce Tne He Co ithe HSU YY AE cdl HE dh 
EE Se) Lin sis EG cn pL ie ELEGY LY pi A LE LES  o3h oF aS 

Ug Cie os AAU ey Uh 2 HM G35 be a 

৪৫৮০-(১৩৯/...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ইয়াযীদ ইবনু হুরমুয (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন ঘে, 

নাজদাহ্‌ ইবনু ‘আমূর হারুরী ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর নিকট পত্র লিখে জানতে চাইলেন, জিহাদে উপস্থিত 
bE A, Wo Oe SEO WA a SRE SHH WE Le 
সম্পর্কে যে, কখন তার ইয়াতীম অবস্থার সমাপ্তি ঘটে? এবং 'যাবিল কুরবা’ বা নিকটাত্মীয় কারা? তখন তিনি 
ইয়াযীদকে বললেন, তুমি তাকে লিখ, তার নির্বুদ্ধিতায় পতিত হওয়ার আশঙ্কা না থাকলে আমি তাকে পত্র 
লিখাতাম না। লিখ, তুমি আমাকে লিখেছো এ প্রশ্ন করে যে, যারা জিহাদে যোগ দিয়েছে এমন নারী এবং 
গোলামকে কি গনীমাতের কিছু দেয়া হবে? তাদের (নির্ধারিত) কিছুই দেয়া হবে না। তবে সবার কাছ থেকে কিছু 
কিছু নিয়ে (বখ্্‌শিশরূপে) দেয়া হবে। তুমি আমাকে প্রশ্ন করে লিখেছ শিশুদের হত্যা সম্পর্কে । রসূলুল্লাহ 3% 
কখনও তাদেরকে হত্যা করেননি এবং তুমিও তাদেরকে হত্যা করবে না। তবে (তা স্বতন্ত্র কথা) যদি তুমি তাদের 
ব্যাপারে তা জানতে পারো যা মূসা (‘আঃ)-এর সঙ্গী [খিযির (‘আঃ)} জানতে পেরেছিলেন, যে ছেলেটিকে তিনি 
হত্যা করেছিলেন তার সম্পর্কে । তার ইয়াতীম নাম ঘুচবে না যতক্ষণ না সে বালিগ হবে এবং তার মধ্যে বুদ্ধিমত্ত 
পরিলক্ষিত হবে। আর তুমি আমাকে “যাবিল কুরবা' সম্বন্ধে প্রশ্ন করে লিখেছ যে, তারা কারা? আমরা মনে করি 
আমরাই তীর । কিন্তু আমাদের লোকেরা তা অস্বীকার করেচ্ছ। (ই.ফা. ৪৫৩৫, ই.সে. ৪৫৩৮) 


www.waytojannah.com 


Contents 
৩৫৬ * সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
Ue A L3 delay Gs LL Ue Lod J 13 GA Se HES, (ojo 
Aa Cal SLs Ae of od ES CE UE AA CH OP ee of 0H me 
Ashby Sh es SUL ES 5 LAS LE FS Gey ff UN 
৪৫৮১-(.../...) "আবদুর রহমান ইবনু বাশৃশার ‘আবৃদী (রহঃ) ..... ইয়াধীদ ইবনু হুরমুয (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন নাজদাহ্‌ (রহঃ) ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর কাছে পত্র লিখেন এবং অনুরূপ হাদীস বর্ণনা 


করেন। 
আবু ইসহাক্‌ বলেন, সুফ্ইয়ান (রহঃ) অনুরূপ হাদীস বিস্তারিত বর্ণনা করেন। (ই.ফা, ৪৫৩৬, ই.সে. ৪৫৩৯) 
Uk of HS GIS ns bh Uy COST SA GEL Bs (pey-toA 
Ee 5s ES U5 4 ily Lh 0 Le ES C CHA Sf be SESS UH ids 
UN Ae Sod le CS CLS I CA 09 5 Uo he 0 UE AS IO Sn 
$5 EE oh be BO Vl aly ale C3 UU UT Ck Led Lis fi om oe CH Cel 
U6 U5 ph be dl KS 5 AM G3 ge bo Cd 2 EGU ce SY 2h es 
1S 28 ook ch pil op CL Wei Ge a Ab LS ih BE ab UO GY Ss 
te Hk BE all UL OS ih Cy Lb kid 6 A 2 Sy Le Lie Lah EE Ls 
U8 0 Ny Vl aie O56 i ely Tol aie CE 8G 5 BE A UL TTL CS 2 i 
1 phe fe CE OS Oh Aly dl of CI Es Ce Od ie asl ae Cie 
RR PE EO TE EE Rat SORE OEE 
pl pis bn CES UY) pbc Ren LOG diel lh Ls 
৪৫৮২-(১৪০/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... কায়স (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, ইয়াযীদ 
ইবনু হুরমুযুকে আমি এ হাদীস বর্ণনা করতে শুনেছি। মুহাম্মাদ ইবনু হাতিম ইয়াধীদ ইবনু হুরমুয হতে বর্ণিত। 
তিনি বলেন, নাজদাহ্‌ ইবনু ‘আমির ইবনু ‘আব্বাস (রাধিঃ)-কে পত্র লিখেন। রাবী বলেন, ইবনু ‘আব্বাস (রাযিঃ) 
যখন তার পত্রখানি পাঠ করেন এবং যখন তিনি তার জবাব লিখেন তখন আমি ভার (ইবনু ‘আব্বাস) সামনেই 
উপস্থিত ছিলাম । ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেন, যদি সে নাপাকীতে (অজ্ঞানতা প্রসূত কথাবার্তায়) পতিত হবে 
বলে আশংকা না করতাম তবে আমি তার কাছে জবাব লিখতাম না। তার চোখ কোন দিন না জুড়াক (অর্থাৎ 
আল্লাহ তাকে খুশী না রাখুক, তার বাতিল ‘আকীদার দরুন এ বদদু'আ করলেন) । রাবী (ইয়াযীদ) বলেন, তারপর 
তিনি তাকে লিখলেন, তুমি আমাকে জিজ্ঞেস করেছ, আল্লাহ (গনীমাতের অংশ সংক্রান্ত আয়াতে) যাদের সম্পর্কে 
উল্লেখ করেছেন, রসূলুল্লাহ 3-এর সে ঘনিষ্ঠজন কারা? আমরা মনে করি, আমরাই রসূলুল্লাহ 3%-এর সে 
ঘনিষ্ঠজন। কিন্তু আমাদের গোত্রের লোকেরা তা অস্বীকার করে। আর তুমি ইয়াতীম সম্পর্কে প্রশ্ন করেছ যে, কখন 
তার ইয়াতীম অবস্থার সমাপ্তি ঘটে? যখন সে বিবাহযোগ্য হয়, তার মধ্যে বুদ্ধি-বিবেচনা পরিলক্ষিত হয় এবং তার 
সম্পদ তার কাছে প্রত্যর্পণ করা হয়, তখন তার ইয়াতীম অবস্থার অবসান ঘটে । আর তুমি প্রশ্ন করেছ, রসূলুল্লাহ 
3% কি মুশরিকদের কোন শিশুকে হত্যা করতেন? রসূলুল্লাহ 3% কোনদিন তাদের শিশুদের কাউকে হত্যা 
করেননি । সুতরাং তুমিও তাদের কাউকে হত্যা করবে না। অবশ্য যদি তুমি অবগত হও, যা অবগত হয়েছিলেন 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৫৭ 


খিযির (আঃ) সে বালকটির সম্পর্কে যখন তিনি তাকে হত্যা করেন। আর তুমি প্রশ্ন করেছ, নারী ও গোলাম 
সম্পর্কে, যখন তারা যুদ্ধে উপস্থিত থাকে, তাদের জন্য নির্ধারিত অংশ নেই। তবে লোকদের গনীমাতের মাল 
থেকে তারা উপচৌকন হিসেবে পায়। (ই.ফা. ৪৫৩৭, ই.সে. ৪৫৪০) 
oe ell BL Us Sw Bs dad A Bs ts SEAS Cpay-toAr 
ahh 1H Poh On KS le 0 od ES CS Ub Ch OF be Caile of Sl 
HL US cs 
৪৫৮৩-(১৪১/...) আবূ কুরায়ব (রহঃ) ..... ইয়াযীদ ইবনু হুরমুয (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নাজদাহ্‌ ইবনু ‘আব্বাস (রাযিঃ)-কে লিখেছিলেন, বর্ণনাকারী এ হাদীসের কিয়দংশ রিওয়ায়াত করেছেন। তবে 
তাদের হাদীসসমূহের মতো তিনি ঘটনা হুবহু বর্ণনা করেননি। (ই.ফা. ৪৫৩৮, ই.সে. 8৫৪১) 
ye AER ue Eg wo ww Al ie EA AL “ ww ES 33 Ee (AY tyv)-toAtE 
of HET 10% Bf BEE sl J oe CS CH ALN he te bm wi Kl 
A ck by 2d Gs GL gd el LEY 
৪৫৮৪-(১৪২/১৮১২) আবূ বাক্র ইবনু আবৃ শাইবাহ্‌ (রহঃ) ..... উম্মু ‘আতিয়্যাহ্‌ আন্সারীয়াহ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 38-এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি তাঁদের শিবিরের 
পশ্চাতে অবস্থান করতাম, তাদের খাবার তৈরী করতাম, আহতদের চিকিৎসা করতাম এবং রোগীদের সেবা-শুশ্রষা 
করতাম । (ই.ফা. ৪৫৩৯, ই.সে. ৪৫৪২) 
SELY gg OLS tL Oks Us cosh 09 by Be cg Spe Gi, (fej toAe 
Ete 
৪৫৮৫-(../...) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... হিশাম ইবনু হাসৃসান (রহঃ)-ও এ সূত্রে হাদীস বর্ণন৷ 
করেছেন। (ই.ফা. ৪৫৪০, ই.সে. ৪৫৪৩) 
HE A SE se Gly -ta 
8৯. অধ্যায় : নাবী 3-এর যুদ্ধসমূহের সংখ্যা 


aa BD YU uy hil, ~ Be cle all LS BL (Nvetferj-£oAl 


7 U8 - ID Sy 5 U9 HE Ly SR OG - UH - BS OID CH IM cL 
UN - 55 Ete Ee J Ue Cl CLR 5 Cli te as Ob BE dl UA VE SC 
Eh Gf LAY os UN Ure 555 Uf Ud ck 

৪৫৮৬-(১৪৩/১২৫৪) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) আবূ ইসহাক্‌ (রহঃ) হতে বর্ণিত 


যে,'আবদুল্লাহ ইবনু ইয়াধীদ (রহঃ) লোকজনকে নিয়ে ইন্ডতিস্কার (বৃষ্টি প্রার্থনার) সলাত আদায়ের উদ্দেশে বের 
হলেন । তিনি দু'রাক‘আত সলাত আদায় করলেন, এরপর বৃষ্টির জন্যে দু'আ করলেন। রাবী বলেন, সেদিন আমি 


8৯ 


Wwww.waytojannah.com 


Contents 


৩৫৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


যায়দ ইবনু আরকাম (রাযিঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি বলেন, আমার এবং তার মাঝে একজন ছাড়া কোন 
লোক ছিল না। অথবা তিনি বলেছেন, আমার এবং তীর মাঝে কেবল একজন লোক ছিল, আমি তখন তাকে 
জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ 8% কতগুলো যুদ্ধ করেছেন? তিনি বললেন, উনিশটি । তখন আমি বললাম, আপনি 
তার সঙ্গে কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন? তিনি বললেন, সতেরটি যুদ্ধে। রাবী বলেন, তখন আমি প্রশ্ন করলাম, 
সর্বপ্রথম তিনি কোন্‌ যুদ্ধটি করেছেন? তিনি বললেন, যাতুল-উসায়র বা যাতুল-উশায়র। (ই.ফা. 8৫৪১, ই.সে. 8৫88৪) 


ES RS Tal US ES E52 FORE Ls 5% FEE sl UD Ue Cs BD 4 be 
5 Ee Ue 
৪৫৮৭-(১৪৪/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... যায়দ ইবনু আরকাম (রাযিঃ) হতে বর্ণিত । 


রসুলুল্লাহ 3% উনিশটি যুদ্ধ করেছেন। হিজরাতের পর একবার মাত্র হাজ্জ করেছিলেন, যচ য় যয কোৰ মা 
করেননি- তা হল বিদায় হাজ্জ । (ই.ফা. ৪৫৪২, ই.সে. 8৪৫৪৫) 


0 si Cal SU) He HSCS ED BS A OGY SE (mrptey- £OAAN 
Lh Le Es HE sh JL ee SR Uh ll 3 GE 
J be UGB A Ls ad Se HCE of i OY NS Sl ye Jb 


ise 03 BY 
৪৫৮৮-(১৪৫/১৮১৩) যুহায়র ইবনু হার্ব (রহঃ) .....‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
রসূলুল্লাহ 3%%-এর সঙ্গে উনিশটি যুদ্ধ করেছি। 
জাবির (রাযিঃ) বলেন, আমি বাদ্র ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। আমার পিতা আমাকে তা 
থেকে বাধা দিয়েছিলেন। তারপর যখন উহুদ যুদ্ধে (আমার পিতা) ‘আবদুল্লাহ নিহত হলেন, তারপর থেকে আমি 
আর কখনো কোন যুদ্ধে রসূলুল্লাহ 3% থেকে পশ্চাৎপদ হইনি । (ই.ফা. 808৩, ই.সে. ৪৫৪৬) 


HSL tn en BSE LES SEE Rs BAS (1m ef eny-toAd 
Ie UN 8 bo 4 G8 sh 3 Ue oo8ls Ue LE EE Gch SG AS 3 GS tot 
Gia US 8 BEE be es BE all US) 
BID ll Le HS SD SB UH bee 8 HHH 
৪৫৮৯-(১৪৬/১৮১৪) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও সাঈদ ইবনু মুহাম্মাদ জারমী (রহঃ) ..... বুরাইদাহ্‌ 
(রাষিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% উনিশটি যুদ্ধে শরীক হন। তন্মধ্যে আটটিতে তিনি সক্রিয়ভাবে 
যুদ্ধ করেন। 


রাবী আবূ বাক্র ‘তন্মধ্যে শব্দটি বলেননি বরং তিনি তীর বর্ণনায় ‘আবদুল্লাহ ইবনু বুরাইদাহ্‌ আমার কাছে 
বর্ণনা করেছেন’ বলে উল্লেখ করেছেন। (ই.ফা. ৪৫৪৪, ই.সে. ৪৫৪৭) 


$08 


be SL Nl oF AS Le OU Lt es GBS RS to LS BS Av) foi. 


cl I 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৩) জিহাদ ও সফর ৩৫৯ 


৪৬৯০-(১৪৭/...) আহ্‌মাদ ইবনু হাম্বাল (রহঃ) ..... বুরাইদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি রসূলুল্লাহ 3%- 
এর সঙ্গে ষোলটি যুদ্ধে অংশগ্রহণ করেন। (ই.ফা. ৪৫৪৫, ই.সে. ৪৫৪৮) 


As -L hte held (EAN CES [EE JE LS [Ec (Aref Ay £08) 


Fe 


ow CG UB CEOS USE Ln BE ab) 9 Ee SO HE Lb eS 


Ab Ll Ue EG D8 Hf Ee Be EUGDE EG ns gh 

৪৬৯১-(১৪৮/১৮১৫) মুহাম্মাদ ইবনু ‘আব্বাস (রহঃ) ..... সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 

আমি রসূলুল্লাহ 3%-এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করি। তিনি যতগুলো অভিযানে সৈন্য প্রেরণ করেছেন তার 

মধ্যে নয়টিতে আমি অংশগ্রহণ করি। একবার আমাদের সেনাপতি ছিলেন আবূ বাক্র (রাযিঃ) আর একবার 
RE AEE ALG Lat Ai hia ৪৫৪৬, ই.সে. bh 


FO 
৪৬৯২-(../...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... হাতিম (রহঃ) এ হাদীসটি উল্লেখিত সূত্রে আমার কাছে 
বর্ণনা করেছেন। তবে তিনি তার বর্ণনায় উভয় ধরনের সাতটি অভিযানের সংখ্যা বলেছেন। 


(ই,ফা. ৪৫৪৭, ই.সে, ৪৫৫০) 
EE old 5953 Lb -o. 
৫০. অধ্যায় : যাতুর রিকা' যুদ্ধ 
EE) ME HE ESS ESSE ad Le le Hf BE (avrapeaj-foar 


US ga off be BSD of be BS of OF A be dL HGS YE AE 8 Lil 


GU Eh LH Ch UG AE Cd UG Db Ri LAT FE df HE 2h JL ie Ce 
be Gd CLAS US UJ EN mh 5% SIL Sah Ge] ce i UGS lil Chi 
El 


ALE on Us L989 058 ME I ok 5K ch ie cue Hf CG Ny UN 
4 G53 VG BE 5s AL UG 2 
৪৬৯৩-(১৪৯/১৮১৬) আবূ ‘আমির ‘আবদুল্লাহ ইবনু বাররাদ আশ্্‌'আরী ও মুহাম্মাদ ইবনু ‘আলা আল- 
হামদানী (রহঃ) ..... আবু মূসা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রসূলুল্লাহ 3%%-এর সঙ্গে একটি 
যুদ্ধাভিযানে বের হলাম । আমাদের প্রতি ছয়জনের মধ্যে ছিল একটি উট, যার উপর আমরা পর্যায়ক্রমে সওয়ার 
‘হতাম । তিনি বলেন, এতে আমাদের পা ক্ষত-বিক্ষত হয়ে যায়। আমার দু'পা এতই বিক্ষত হয়েছিল যে, পায়ের 
নখণগ্ুলো উপড়ে পড়ে যায়। তাই আমরা আমাদের পায়ে পটি বেধেছিলাম। এ কারণে এ অভিযান “যাতুর-রিকা' 
বা পি যুদ্ধ নামে অভিহিত হয়। কেননা আমরা আমাদের পায়ে পটি বেঁধেছিলাম। 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


আবু বুরদাহ্‌ (রাযিঃ) বলেন, আবু মূসা (রাযিঃ) এ হাদীসটি একবার বর্ণনা করার পর পুনরায় বর্ণনা করা 
পছন্দ করেননি। রাবী বলেন, এ দ্বারা তীর ‘আমালের প্রকাশ পায় বলে তিনি তা উল্লেখ করা পছন্দ করেননি। 
আবু উসামাহ্‌ বলেন, বুরায়দ (রাযিঃ) ছাড়া এ হাদীসের অন্য রাবী এ কথা অতিরিক্ত বলেছেন, “আল্লাহ তার 
প্রতিদান দিবেন" । (ই.ফা. ৪৫৪৮, ই.সে. ৪৫৫১) 
A SN ob acy) als Gl - ৪ 
৫১. অধ্যায় : যুদ্ধ অভিযানে কাফিরদের সাহায্য গহণ মাকরূহ 

PREYS Le we Ge 2 oA Le [Fo AA CL a) Ec (\AYv/Ne.)- £0 
be 2h SE fl © Tall of cod oh AL Le hy Lh Le AS 4d Lily, - aly 
A OD EOS CH UH BE La E'S) AEE Lk HN OF be Ald I oh A Se 
AI) GEL EB B55 HO ie KS OSS UR SON GN 5 OS Ub J U8 FE 
" BE al JU SU we ely Bi Cin FE Al IL UN SO Cli 2 Ce BE 
ES Cid OB ab" Ub U6 ALS A ba 

ee URE JB on A sat Ue iY cio i Bh 
“a Sf UG LS Aj 4S I8 pry SON 0 Bl My Cuil Ub inde J 3 a 
+ Sil" HG adh UD SUE 5 In ALS A be 
৪৬৯৪-(১৫০/১৮১৭) যুহায়র ইবনু হার্ব, আবূ তাহির (রহঃ) ..... '‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসুলুল্লাহ $ু্% বাদ্র অভিমুখে রওয়ানা হলেন। যখন তিনি ওয়াবারাহ্‌ প্রান্তরে পৌছলেন, তখন এমন এক 
ব্যক্তি এসে তাঁর সাথে সাক্ষাৎ করলো, যে পূর্ব থেকে তার শৌর্য-বীর্য ও সাহসিকতার জন্য প্রসিদ্ধ ছিল। রসূলুল্লাহ 
3ু%-এর সাহাবীগণ তাকে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। সে রসূলুল্লাহ $%%-কে বলল, আমি আপনার 
সঙ্গে যেতে এবং আপনার সঙ্গে (গনীমাত) পেতে এসেছি । রসূলুল্লাহ 3% তাকে বললেন : তুমি কি আল্লাহ ও তীর 
রসূলের প্রতি ঈমান রাখ? সে বলল, না । রসূলুল্লাহ 3% বললেন : তাহলে তুমি ফিরে যাও, আমি কোন মুশরিকের 
সাহায্য গহণ করব না । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, তখন লোকটি চলে গেল । যখন আমরা “শাজারায়' উপনীত 
হলাম, তখন সে ব্যক্তি তার সঙ্গে দেখা করলো এবং তার পূর্বের কথাই পুনরায় বললো, নাবী 
3%-ও তার পূর্বের কথা পুনরায় বললেন, আরও বললেন, তুমি ফিরে যাও, আমি কোন মুশরিকের সাহায্য গ্রহণ 
করব না৷ এবারও সে চলে গেল । তারপর সে আবার “বায়দা'তে তার (নাবী 38%) সঙ্গে সাক্ষাৎ করলো। তখন 


রসূলুল্লাহ 3% তাকে প্রথমবারের মত জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহ ও তার রসূলের প্রতি ঈমান রাখ? সে 
বলল, জ্রী-হ্যা। তখন রসূলুল্লাহ হু তাকে বললেন, এখন (আমাদের সাথে) চল । (ই.ফা. ৪৫৪৯, ই.সে. ৪৫৫২) 


Wwww.waytojannah.com 


Contents 


50) ls -vt 
পর্ব (৩৪) : প্রশাসন ও নেতৃত্ব 


hd Bay th Eh al ot - 1 
১. অধ্যায় : জনগণ কুরায়শদের অনুগামী এবং খিলাফত কুরায়শদের মধ্যে সীমিত 

(Se Ball ১৬ ls Ch 5, ER 2 FRA all 4e BL (\AlAfN)y- todo 
al of be CASS Ae Ls OL Bin YG a SSE A 9 IR BS C nl 
1 Uy FE 4 Es SAS So ob BE 2 JD UU UU GIA of LF eg FY oF 
RBS AIS bead Seale LAM Lk 8 SALE Al Yo 
৪৫৯৫-(১/১৮১৮) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা'নাব, কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, যুহায়র ইবনু হার্ব 
ও ‘আম্র ‘আন্‌ নাকিদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: 


“জনগণ প্রশাসনিক ব্যাপারে কুরায়শদের অনুসারী। মুসলিমরা তাদের মুসলিমদের এবং কাফিররা তাদের 
কাফিরদের অনুসারী । (ই.ফা. ৪৫৫০, ই.সে, ৪৫৫৩) 


1k 6 ae 0 i te axa GES GN Le BL ga) 0 Lo WE (0-041 
od AH EB Ul" BE Al J) Uy Vie SA KS BE A I be dA Hd GC 
RIE LB AIC, peli 5 eels ot 1 
৪৫৯৬-(২/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) যে সকল হাদীস রসূলুল্লাহ 38% থেকে আমাদের কাছে বর্ণনা করেন তন্মধ্যে একটি হল যে, 


রসূলুল্লাহ 3% বলেছেন : লোকজন এ ব্যাপারে কুরায়শদের অনুসারী । মুসলিমরা মুসলিমদের অনুসারী এবং 
কাফেররা কাফেরদের অনুসারী । (ই.ফা. ৪৫৫১, ই.সে. ৪৫৫৪) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


si Ee EE ‘Po 9) EP tS) ES m2 ww =~ Ef (\A\a/T)- £odv 
DENG SS ob OA a" HE pl 06 alt de CS 8 
৪৫৯৭-(৩/১৮১৯) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব হারিসী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন যে, নাবী 3 বলেছেন: লোকজন ভাল-মন্দ উভয় ব্যাপারেই কুরায়শদের অনুসারী ৷ 


(ই.ফা, ৪৫৫২, ই.সে. ৪৫৫৫) 
UN al bE 2) ob AOL ty all EL O53 0h ASE Ly LA BES, Oar. f9j-toaAA 
OBB AL Ca GR Ce EL 8 LS ih OGY" BE al JAD Ub ab Se UN 
৪৫৯৮-(৪/১৮২০) আহমাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইউনুস (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% বলেছেন, এ কর্তৃত্ব সর্বদা কুরায়শদের মধ্যেই থাকবে যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় দু'টি লোকও বেঁচে 
থাকবে । (ই.ফা. ৪৫৫৩, ই.সে. ৪৫৫৬) 
CHA JE EL 0 DE LF GLAD bo ns CES nw Lo HH ES (are) £044 
Al Se Oe AE Gs - 4 bil, - CD pe os ol) BS clk FE 
ERE I Ad HE ce of Ee CS Ub dA 55 be gid sh 
Ch cli U5 Le OE LG fk Ss bh is ts uo li Y 
RL ion Hels" Ub Ub 
৪৫৯৯-(৫/১৮২১) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও রিফা‘আহ্‌ ইবনু হায়সাম ওয়াসিতী (রহঃ) ..... সামুরাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেছেন, আমি আমার পিতার সঙ্গে নাবী ুু-এর নিকট গেলাম । তখন আমরা তাকে 
বলতে শুনলাম, শাসন কর্তৃত্ব ধারাবাহিক চলতে থাকবে যতক্ষণ না উম্মাতের মধ্যে বারজন খলীফা অতিবাহিত 
হবেন। তারপর তিনি অস্ফুট আওয়াজে কিছু বললেন, যা আমি শুনতে পেলাম না। তখন আমি আমার পিতাকে 
জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ 3 কী বললেন? তিনি বললেন যে, তিনি বলেছেন, তাদের সকলেই হবে কুরায়শ 
বংশ থেকে । (ই,ফা. ৪৫৫৪, ই.সে. ৪৫৫৭) 
0 2 bo cP 0 ML Ao be Ok i 5b of ts Bs 0)" Ele 
BE a A 8D O28 Gh fay Ce Gals pl ? Ld OY Uk BE Ll cies Ub 
RL iw Hel" Uh Bf ab UL UN tie of CALL Ll CL sy 
৪৬০০-(৬/...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
আমি নাবী $ু্নু-কে বলতে শুনেছি, মুসলিম শাসন থাকবে যতক্ষণ না তাদের মধ্যে বারজন শাসক শাসন ক্ষমতায় 
অধিষ্ঠিত হন। জাবির (রহঃ) বলেন, এরপর নাবী $ঠ কিছু কথা বললেন, যা আমি শুনতে পাইনি। তাই আমি 
আমার পিতাকে জিজ্ঞেস করলাম যে, রসূলুল্লাহ 3% কী বললেন? তিনি বললেন, তিনি বলেছেন: সবাই কুরায়শ 
বংশ থেকে হবে। (ই.ফা. ৪৫৫৫, ই.সে. ৪৫৫৮) 
a op EL 0 HE 0b Sn te A Sf UG ni 1 LES ens (eefenng-tn) 
Gs ol OGY 8S HT Sach ie HE 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ত৬ত 


৪৬০১-(../...) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) নাবী 3% থেকে এ 
হাদীসটি বর্ণনা করেন। তিনি তাতে “লোকদের মধ্যে শাসন ক্ষমতা অব্যাহত গতিতে চলতে থাকবে” কথাটি 
উল্লেখ করেননি । (ই.ফা. ৪৫৫৬, ই.সে. ৪৫৫৯) 

UB A 0 Sl Ue dl Lh SES GS dss AG Lt US ES (C.-Y 
GE Le Bd ne BLY! TG 9% HE Al UD CH Uk BL CS HE Cs 
EB in Pes" UB UEC 8 Cl atl HO O60 

৪৬০২-(৭/...) হাদ্দাব ইবনু খালিদ আযদী (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি, বারজন খলীফা অতিবাহিত না হওয়া পর্যন্ত ইসলাম প্রবল শক্তিধর 
অবস্থায় চলতে থাকবে। তারপর তিনি যে কী বললেন, আমি তা বুঝতে পারিনি। তখন আমি আমার পিতাকে 
জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ 3% কী বলেছেন? তিনি বললেন, বলেছেন, তীদের সকলেই হবে কুরায়শ বংশ থেকে। 

(ই.ফা. ৪৫৫৭, ই.সে. ৪৬৬০) 
Ld sch AEB Ul BR Se Lh Ve DANN TGS BE OG 
+ hte Ak" UB UGC 8 lh 

৪৬০৩-(৮/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, নাবী { বলেছেন, শাসন কর্তৃত্ব অতি শক্তিশালী থাকবে বারজন খলীফা পর্যন্ত । রাবী বলেন, 
তারপর তিনি কিছু বললেন, যা আমি বুঝতে পারিনি। তাই আমি আমার পিতাকে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ 3% 
কী বললেন? তিনি বললেন, নাবী ই বলেছেন: তাঁদের সকলেই হবে কুরায়শ বংশের ৷ 

(ই.ফা. ৪৫৫৮, ই.সে. ৪৫৬১) 

WC oe OF SS ST) 0 bd BS Antal Le 3 Las BS (gyn t 
Es 0 BE be Cd of cif OF UG wf Eo df bil, Ld Uke ty al 
OE Ll od Ga Ve Cl I JH" U5 dd off es RE A JD df 5 il Ub 
8 on PES" I UG Ce oh Sh Lali Gite LE OG ili 

৪৬০৪-(৯/...) নসর ইবনু ‘আলী জাহযামী আহমদ ইবনু ‘উসমান নাওফালী (রহঃ) ..... জাবির ইবনু 
সামুরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেছেন, আমি রসূলুল্লাহ 3%-এর নিকট গেলাম। আমার সাথে আমার 
পিতাও ছিলেন। আমি তখন তাঁকে বলতে শুনলাম, এ ধর্ম শক্তিমত্তাসম্পনন, সংরক্ষিত থাকবে বারজন খলীফা 
অতিবাহিত হওয়া পৰ্যন্ত । তারপর তিনি কোন্‌ কথা বললেন, লোকজনের কথাবার্তার দরুন আমি তা বুঝতে 
পারিনি। তখন আমি আমার পিতাকে বললাম, তিনি কী বললেন? তিনি বললেন, বলেছেন, তাঁদের সকলেই হবে 
কুরায়শ বংশের লোক । (ই.ফা. ৪৫৫৯, ই.সে. ৪৫৬২) 


*১ কাজী আয়াত (রহঃ) বলেন, জটিলতা দীড়ায় শাসকদের সংখ্যা বিষয়ে । এর জবাব হলে৷ নাবী ঈ-এর মৃত্যু পরবর্তী ৩০ বছরে ৫ জন খলীফার 
{ইমাম হাসান (রাযিঃ)-সহা খিলাফাত ছিল নুবৃওয়াতের আদলে। বাকীদের খিলাফাত হবে “খিলাফাতে আম’ বা সাধারণ খিলাফাত। (মুখতাসার 
শারহে মুসলিম লিন নাবাবী, ৫ম খণ্ড, ১১২ পৃষ্ঠা) 


WwwwW.waytojannah.com 


Contents 


2৬৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 

A As we We JU Lye “ x Ex hs le Cn 55 (Aap) tio 
El fh As Ye Ob pal of Ac fh pa DF apt fh pall gp “Dey 
5 BE sh UL Coals LY CEES UU BE Al JL coe as pic GOST UF 3b pale 
Uk Ls GS U6 Y GLa Fb Sh CH GS SY 5 Loh in Bie Hot 
SOE SE EY aN CE CAFE Coad te Kae U5 Hay EH on lS 
HE El hs Cl lr 0 ns ALR ls ta ss 5 Un ES 


aad cle LOE Ul J Ay oS Aly andi Vl 


৪৬০৫-(১০/১৮২২) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আমের ইবনু 
সা‘আদ ইবনু আবূ ওয়াক্কাস (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ)-এর নিকট 
আমার গোলাম নাফি'র মাধ্যমে চিঠি প্রেরণ করলাম যে, আপনি আমাকে এমন কিছু সম্পর্কে অবহিত করুন যা 
আপনি রসূলুল্লাহ সুু-এর নিকট শুনেছেন। রাবী বলেন, তিনি আমাকে লিখলেন : জুমু'আর দিন সন্ধ্যায় যে দিন 
(মায়েজ) আসলামীকে রজম (ব্যভিচারজনিত অপরাধের শাস্তি হিসেবে পাথর মেরে হত্যা) করা হয়, সেদিন আমি 
রসূলুল্লাহ 3্ট-কে বলতে শুনেছি, এ দীন অব্যাহতভাবে প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ কিয়ামাত কায়িম হয় অথবা 
তোমরা বারজন খলীফা কর্তৃক শাসিত হও, এঁদের সকলেই হবে কুরায়শ থেকে। আমি তাঁকে আরও বলতে 
শুনেছি, মুসলিমদের একটি ছোট্ট দল জয় করবে শ্বেতভবন যা কিসরা কিংবা কিসরা বংশীয় রাজমহল। আমি 
আরও বলতে শুনেছি, “কিয়ামাতের প্রাক্কালে অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হবে, তোমরা তাদের ব্যাপারে সতর্ক 
থাকবে।” আমি তাকে আরও বলতে শুনেছি, “তোমাদের কাউকে যখন আল্লাহ কল্যাণ (সম্পদ) দান করেন তখন 
সে নিজের এবং তার পরিবারস্থ লোকজন দ্বারা ব্যয় শুরু করবে।” আমি তাকে আরও বলতে শুনেছি, “হাওযে 
(কাউসারে) আমি তোমাদের অগ্রগামী হবো।” (ই.ফা. ৪৫৬০, ই.সে. ৪৫৬৩) 


mle be bs of BED SO ft ES pH) 0 Lo Ee cpt 
UB BEG All IAD co Chan le ES Sd A od A 08 le be ss 
GE EE 55 4 0% FE al I) Shas 
৪৬০৬-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি‘..... ‘আমির ইবনু সা'দ (রহঃ) হতে বর্ণিত যে, তিনি ইবনু সামুরাহ্‌ 


'আদাৰবীর কাছে চিঠি প্রেরণ করেন যে, আপনি রসূলুল্লাহ 3% থেকে যা জেনেছেন তা বর্ণনা করুন । তিনি বললেন, 
আমি রসূলুল্লাহ 38%-কে বলতে শুনেছি..... পরবর্তী অংশ হাতিমের হাদীসের অনুরূপ বর্ণনা করেন। 


(ই.ফা. ৪৫৬১, ই,সে. ৪৫৬৪) 
AAG DELS LL -Y 
২. অধ্যায় : খলীফা মনোনয়ন করা এবং বর্জন করা 
te Sy [8 pli ve al fh sl x I FLEA (Aarp)y-Et iv 


Talis Tel 08 033 A Se 1 ale V8 Cl Ce of CLAD UE CE OF of cal 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৬৫ 


ARE AY Ub Y lS ie cst BBs Ey Ea LE A UG Casita 1h 

BE A UD gia BEA a HEE Si 6 Us Ste HE Ih oe ali 

BLL OE BG Al UL 6 tm © Cd ald Le Uh 

৪৬০৭-(১১/১৮২৩) আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত তিনি 
বলেন, আমার পিতা যখন আহত হলেন তখন আমি তাঁর কাছে গিয়ে উপস্থিত হই । লোকজন তার প্রশংসা করল 
তারপর বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন! তিনি তখন বললেন, আমি আশাবাদী ও শঙ্কিত । তখন 
লোকেরা বললো, আপনি কাউকে খলীফা মনোনীত করে যান। তখন তিনি বললেন, আমি কি জীবিত ও মৃত উভয় 
অবস্থায়ই তোমাদের বোঝা বহন করব? আমার আকাঙ্কা খিলাফাতের ব্যাপারে আমার ভাগ্যে শুধু নিষ্কৃতি লাড 
হোক । আমার উপর কোন অভিযোগও অর্পিত না হোক, আর আমি লাডবানও না হই । আমি যদি কাউকে খলীফা 
মনোনীত করি (তবে তার দৃষ্টান্ত) আমার চেয়ে যিনি উত্তম ছিলেন তিনি [অর্থাৎ- আবূ বাক্র (রাযিঃ)] খলীফা 
মনোনীত করে গেছেন,আর যদি আমি তোমাদের (খলীফা মনোনীত করা ছাড়াই) ছেড়ে যাই, তবে আমাদের 
উত্তম যিনি ছিলেন (অর্থাৎ- রসূলুল্লাহ 3) তার (নীতির) উপরই তোমাদের রেখে গেছেন। 

রাবী ‘আবদুল্লাহ (ইবনু ‘উমার) বলেন, তিনি যখন রসূলুল্লাহ 3-এর কথা উল্লেখ করলেন তখনই আমি 
বুঝেছি যে, তিনি কাউকে খলীফা মনোনীত করবেন না। (ই.ফা. ৪৫৬২, ই.সে. ৪৫৬৫) 
a 0b Bey gd) Ch Lay CE ol OF Al C3 GOL] ES (ptr ETA 
Ck Ca UST SB Se BE OA UT, GST er, GEL U8 ke lll 
U5 st "2 Wl Hf cigol Hi LA ce CD IM CLE oH 5 Be OA GAS 
78 2 Hr Gg co CCI gs Lk CIN Ul 5 Ch ULE OS Ue li 
cb 2 UN El Gs pain J te ad se CY Co) wie Sie wis deal Ul lh 
AD USA, LL Se Bie) SUH: 0 cl BE 0% ON ch AH 
LD Engh 5 SV UL A Eh in SO EK GL Es esd 
URL RE sd UO HUBS 56 bs So Bis ns YY ILL Sb Bio 

AL 5 SUCH asd 


HE A JL ILS HS cid 6 Us BE A U0 SN) AC ah U6 
SLA LE A VY 
৪৬০৮-(১২/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ইবনু আবূ ‘উমার, মুহাম্মাদ রাফি' এবং ‘আবৃদ ইবনু হুমায়দ 
(রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি হাফসাহ্‌ (রাযিঃ)-এর ঘরে প্রবেশ করলাম । 
তখন তিনি বললেন, তুমি কি জান যে, তোমার পিতা কাউকে খলীফা মনোনীত করছেন না? আমি বললাম, তিনি 
sol ee 8 of sen St FO 2 CHE OR) Se, SS 
শপথ করলাম যে, আমি অবশ্যই এ ব্যাপারে তীর সঙ্গে আলাপ করবো । এরপর আমি নীরব থাকলাম পরের দিন 


৫০ 


www.waytojannah.com 


Contents 


ত৬ড সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


ভোর পর্যন্ত আমি তীর সঙ্গে এ ব্যাপারে আলাপ করিনি রাবী বলেন, আমার মনে হলো যে, আমি আমার শপথের 
পাহাড় বহন করছি। অবশেষে আমি ফিরে এলাম এবং তীর ['উমার (রাযিঃ)-এর] কাছে প্রবেশ করলাম । তিনি 
আমার কাছে লোকদের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। আমি তাঁকে তা জানালাম। তারপর আমি তাঁকে 
বললাম, আমি লোকজনকে একটি কথা বলাবলি করতে শুনে আমি তা আপনাকে বলবো বলে শপথ করেছি। 
লা আপনি কাউকে খলীফা মনোনীত করবেন না । অথচ আপনার যদি কোন উটের রাখাল বা 
ছাগলের রাখাল থাকে আর সে তার পাল পরিত্যাগ করে আপনার কাছে চলে আসে, তা হলে আপনি নিশ্চয়ই মনে 
করবেন যে, সে পশুপালের সর্বনাশ করেছে। মানুষের রক্ষণাবেক্ষণের ব্যাপারটি তার চাইতেও গুরুতর । আমার 
কথা তার অন্তরে রেখাপাত করলো এবং তিনি কিছুক্ষণ মাথা নিচু করে থাকলেন। তারপর মাথা উঠিয়ে আমাকে 
লক্ষ্য করে বললেন, অবশ্যই মহিমান্বিত ও গৌরবাস্থিত আল্লাহ তীর দীনের হিফাযাত করবেন। আমি যদি কাউকে 
খলীফা মনোনীত না করি তবে আল্লাহর রসূল 38-ও তো কাউকে খলীফা মনোনীত করে যাননি। আর যদি আমি 
কাউকে খলীফা মনোনীত করি তবে আবৃ বাক্র (রাযিঃ) খলীফা মনোনীত করে গেছেন। 
তিনি বলেন, আল্লাহর কসম! তিনি যখন রসূলুল্লাহ 38% ও আবূ বাক্র (রাযিঃ)-এর কথা উল্লেখ করলেন, 
তখনই আমি বুঝে ফেলি যে, তিনি আর কাউকে রসূলুল্লাহ 38%-এর সমকক্ষ করবেন না এবং তিনি কাউকে 
খলীফাও মনোনীত করে যাবেন না। (ই.ফা. ৪৫৬৩, ই.সে. ৪৫৬৬) 


We od Aly SLY) cl CP 8 Ll - -Y 
৩. অধ্যায় : নেতৃতৃ পর্থনা ও ক্ষমতার লোভ নিষিদ্ধ 
A Se Be sh He ¢50 0 RD Ee E53 03 OEE BS (orp ta 
cil Hc oe Wil ty BB ELY LEY ot Se be HE A JAD © OB JET ty 
[£YAY tell we ciel hc 2 ie Wal ys CH 


৪৬০৯-(১৩/১৬৫২) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... “আবদুর রহমান ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমাকে লক্ষ্য করে বললেন, ' হে ‘আবদুর রহমান! তুমি শাসন ক্ষমতা চাইবে 
না। কারণ যদি চাওয়ার মাধ্যমে তা পাও, তবে তার দায়িত্ব তোমার উপর ন্যস্ত হবে । আর যদি তুমি চাওয়া ছাড়া 
তা পেয়ে যাও, তবে এ ব্যাপারে তুমি (আল্লাহর তরফ থেকে) সাহায্যপ্রাপ্ত হবে। 

সরা হাল ৪২০) হকে: 8৫৬৪, ই.সে, ৪৫৬৭) 


cs Hs Go 5 lf Ess shal LL lt ES Gx AS 
AD Ae Ur DY Sp HE OLD 05 plas be OF L55y ie 5 Mla ie ci 
ah Sh Bins HE OF SL 


৪৬১০-(../...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ‘আলী ইবনু হুজুর EOE CEE ER ‘আবদুর 
রহমান ইবনু সামুরাহ্‌ (রাষিঃ)- এর সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। (ই.ফ. ৪৫৬৫, ই.সে. ৪৫৬৮) 


ETE TEER SEEDED MCR EE Ee - 
XD te AA HUES YE coal 1 Sy ALS 2 O89 HES (rrp 
UR ie 0 be COE Ul BG LD ce CS Uk gh of OP BHD of CP A SE 0 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৬৭ 


Ay Un 8S ba AYU UG, Rs eA Ce oa ce UA ah Ui bt sl 
[revs il "Se LAPIS YT, AL rol coh ce nN 
৪৬১১- (১৪/১৭৩৩) আৰু ৰাক্র ইবনু আৰু শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু আ'লা (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, (একদা) আমি এবং আমার দু'চাচাত ভাই নাবী ু-এর নিকট উপস্থিত হলাম। 
দু'জনের একজন বলল, হে আল্লাহ্র রসূল! মহান আল্লাহ আপনাকে যে সমস্ত রাজ্যের কর্তৃত্ব প্রদান করেছেন তার 
{শে আমাদেরকে প্রশাসক নিযুক্ত করুন। অপরজনও অনুরূপ বলল । তখন তিনি বললেন : আল্লাহর 

কসম! আমরা এমন কাউকে নেতৃত্বে বসাই না, যে সেটির জন্য প্রার্থী হয় এবং যে তার জন্য লালায়িত হয়। 
| (দ্ৰষ্টব্য হাদীস ৪৫২৬] (ই.ফা. ৪৫৬৬, ই.সে. ৪৫৬৯) 

ES En YG - SE 03 kil, - HE LC LO Son to A IE BS Capo tny 
db CH co HOF 4 A A hp bs SA EC Bk th Ge ll ae ts 
as ah ds CAS #23 Or IASG a be UA Ad C2 OD eo BE 
ell ve Sly ho gy CH J A CA Se Uf ofa UG UE Cn J es PE 
ly si Ens ss cd Cl ah Ll SAS Up Led dL ck 
A. to Ah Se bd oa UG CH CAS of I th GLE ce LS Yo J 
Ih C08 G9 Bie JRO YG Ley Sy UH UN A p55 Cb IE 0 Ue ES A 
UB AAS EUS FE AS OAD Y UU S58 pal Cn Rip EAS Bl bss OK 1 ON 
bw HEE OSS BU as Tb te CSE ALT IU HY ES UA Y U6 0 Ld 
LR 8 IC oS 8 S305 Ls ACG GF Ef Bt CAT I 
৪৬১২-(১৫/...) ‘উবাইদুল্লাহ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেছেন (একদা) আমি নাবী $ু%-এর নিকট উপস্থিত হলাম । তখন আমার সাথে আশ'আরী বংশের 
দু'জন লোক ছিল। তাদের একজন ছিল আমার ডানে অপরজন আমার বামে । তারা দু'জনই (পদে) নিযুক্তি 
প্রার্থনা করলো। নাবী 8% তখন মেসওয়াক করছিলেন। তখন তিনি (আমাকে লক্ষ্য করে) বললেন, হে আবূ মূসা 
অথবা হে ‘আবদুল্লাহ! তুমি কী বল? তিনি বলেন, আমি বললাম, যে পবিত্র সত্তা আপনাকে নাবী করে পাঠিয়েছেন, . 
তার কসম! তাদের অন্তরে যে কী রয়েছে সে সম্পর্কে তারা আমাকে মোটেও জানায়নি, আর আমি মোটেও টের 
পাইনি যে, তারা আপনার কাছে (পদে) নিযুক্তি প্রার্থনা করবে। রাবী বলেন, আমি যেন (স্পষ্টই) তার ওষ্ঠ 
মুবারকের নীচে মিসওয়াক দেখতে পাচ্ছি। তখন তিনি বললেন, আমরা আমাদের কোন কাজে কখনো এমন 
লোককে নিযুক্তি প্রদান করি না- যে তার জন্য লালায়িত । বরং তুমি যাও। হে আবু মূসা! অথবা তিনি বললেন, 
হে ‘আবদুল্লাহ! অতঃপর তিনি তাকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন । এরপর তিনি মু'আয ইবনু জাবালকে তার 
সাহায্যাৰ্থে পাঠালেন । তিনি (মু‘আয) যখন তার (আবূ মূসার) নিকট গিয়ে পৌছলেন, তখন তিনি বললেন : 
অবতরণ করুন এবং সাথে সাথে তিনি একটি আসন পেতে দিলেন । তখন তার নিকট হাত পা বাধা অবস্থায় 


একটি লোক ছিল। তিনি জিজ্ঞেস করলেন : এ লোকটি কে? উত্তরে তিনি বললেন, লোকটি প্রথমে ইয়াহুদী ছিল, 
তারপর সে ইসলাম গ্রহণ করে। এরপর সে আবার তার বাতিল ধর্মে ফিরে যায় এবং ইয়াহ্‌দী হয়ে যায়। মু'আয 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬৮ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


(রাযিঃ) বললেন, যতক্ষণ আল্লাহ ও তার রসূল 3 -এর বিধান অনুসারে তাকে হত্যা করা না হবে, ততক্ষণ আমি 
বসবো না। এরূপ তারা তিনবার কথোপকথন করলেন। এরপর তিনি তাকে হত্যার নির্দেশ দিলেন এবং তাকে 
হত্যা করা হলো। তারপর তারা রাত্রি জাগরণ (তাহাজ্জুদ) সম্পর্কে পরস্পরের মধ্যে আলাপ-আলোচনা করলেন। 
তাদের মধ্যে মুআয (রাযিঃ) বললেন- আমার অবস্থা হচ্ছে এই যে, আমি (রাত্রির কিয়দংশে) ন্দ্রাও যাই আবার 
(কিয়দংশে) 'ইবাদাতে জাগরণও করি এবং আমার ন্দ্রায়ও সেরূপ সাওয়াবই প্রত্যাশা করি যেরূপ সাওয়াব 
প্রত্যাশা করি আমার জাগরণ ও ‘ইবাদাতে । (ই.ফা. ৪৫৬৭, ই.সে, ৪৫৭০) 
Sosa Shy EIOYL ALS LG 
8. অধ্যায় : নিষ্প্রয়োজনে ক্ষমতায় যাওয়া অনভিপ্রেত 

ch HS Ll Lh Cs of GEES ol of Ct Ls HA Se FS (arepy- UY 
TRE 0 0p LOAD SS BEI OF 58 RG i of SI FS A 
UG U4 8 se ok Cah Ub ts Yl adh UD G ok I Sf CP SY 

+3 Se 5h sy Woy WEST Lr SY ky is Gh 25 Cs BO Cs Gn SY 

৪৬১৩-(১৬/১৮২৫) ‘আবদুল মালিক ইবনু শু'আয়ব ইবনু লায়স (রহঃ) ..... আবূ যার (রাযিঃ) হতে বৰ্ণিত । 
তিনি বলেন, আমি আবেদন করলাম, হে আল্লাহ্‌র রসূল! আপনি কি আমাকে প্রশাসক পদে প্রদান করবেন? রাবী 
বলেন, তিনি তখন তীর হাত দিয়ে আমার কাঁধে আঘাত করে বললেন : হে আবূ যার! তুমি দুর্বল অথচ এটি হচ্ছে 
একটি আমানাত। আর কিয়ামাতের দিন এ হবে লাঞ্ছনা ও অনুশোচনা । তবে যে এর হক সম্পূর্ণ আদায় করবে 
তার কথা ভিন্ন । (ই.ফা. ৪৫৬৮, ই.সে. ৪৫৭১) 
A) U6 sR cp TADS A GAY a Lh DAD ES (arp 
of oe be Ch he of 3 Ae be nd of © Bec ES cp br A Ne ho 
dtl Cs be ST LUG U8 BE al UL OF 05 off OF etl CF LE pls 

CB UL EET GB ce ULES li nl 

৪৬১৪-(১৭/১৮২৬) যুহায়র ইবনু হার্ব্‌ এবং ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ যার (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমাকে লক্ষ্য করে বললেন: হে আবূ যার! আমি দেখছি তুমি দুর্বল প্রকৃতির 
লোক আর আমি তোমার জন্য তাই পছন্দ করি, যা আমি নিজের জন্য পছন্দ করি। কোন দু'ব্যক্তির উপরও 
কর্তৃত্বের দায়িত্ব গ্রহণ করো না এবং ইয়াতীমের সম্পদের দায়িত্বশীল হতে যেয়ো না। (ই.ফা. ৪৫৬৯, ই.সে. ৪৫৭২) 


be wes Kell Bl se CAWy AE Loos dG play sh Gl -e 
[oe FER [] Ja 
৫. অধ্যায় : ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও অত্যাচারী শাসকের পরিণাম, 
শাসিতদের প্রতি কোমল আচরণ ও কঠোরতা বর্জন 
Le Eo 16 0 As a 0 ASS AES of 03 8 Hf ES Oavvpaj- tio 


Ta OH UU ge Of A XE be iid 0 5 LF — Dp OH oS - fe bp Ue 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্‌ ৩৬৯ 


sb th Se Cai ty FEB hl I OU SS a oo BE 3 Els 2S Sh 
“ 1s C9 paaals Hoets od OSG Cx tn S55 US ns ‘Fe CAN 0s UF DS On Hla 
৪৬১৫-(১৮/১৮২৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব ও ইবনু নুমায়র (রহঃ) ..... 
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযিঃ) বলেন যে, রসূলুল্লাহ রুট বলেছেন : ন্যায় বিচারকগণ (কিয়ামাতের দিন) 
আল্লাহর নিকটে নূরের মিম্বারসমূহে মহামহিম দয়াময় প্রভুর ডানপার্শ্বে উপবিষ্ট থাকবেন। তীর উভয় হাতই ডান 
হাত (অৰ্থাৎ- সমান মহিয়ান)। যারা তাদের শাসনকার্যে তাদের পরিবারের লোকদের ব্যাপারে এবং তাদের উপর 
ন্যস্ত দায়িত্বসমূহের ব্যাপারে সুবিচার করে। (ই.ফা. ৪৫৭০, ই.সে. ৪৫৭৩) 
Ae te dA ES ky OS LAN Bes CF OUR GES (rapa tl\n 
Lh an Af te ORD CB il he Ul pit UF Gl Lise cl OM Les os a 
Lh ah be SN Sh OS 0 Us Le UE Ce UE 5h STE BS Sale OS is 
Sb LS ff Ub Gh a SY Uf iy ahh Lis od ECS Sd alah SY 
A A ion oo i He Tn 5 8 U5 BE Hl J ine Si LDA A of 
8 Gb he SOF Et al Sd tow ls A le SEA giles G8 Up 
৪৬১৬-(১৯/১৮২৮) হারূন ইবনু সা'ঈদ আইলী (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু শুমাসাহ্‌ (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি একদা ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর নিকট কোন এক ব্যাপারে প্রশ্ন করার জন্য গেলাম । 
তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার লোক? আমি জবাব দিলাম, আমি একজন মিসরবাসী.। তখন তিনি 
আবার জিজ্ঞেস করলেন তোমাদের সে গৃহযুদ্ধকালীন গভর্নর (মুহাম্মাদ ইবনু আবূ বাক্র) কেমন লোক ছিলেন? 
রাবী বলেন, আমরা তো তার নিকট থেকে অন্যায়মূলক কিছু পাইনি । যদি আমাদের কোন ব্যক্তির উট মারা যেতো 
তিনি তাকে উট দিতেন। গোলাম মারা গেলে গোলাম দিতেন, কারো জীবিকার প্রয়োজন হলে তিনি তাকে তা 
প্রদান করতেন । তখন তিনি বললেন, আমার সহোদর মুহাম্মাদ ইবনু আবূ বাক্রের সাথে যে দুর্ব্যবহার করা 
হয়েছে, তা রসূলুল্লাহ 3ু%-কে আমার এ ঘরে যা বলতে শুনেছি তা তোমাকে অবহিত করা থেকে আমাকে বিরত 
রাখতে পারছি না। (তিনি বলেছিলেন) হে আল্লাহ! যে আমার উম্মাতের কোনরূপ কর্তৃত্বভার লাভ করে এবং 
তাদের প্রতি রূঢ় আচরণ করে তুমি তার প্রতি রূঢ় হও, আর যে আমার উম্মাতের উপর কোনরূপ কর্তৃত্ব লাভ 
ক'রে তাদের প্রতি নম আচরণ করে তুমি তার প্রতি নগ্র ও সদয় হও । (ই.ফা. ৪৫৭১, ই.সে.. ৪৫৭৪) 


৪৬১৭-(.../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে অনুরূপ 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৫৭২, ই.সে. ৪৫৭৫) 


ur lh [ES A) Bh Loa BS, Cc te ES an Fe ES OAT EVA 

2 enki NE EE CEE ME PES TATE ROR OE i 
se GH dG She) UF JG HSK pI) HSK YI U6 4 BEE Ll oF CE CH OF cgi 
ce Lely HAYS see Us A 5 A ce El) JONG Sie) UP ds Ay El lh 


Wwww.waytojannah.com 


Contents 


৩৭০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


283 


HS pS HG SE Uk A os JL ce BD SA Kile Bc ols OB oh 
She) Le Ul 
৪৬১৮-(২০/১৮২৯) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইনু রুমৃহ (রহঃ) ..... ইবনু উমার (রাষিঃ)-এর 
সূত্রে নাবী 3 হতে বর্ণিত । তিনি বলেন, তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্ববান এবং প্রত্যেকেই তার 
অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ‘আমীর বা নেতা তার অধীনস্থ লোকদের উপর দায়িত্ববান এবং সে তাদের 
সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রত্যেক ব্যক্তি তার পরিবারের লোকদের উপর দায়িত্বশীল, সে তা সম্পর্কে জিজ্ঞাসিত 
হবে। স্ত্রী স্বীয় স্বামীর বাড়ী ও সন্তানের উপর দায়িতববান, সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। গোলাম তার মুনিবের 
মাল-সম্পদের উপর দায়িত্বান, সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওহে! তোমাদের প্রত্যেকেই (স্ব-স্ব স্থানে) একজন 
দা্টীড্রান এবং তোমাদের ল্রত্যোকই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাদিত হরে। (ক; ৪৫৭৩, ই.সে. ৪৫৭৬) 
i ES 5 0 Ws, c 20 Ee ds SH Ee 1.0 £1448 
S37 I BL ae th Se BS c SY OF GI IE Bo tt Bo, 
THD 0 HS BS YE Jas gh GAD HE cE oA Ae Uo Hk - si 
of 0 EE gl) bo LES aos C nd bo Lah ely Be uci 0 A SS 
SRD ky CF ES LAN ee th bs Bo C — ULE OF es - SEL UAT 
gil te Sill Spd ha CLE OH ce 3b Uo oS ke dad 
৪৬১৯-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র, ইবনু মুসাননা ও ‘উবাইদুল্লাহ ইবনু সা*ঈদ 
সকলেই ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার থেকে অন্য সানাদে আবূ রাবী ও আবূ কামিল, যুহায়র ইবনু হার্ব মুহাম্মাদ 
ইবনু রাফি‘ ও হারূন ইবনু সাঈদ আইলী (রহঃ) সকলেই নাফি* (রহঃ)-এর সূত্রে ইবনু ‘উমার (রাযিঃ) থেকে 
অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৫৭৪, ই.সে. ৪৫৭৭) 
be all AE Le 0 ty all Le EL Xk 0 CLAD BS GEL Hf ON (fej. 
gb LF SMH Sa Ba gg XE oH CF al 
৪৬২০- (../...) ইমাম মুসলিম (রহঃ) বলেন : ইবনু ‘উমার (রাধিঃ) থেকে উপরে বর্ণিত হাদীসটি লায়স 
‘আন্‌ নাফি'- এর বালের অনুরগ বাতি হয়ছে ।হেকা ৪৫৭৪, ই.সে. ৪৫৭৭) 
be Hs 2 CRE Se gl 2 SS US BES (1) TY 
SAL SS CHE Al 340 UF US SE 0 oF lis 0 hl A Lo DRS 09 Uy 
Sh U8 anol Op oll Se 65 ple be alot 0 i dA hy OF Gl Lu 
"USA CS UR GOA Pd dT Te 0 oF Bb Pl cs Us BE ah UD 
Se be UAL SL ES 


৪৬২১-(../...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ইবনু সা*ঈদ, ইবনু হুজ্র ও 
হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) তার পিতা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৭১ 


বলেন, রসূলুল্লাহ ু-কে আমি বলতে শুনেছি, তারপর নাফি'* (রহঃ) সূত্রে ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত 
হাদীসের মর্মানুযায়ী বর্ণনা করতে শুনেছি। যুহরী (রহঃ) বর্ণিত হাদীসে তিনি বলেন, আমার মনে হয় নাবী 3% 
বলেছেন, পুরুষ তার পিতার সম্পদের উপর দায়িত্ববান এবং সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। 


(ই.ফা. ৪৫৭৫, ই.সে, ৪৫৭৮) 
el As tid Se pe hy 0 AN 36 ty Ll EES £পাখ 
ec (28 588 3 2 BS cae SS SO 68 Lo Pl bs Sp BC OS 


8৪৬২২-(.../...) আহমাদ ইবনু ‘আবদুর রহমান ইবনু ওয়াহ্‌ব (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার 
এর সূত্রে এ মর্মে হাদীস বর্ণিত হয়েছে। (ই.ফা. ৪৫৭৬, ই.সে. ৪৫৭৯) 


th all SE SE UN al cp Br yl BS E05 Us GES Corp) 

th Ube ae Bl oe a UB U5 CL gh oe BG LG CY UR By 

eo A ae AG Xo tala" 0% BE Ah UD Cie od EES UBS 00 Coe 5 BG 
[rir ed eh ce A YY He AE Ay S49 © 


৪৬২৩-(২১/১৪২) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... হাসান (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 'উবাইদুল্লাহ 
ইবনু যিয়াদ মা‘কিল ইবনু ইয়াসারকে দেখতে যান যে অসুখে পরবর্তীতে তিনি মারা যান। মা‘কিল তাঁকে বলেন : 
আমি তোমার কাছে রসূলুল্লাহ 38-এর নিকট থেকে আমার শ্রুত হাদীস বর্ণনা করবো। যদি আমি জানতাম যে, 
আমার আরও আয়ু আছে তবে আমি তোমার কাছে তা বর্ণনা করতাম না। আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি, 
যে বান্দাকে আল্লাহ প্রজা সাধারণের উপর দায়িত্বশীল করেন অথচ সে যখন মারা যায় তখনও সে তার প্রজা 
সাধারণের প্রতি প্রতারণাকারী থাকে তবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। 

দ্ষ্টব্য হাদীস ৩৬৩] (ই.ফা. ৪৫৭৭, ই.সে. ৪৫৮০) 


USS J Lal of OUP gOS Ch Sh CET PS Lh Ss ESS (fej 
U8 dS ES cig YO EN of SoD des Lo AG DOG 0 ce ce A 
Ll Hg Sh LIN in) 


করতে চাইনি। I a 8৫৭৮, ইলে, i 

GEL U6 kal ty LA PAD GG ee) ULE Hf BS Cmny-tnto 
Gale দ্র লং be SI Le “wl Ec els < 2 Se AY J, ESL 
dol Hd ord 8 A VS ey ot Cd UBS 5 U5 smn 8 I 0 Ue se USS 3 


WwwwW.waytojannah.com 


Contents 


৩৭২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 
HL OES HY Enaliy F Ss SB Coat A ls ol bn Co Uk HE AY UL Sia 


৪৬২৫-(২২/...) আবূ গাসৃসান মিসমা'ঈ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... আবূ 
মালীহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, ‘উবাইদুল্লাহ ইবনু যিয়াদ (রহঃ) মা‘কিল ইবনু ইয়াসার (রাযিঃ)-এর পীড়িত 
অবস্থায় তাকে দেখতে যান। তখন মা‘কিল (রাযিঃ) তাঁকে লক্ষ্য করে বললেন, আমি এমন একটি হাদীস তোমার 
কাছে বর্ণনা করবো, যদি আমি মৃত্যুর মুখোমুখি না হতাম তবে তোমার কাছে তা বর্ণনা করতাম না। আমি 
রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি, এমন ‘আমীর যার উপর মুসলিমদের শাসন ক্ষমতা অর্পিত হয় অথচ এরপর সে 
তাদের কল্যাণ সাধনে চেষ্টা না করে বা তাদের মঙ্গল কামনা না করে; আল্লাহ তাকে তাদের সাথে জান্নাতে প্রবেশ 
ফ্রাবেন না । (ই.ফা, ৪৫৭৯, ই.সে. ৪৫৮২) 
ul [9 A al HCE wn Es Er dd Pe uw PR ০, (SED LAAN 
2 cua ain 35 30349 3 C8 2h SE BEG Una UG Ch UES Uo HS 2 

৪৬২৬-(../...) ‘উক্বাহ্‌ ইবনু মুকরাম আল-‘আম্মী ..... আবুল আসওয়াদ (রহঃ) হতে বর্ণিত যে, মা’কিল 
ইবমু ইয়াসার (রাযিঃ) পীড়িত হলেন। তখন ‘উবাইদুল্লাহ ইবনু যিয়াদ (রহঃ) তীকে রোগগ্রস্ত অবস্থায় দেখতে 
যান। অবশিষ্ট অংশ মা‘কিল থেকে হাসান বর্ণিত হাদীসের অনুরূপ । (ই.ফা. ৪৫৮০, ই.সে, ৪৫৮৩) 

GE ULSD Be 55 Lae BE EI Ls OBS BS (arspry-ty 

es of sl U6 305 of A AE ce US - BE ILD EL in OS cpt 

BES ie CH TO OL A OG on aah O98 Uf UU LL pt U5 HE A I 
Hit ods As Hi pls UY US pd is ny UB Lode 

৪৬২৭-(২৩/১৮৩০) শাইবান ইবনু ফার্রূখ ..... হাসান (রহঃ) হতে বর্ণনা করেন যে, য়সূলুল্লাহ 3%%-এর 
জনৈক সাহাবী আয়েয ইবনু ‘আম্র (রাযিঃ) একদা ‘উবাইদুল্লাহ ইবনু যিয়াদ (রহঃ)-এর নিকট গেলেন। তখন 
তিনি তাকে লক্ষ্য -করে বললেন, বৎস! আমি রসূলুল্লাহ 3ু-কে বলতে শুনেছি “নিকৃষ্টতম রাখাল হচ্ছে অত্যাচারী 
শাসক।” তুমি তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে সাবধান থাকবে । তখন সে বললো, বসে পড়! তুমি হচ্ছো নাবী 3% - 
এর সাহাবীগণের উচ্ছিষ্টের ন্যায় । জবাবে তিনি বললেন, তীদের মধ্যেও কি উচ্ছিষ্ট রয়েছে? উচ্ছিষ্ট তো তাদের 
পরবর্তীদের এবং অন্যান্যদের মধ্যে । (ই.ফা. ৪৫৮১, ই.সে. ৪৫৮৪) 

Js ~~ 2৬ -" 
ড. অধ্যায় : তনয়া মধ আরতাংবরা করিত 


08 EAL C3 Belt BS i LR HDS OAD EWA 
J" UU BEA pes Cbd Jbl 5S 5 Ch BE UL SN 5h be YS 
bs a rly IG dsl ILD UU ED Les HED cle LG LG tos A gl 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব তণ্ত 


Js el sh UD GALS DUD SD he LOB Ls es SST Ll ES 
A USD G 3% EOS WOE AE) ce LE LG Ls SST bl EB SEs df ay 
te Wd 5) ce CG LG Es HAL bl Y oad 5 Gs dl apd Y JHE cl 
SH) ce LL FL EA LY ll SLs cpl SY IA bel a IAD YI 
2s ten Hl CY andl Ss daddy IA ol UD GIR SSE) 

Ol 5 Gs dnd Y JAG ol A JAD U UE Cla SE) cle Ll 


৪৬২৮-(২৪/১৮৩১) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
একদা রসূলুল্লাহ 3% আমাদের নিকট (ভাষণ দিতে) দাড়ালেন এবং গনীমাতের মাল আত্মসাৎ প্রসঙ্গে আলোচনা 
করলেন। তিনি এর উপর যথেষ্ট গুরুত্বারোপ করলেন। তারপর বললেন, আমি তোমাদের কাউকে কিয়ামাত 
দিবসে যেন এমন অবস্থায় উপস্থিত না পাই যে, চিৎকাররত উট তার ঘাড়ের উপর সওয়ার হয়ে আছে, আর সে 
আরয করছে, হে আল্লাহ্‌র রসূল 8%! আমাকে সাহায্য করুন! তখন আমি বলবো : তোমার ব্যাপারে আমার 
কিছুই করার ক্ষমতা নেই । আমি (এর পূর্বেও) তোমাকে (এ ব্যাপারে) জানিয়ে দিয়েছি। আমি তোমাদের কাউকে 
কিয়ামাতের দিন যেন এমন অবস্থায় উপস্থিত না পাই যে, চিৎকাররত ঘোড়া তার কাধের উপর সওয়ার হয়ে আছে 
আর সে আর্য করছে, হে আল্লাহ্‌র রসূল! আমাকে সাহায্য করুন। তখন আমি বলবো, তোমার ব্যাপারে আমার 
কিছু করার নেই, আমি তো (এর পূর্বে) তোমাকে (এ ব্যাপারে) জানিয়ে দিয়েছি। আমি তোমাদের কাউকে যেন 
কিয়ামাত দিবসে এমন অবস্থায় উপস্থিত না পাই যে, কোন আর্তনাদরত ব্যক্তিকে সে বয়ে নিয়ে আসছে আর 
আরয করছে, হে আল্লাহ্র রসূল! আমাকে সাহায্য করুন। আর আমি বলবো, তোমার ব্যাপারে আমার বিন্দুমাত্র 
কিছু করার নেই । আর আমি (ইতোপূর্বেই তা) তোমার নিকট প্রচার করেছি। আমি তোমাদের কাউকে 
কিয়ামাতের দিন এমন অবস্থায় যেন উপস্থিত না পাই যে, তার ঘাড়ের উপর পতপত করে কাপড় উড়ছে আর সে 
ফরিয়াদ করছে, হে আল্লাহ্‌র রসূল! আমাকে সাহায্য করুন। আমি বলবো যে, তো'গার ব্যাপারে আমার কিছুই 
করার নেই। আমি তো (ইতোপূর্বেই তা) তোমাকে জানিয়ে দিয়েছি। আর এমন যেন না হয় যে, কিয়ামাতের দিন 
তোমাদের মধ্যকার কাউকে এ অবস্থায় পাই যে, তার ঘাড়ে স্বর্ণ, রৌপ্য বয়ে নিয়ে আসবে আর আরয করবে, হে 
আল্লাহ্র রসূল! আমাকে সাহায্য করুন। আর আমি বলবো, তোমাকে সাহায্য করার কোন সাধ্য আমার নেই, 
আমি তো (পূর্বেই সে বিষয়ে) তোমাকে জানিয়ে দিয়েছি । (ই.ফা. ৪৫৮২, ই.সে. ৪৫৮৫) 


TOR a be OL tS pal EE BS As ah C2 8 3 Eo CpgrtA 
be AE) off OF Uns EU ES OE of Co nh ES iA Ls IAD ASS 
UE ff Ce Geld Ss ba SLA 
৪৬২৯-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
থেকে ইসমাঈল (রহঃ)-এর সূত্রে আবূ হাইয়্যান (রাযিঃ) হতে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। 


(ই.ফা. ৪৫৮৩, ই.সে. ৪৫৮৬) 
COS ES na 2 ULL ES Cal 2 La 0 Ses 0 LT AES (fre), 
BoA OE RRS IAE RAEI) sO Dm ESLER) ONS 


৫১ 
www.waytojannah.com 


Contents 


‘৩৭৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


LEG HS BG CS Chal BIS UN Cal Daily Abd Us HE A J KS 
লৰ HL 


৪৬৩০-(২৫/...) আহমাদ ইবনু সা‘ঈদ ইবনু সাখ্র দারিমী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত, 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% গনীমাতের মাল 'আত্মসাৎকরণ' এবং এর ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করেন। এভাবে 
তিনি পূর্ণ হাদীস বর্ণনা করেন। (ই.ফা. ৪৫৮৪, ই.সে, ৪৫৮৭) 


& gh: Se Ec Eee i EC AD [5 ot [8 al Ef (5) £T 
bee 5 0k Sh bl be AE A LP OFS 0 mel OF GS be i 


৪৬৩১-(.../...) মুহাম্মাদ ইবনু হাসান ইবনু খিরাশ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% 
থেকে উল্লেখিত রাবীদের বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। (ই.ফা. ৪৫৮৫, ই.সে..৪৫৮৮) 


Jal Uh a d25 Ll —Y 
৭, অধ্যায় : সরকারী কর্মচারীদের উপহার খরহণ নিষিদ্ধ 

- 8 oN bil, ct ENS SU Ses LS 0G SH EE Garyyry-try 
all Ja a UN els 2 of bp 55 Uo GAD oo ie Ls OU Bo 1 
A U5 Fd 0d 3a co 5 of bo S52 OS Bg ts 4 JE Ln te LD bea 
ডা He bb J Se Ah 25 Salt ce BE A UD HE UN Gl 
eds YH 2d sel De ce Hl 3 8 EE 8 SSD lal xy 18 USES 
Ef ED das SE co Hoy DUH L220 YY Bs Ge ie SHUEY os Le 
OED. "Lk Uk Hal U8 aby EE EO SS DE ei SU 
৪৬৩২-(২৬/১৮৩২) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ও ইবনু আবূ ‘উমার (রহঃ) 
NL আবু হুমায়দ সাইদী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী 8% আসাদ গোত্রের এক ব্যক্তিকে কর্মচারী 
নিযুক্ত করলেন- যাকে ইবনুল লুত্বিয়্যাহ্‌ নামে অভিহিত করা হতো। রাবী ‘আমর ও ইবনু আবূ ‘উমার বলেন, 
যাকাত আদায়ের জন্য । যখন সে ফিরে এলো, তখন সে বললো, এটি আপনাদের (অর্থাৎ- বায়তুল মালের) এবং 
ওটি আমাকে উপহার হিসেবে দেয়া হয়েছে। রাবী বলেন, তখন রসূলুল্লাহ 3% মিম্বারের উপরে দাড়ালেন এবং 
আল্লাহর প্রশংসা করার পর বললেন, সে কর্মচারীর কী হলো, যাকে আমি (আদায়কারীরূপে) প্রেরণ করলাম, আর 
সে (যেমন দিয়ে আসে তেমন) বলে! ওটা আপনাদের আর এটি আমাকে উপঢৌকন দেয়া হয়েছে? সে তার 
পিতার বা মাতার ঘরে বসে থেকে দেখে না কেন যে তাকে উপঢৌকন দেয়া হয় কি-না? মুহাম্মাদের প্রাণ যে 
পবিত্র সত্তার হাতে তীর কসম! যে কেউ এরূপ সম্পদের কিছুমাত্র কুক্ষিগত করবে, কিয়ামাতের দিন তাই সে তার 
ঘাড়ে বহন করে নিয়ে আসবে- তার ঘাড়ের উপর চিৎকাররত উট হবে অথবা হাম্বা-হাম্বারত গাভী হবে অথবা 
চিৎকাররত বকরী হবে। তারপর তিনি দু'হাত উপরের দিকে উঠিয়ে ধরলেন, এমনকি তার বগলের শুভ্রতা 


আমাদের দৃষ্টিগোচর হলো। তিনি বললেন, “হে আল্লাহ! আমি কি তোমার নির্দেশ পৌছিয়ে দিয়েছি?” এ কথা 
তিনি দু'বার বললেন। (ই.ফা. ৪৫৮৬, ই.সে. ৪৫৮৯) 


WwwwW.waytojannah.com 


Contents 

পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৭৫ 

cia UES TN Se UST YG AS bt SES GAIL GE ES Cyt 
TAN be RE Bh Co BE Ll SL I sell AA ol be dk bo LAT ck 
" FE Lal A OE CGA Bh o5ks HE Tin UB BE 1a of Lh JL SG Lal ce 
Me 33 KS Bb bs BE Lo GY Hh cl SEG enh, df es od SS WU 
Ui 
৪৬৩৩-(../...) ইস্হাক ইবনু ইব্রাহীম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ হুমায়দ সা*ইদী (রাযিঃ) 
হতে বর্ণিত। তিনি বলেন, নাবী $রটু আযৃদ গোত্রের ইবনুল লুত্বিয়্যাহ্‌ নামক এক ব্যক্তিকে যাকাত উসূলের 
উদ্দেশে কর্মচারী নিয়োগ করেন। সে যখন (যাকাতের উসূলকৃত) মালামাল নিয়ে এসে নাবী $%-এর নিকট অর্পণ 
করলো, তখন সে বলল, এগুলো হচ্ছে আপনাদের, আর ওটা আমাকে উপঢৌকন স্বরূপ দেয়া হয়েছে। তখন নাবী 
3% বললেন, তুমি তোমার পিতা-মাতার ঘরে বসে থেকে দেখলে না কেন, তোমার জন্য উপটৌকনাদি প্রেরিত হয় 
কি-না? তারপর নাবী 3 খুৎ্বাহ্‌ দিতে দীাড়ালেন। এরপর রাবী সুফ্ইয়ান (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা 


দেন । (ই.ফা. ৪৫৮৭, ই.সে. ৪৫৯০) 
ul ure a“ we BAR [Eee Aa zl En sul x VE SE Et Ee (C/V) | 
Cl 391 0 BS pl 8 LS bo AN Ce SO BE 


EE ll JA Sax UN sel SL 
wh ce hy wd ei a CLE le HE sl UA OB on Lx pl in OS 
ole Hie OM Jail CB 5 Cf OU ale oly al 0d US Bb tle Ci ty 
ks Lh of 5 de SH cial os Tis ple Lin UG oh 2h ors Cas ad 
Lh Fs ASS Sd ll YY A hy Us Ge pia Sf LLY airs Gate ty i 
ED SS ED Bh BCE 5 OEE HE 5 Vs Us dl ia TO th ed 
oo Es ce La Cb 0 le 08 sy Ls 

৪৬৩৪-(২৭/...) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... আবৃ হুমায়দ আস্‌-সা*ইদী (রাযিঃ) হতে 
বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% আয্দ গোত্রের এক ব্যক্তিকে বানু সুলায়ম গোত্রের যাকাত উসূল করার জন্য 
| কর্মচারী নিযুক্ত করেন। লোকটিকে ইবনু উত্বিয়্যাহ্‌ বলে ডাকা হতো। যখন সে (কাজ সম্পাদন করে) আসলো, 
তখন তিনি (3) হিসাব-নিকাশ চাইলেন। সে বলল, এগুলো হচ্ছে আপনাদের মাল আর ওটা (আমাকে প্রদত্ত) 
উপঢৌকন। তখন রসূলুল্লাহ 3% বললেন, তুমি তোমার পিতা-মাতার ঘরে বসে থাকলে না কেন? তোমার. 
উপঢৌকন পৌছাতো, যদি তুমি সত্যবাদী হও। তারপর তিনি আমাদেরকে লক্ষ্য করে খুৎ্বাহ্‌ দিলেন। তাতে 
আল্লাহর প্রশংসা করে বললেন, “আমি তোমাদের মধ্যকার এক ব্যক্তিকে কোন কাজে নিযুক্ত করি যার দায়িত্‌ 
আল্লাহ আমার উপর বর্তিয়েছেন। তারপর সে (কর্ম সম্পাদন করে) এসে বলে, এটা আপনাদের মাল আর এটা 
আমাকে উপঢৌকন স্বরূপ দেয়া হয়েছে। সে কেন তার পিতা-মাতার ঘরে বসে রইলো না তার উপঢৌকন সেখানে 
তার কাছে এসে পৌছতো, যদি সে সত্যবাদী হয়ে থাকে? আল্লাহর কসম! তোমাদের মধ্যকার যে কেউ তার প্রাপ্য 
ব্যতিরেকে সেসব সম্পদের অংশবিশেষও কুক্ষিগত করবে, কিয়ামাতের দিন সে তা বহন ক'রে আল্লাহ তা'আলার 


Wwww.waytojannah.com 


Contents 


৩৭৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


সমীপে উপস্থিত হবে। তোমাদের মধ্যকার যে কেউ চিৎকাররত উট, গাভী বা বকরী বহন করতঃ আল্লাহর সমীপে 
উপন্থিত হবে, আমি তাকে পুরোপুরি চিনতে পারবো । তারপর তিনি দু'হাত এমনভাবে উর্ধ্বে তুললেন যে তাঁর 
বগলদ্বয়ের শুভ্রতা দেখা গেল। তিনি বলছিলেন, হে আল্লাহ! আমি কি (তোমার নির্দেশ) পৌছে দিয়েছি? (রাবী 
বলেন, সে দৃশ্যটি) আমার চোখ দেখেছে এবং সে বক্তব্য আমার কান শুনেছে। (ই.ফা. ৪৫৮৮, ই.সে. ৪৫৯১) 
of SH Be Cc Gots Hs Sn de WS AK Hf EB (arayc tre 
ALLY Tis alta Uo HS CR UES CE of 8 Bc CL th pad Se Uh Lys 
Ars Sld S5 OH Sad bs AL Hf OG LS ALE LE Ul 0 oH Te Mal oS 
li El ees ke LDL Ep BI En Cie SST SLY ss gly 
a Rl UE lb 
৪৬৩৫-(২৮/...) আবূ কুরায়ব , আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ও ইবনু আবূ "উমার (রহঃ) বলেন, 
সুফ্‌ইয়ান (রহঃ) সূত্রে হিশাম (রহঃ) হতে উল্লেখিত সানাদেও উপরোক্ত হাদীস বর্ণিত হয়েছে। ‘আবদাহ্‌ ইবনু 
নুমায়র (রহঃ)-এর বর্ণিত হাদীসে আবূ উসামাহ্‌ (রহঃ)-এর বর্ণনার অনুরূপ উল্লেখ আছে যে, সে আসার পরে 
নাবী ু% তার থেকে হিসাব নিলেন। ইবনু নুমায়র (রহঃ)-এর হাদীসে বর্ণিত আছে- “তোমরা জেনে রেখো, 
আল্লাহর কসম! যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ তা হতে কিছুমাত্র খৃহণ করবে না। সুফ্ইয়ান (রহঃ) 
বলেন, আমার দু'টি চোখ দেখেছে, আমার দু'টি কান শুনেছে। যায়দ ইবনু সাবিত (রাযিঃ)-কে তোমরা জিজ্ঞেস 
ক্র, কেননা তিনি তখন আমার সাথে উপস্থিত ছিলেন! (ই.ফা. ৪৫৮৯, ই.সে. ৪৫৯২) 
UNS EE Ae Le EEC ue ES Wal ABN ; SEL ES, C. AYE 
BS Hg 24 Lal cle DA) Ud BE A UL OE 5 Le - A SS 
EIS KS A GAG iS i Ik SS 
si od 3 tn J FE JD bn al Grell SA NY 5 JG 
৪৬৩৬-(২৯/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ‘উরওয়াহ্‌ ইবনু যুবায়র (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% এক ব্যক্তিকে সদাকাহ্‌ উসূলের জন্য কর্মচারী নিযুক্ত করেন৷ সে প্রচুর মাল নিয়ে আসলো আর 
বলতে লাগলো এটা আপনাদের আর ওটা আমাকে উপহার দেয়া হয়েছে। তারপর রাবী অনুরূপ বর্ণনা করেন। 
রাবী ‘উরওয়াহ্‌ (রহঃ) বলেন, আমি আবু হুমায়দ আস্-সা‘ইদী (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম আপনি নিজে কি তা 
রসূলুল্লাহ 38%-এর নিকট থেকে শুনেছেন? জবাবে তিনি বললেন, তার পবিত্র মুখ থেকে সরাসরি আমার কানে 
শুনেছি। (ই.ফা. ৪৫৯০, ই.সে. ৪৫৯৩) 
ul ww Jel EA Hae 8 LES) ESS fy fn x si ES (\AvY/r.)-£ATY 
0a 036 BEE A UL Chae UB LAG Ee of se Uk IS of Oo be Als 
sd 55: SP US Th 29 8 cb Ye UK AE UG fia UGEk Le ce ia Bla 
1 JE Sed Jb SL," Ub abs ce UH al ILD GJ SY DE lS ai in 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৭৭ 


eh Uy El Rie 3h Cb 985 Ak LPG Le se Ein LL of OI A GF, U5 kG, 

৪৬৩৭-(৩০/১৮৩৩) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আদী ইবনু ‘উমাইরাহ্‌ আল-কিন্দী 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ $-কে বলতে শুনেছি : আমরা তোমাদের মধ্যে যাকে 
আদায়কারী নিযুক্ত করি, আর সে একটি সূচ পরিমাণ বা তার চাইতেও কম মাল আমাদের কাছে গোপন করে, 
তাই আত্মসাৎ বলে গণ্য হবে এবং তা নিয়েই কিয়ামাতের দিন সে উপস্থিত হবে। রাবী বলেন, তখন একজন 
কৃষ্ণকায় আনসারী (সাহাবী) তীর দিকে অগ্রসর হলেন, আমি যেন তাঁকে দেখতে পাচ্ছি। তিনি আরয করলেন, হে 
আল্লাহ্র রসূল! আপনার দায়িতৃভার আপনি বুঝে নিন। তখন রসূলুল্লাহ 3% বললেন, তোমার কী হয়েছে? তিনি 
আরয করলেন, আমি আপনাকে এরূপ এরূপ (কঠিন ডাষা) বলতে শুনেছি। তখন তিনি বললেন, আমি এখনও 
বলছি, তোমাদের মধ্যকার যাকেই আমি কর্মচারী নিযুক্ত করি আর সে অল্প বিস্তর যা-ই আদায় করে এনে উপস্থিত 
করে, তারপর তাকে যা-ই দেয়া হয় তা-ই গ্রহণ করে এবং যা থেকে নিষেধ করা হয় তা থেকে বিরত থাকে (তার 
জন্য ভয়ের কারণ নেই) । (ই.ফা. ৪৫৯১, ই.সে. ৪৫৯৪) 


A RE C oy Lh Ly of ES 5 0 A AL Ee BEES (fa) FATA 
| le, Ee lig cel] Ge 1 dL Hf GS a 0 
৪৬৩৮-(.../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... ইসমাঈল 
(রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বর্ণিত আছে। (ই.ফা. ৪৫৯২, ই.সে. ৪৫৯৪/ক) 
th ele] BS cma Lh Tall CAT LES oa ts GEL ESS (ppt 


HE Ab US Chas 1 LGA Tove 0 ipso Chas U6 pS of SO UST AG oof 
Heise dn Uk 
৪৬৩৯-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী (রহঃ) ..... ‘আদী ইবনু ‘আমীর আল-কিন্দী (রাধিঃ) 
হতে বর্ণিত | তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 3%-কে অনুরূপ বলতে শুনেছি। (ই.ফা. ৪৫৯৩, ই.সে. ৪৫৯৫) 
Laid ff aly Hae SE fb FIA Aol n333 nl —h 
৮. অধ্যায় : পাপের কাজ ছাড়া অন্য সব ব্যাপারে শাসকের আনুগত্য আবশ্যক এবং পাপ কাজের 
ক্ষেত্রে (আনুগত্য) হারাম 

Ub he th ECS BS YU all se C3 LG i LF IR ES arm) EE 
adler: ban (Eka Sb fs UA ADL A hl 10 all OY 5 ih ON 
se be ph OY CBS OSB BS BE CD ESA GE GO SUES se 
Pe DS DS 0 
৪৬৪০-(৩১/১৮৩৪) যুহায়র ইবনু হার্ব ও হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... ইবনু জুরায়জ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, (মহান আল্লাহর বাণী) “হে মু'মিনগণ! আল্লাহ ও রসূল এবং তোমাদের মধ্যকার শাসকের 


Wwww.waytojannah.com 


Contents 


৩৭৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


আনুগত্য করবে"- (সূরা আন্‌ নিসা ৪: ৫৯) আয়াতটি ‘আবদুল্লাহ ইবনু হুযাফাহ্‌ ইবনু কায়স ইবনু ‘আদী সাহমী- 
(রাযিঃ)-এর শানে নাযিল হয়েছে। যখন নাবী {টু তাকে একটি সামরিক অভিযানে পাঠিয়েছিলেন। ইয়া*লা ইবনু 
মুসলিম, সা‘ঈদ ইবনু জুবায়রের সূত্রে ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে এ হাদীসটি আমার কাছে বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৪৫৯৪, ই.সে. ৪৫৯৬) 
AU al te CA AAD Se 2 Td UAL Ss th cs BS (Arefrr)- £18) 
oie 8 be 0 3 EU 55 Goll i U6 BEE of EIA of be ERY ce 
Ce SH al 055 ts all 5 a ahs Cas 
৪৬৪ ১-(৩২/১৮৩৫) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী {ন হতে 
বর্ণিত । তিনি বলেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো আর যে আমার অবাধ্যতা 
করলো সে আল্লাহর অবাধ্যতা করলো । যে ব্যক্তি আমীরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো আর 
যে ব্যক্তি আমীরের অবাধ্যতা করলো সে আমারই অবাধ্যতা করলো। (ই ফা. ৪৫৯৫, ই.সে. ৪8৫৯৭) 


"88 Hy ALY ie al off be Ae Ll ES LA LIA SESS (fej EY 
+ lee 8 Ol a hs 
8৬৪২-(../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ যিনাদ (রহঃ) হতে উক্ত সানাদে এ হাদীস বর্ণনা 


করেছেন। তবে তিনি “যে ব্যক্তি আমীরের অবাধ্যতা করলো সে আমারই অবাধ্যতা করলো” অংশটুকু উল্লেখ 
করেননি । (ই.ফা. ৪৫৯৬, ই,সে. ৪৫৯৮) 


ES les 0 of dg Al hs OF UA ES LS HSS (n-tr 
SH AU ior UU BE sh U0 be GIA of Ce GA ie ts LE 3 Go Yi 
“las Sh Gohl cot es RU 5 ol EU i dh ios 5H ls hel 
৪৬৪৩-(৩৩/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে রসূলুল্লাহ 38% হতে 
বর্ণিত । তিনি বলেন, যে আমার আনুগত্য করলো, সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করলো । আর যে আমার 
অবাধ্যতা করলো সে প্রকৃতপক্ষে. আল্লাহরই অবাধ্যতা করলো। আর যে ব্যক্তি আমার নিযুক্ত ‘আমীরের আনুগত্য 


করলো সে আমারই আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমার নিযুক্ত ‘আমীরের অবাধ্যতা করলো সে আমারই 
অবাধ্যতা করলো। (ই.ফা. ৪৫৯৭, ই.সে. ৪৫৯৯) 


UF AD Co OR OF ES A Le BS 50 ty Lo ESS (fej 
i lj 


EE A UD 08 Uk BIA Ue A LL gat Ke ts LL ls of 


Es 
8৬৪৪-(../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন, উপরে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৫৯৮, ই.সে, ৪৬০০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৭৯ 


dalle af Ue ss 0 sb be Ae HES GD als HES, Ljrtito 

OTTO TONE OE 

LEELA ER 
eG EE eo UES 


_(ই.ফা, 8৪৫৯৯, ই.সে, ৪৬০১) 
ue le OF lh te Cana Ee dN Le BL 3 oI HS, Cale) £161 
Ph ba BEG oo SIA 
৪৬৪৬-(../...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে উপরে বর্ণিত হাদীসের 
অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৬০০, ই.সে. ৪৬০২) 
A Le RY x et Heil 
TA of te pls eh a WE, 


8৬৪ ৭-(৩৪/.. Lk loge! piss আৰু হুরাইরাহ্‌ (রাষিঃ) সূত্রে রসূলুল্লাহ 3 থেকে অনুরূপ বর্ণিত 
আছে। তবে এ হাদীসে ‘আমীরী’ শব্দের স্থলে “আমীর” শব্দ উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে হাম্মাম (রহঃ)- 
এর সূত্রে আবূ ছরাইরাহ্‌ (রাযিঃ) মাওবদত আছে। ছে ৪৬০১, ই.সে. ৪৬০৩) 


LS hal JN gis te LASS tp LES, Ota Ly Seis BE, (aryro)- EEA 
BE A 20 U5 8 G5 of Ce cpl le of te p50 of gD se ts oh 
+ Se FH aC BLE LL BLE sd Bl, cdl ko 
8৬৪৮-(৩৫/১৮৩৬) সা'দ ইবনু মনসূর ও কুতাইবাহ্‌ ইবনু সা'দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন, তুমি অবশ্যই ‘আমীরের কথা শুনবে এবং মানবে তোমার 
সংকটকালে ও স্বাভাবিক সময়ে, অনুরাগ ও বিরাগে এবং যখন তোমার উপর অন্যকে অগ্রাধিকার দেয়া হচ্ছে 
তখনও । হে.ফো. ৪৬০২, ই.সে. ৪৬০৪) 
RE ee sf, sl 3G ES all 2 ০, Ee EE EL, (OArvfr)- £164 
RE 0 08 05 oh Oe ala 05 A AE 6 Ce of Ok A te ad th GB 
AON Et IE OE Ys bls ad tf ff 
৪৬৪৯-(৩৬/১৮৩৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ‘আবদুল্লাহ ইবনু বাররাদ আশ'আরী..... আবূ যার 
“রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার পরম বন্ধু 3% আমাকে উপদেশ দিয়েছেন, আমি যেন (‘আমীরের 
নির্দেশ) শুনি ও মানি যদি ‘আমীর হাত-পা কর্তিত দাসও হয়। হ.ফা. ৪৬০৩, ই,সে. ৪৬০৫) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৮০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
Cal GA GEM Be, Cc ok tr Lo Ee LE Lf LOL BESS (fej to. 
AMS Ee BX IKE dhl BT ALY iy Xe of bk dt is sh St tt 
৪৬৫০-(../...) মুহাম্মাদ ইবনু বাশৃ্শার (রহঃ) ও ইসহাক্‌ (রহঃ) বর্ণিত রিওয়ায়াতে আছে “হাত-পা কাটা 
হাবশী গোলায়ও যদি ‘আমীর হয় (তবুও তার আনুগত্য করবে)” (ই.ফা. ৪৬০৪, ই.সে. ৪৬০৬) 
yl LEA wae “al or i [EC ul LE las [a all EA) re (fo) £10) 
SAUL Ee TE U3 3 UN US 
৪৬৫১-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) বর্ণিত হাদীসে আছে “হাত-পা কাটা গোলাম” । 


(ই.ফা. ৪৬০৫, ই.সে. ৪৬০৭) 
GS te Lt EG MD Lh Ho US kdl yn Mk BS Oaraev-inor 
et fs J 9 ESN RS BUSS BEL Cs Ul EADS ie Cis Ji coat 
Laas 2 1 al tS, 655 Le 0k 
৪৬৫২-(৩৭/১৮৩৮) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... ইয়াহ্‌ইয়া ইবনু হুসায়ন (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি আমার দাদী থেকে শুনেছি, তিনি নাবী ষঈুু-এর বিদায় হাজ্জের ভাষণ দেয়ার সময় তাকে বলতে 
শুনেছেন “যদি তোমাদের উপর একজন গোলামকেও কর্মকর্তা নিযুক্ত করা হয় আর সে তোমাদেরকে আল্লাহর 
কিতাব অনুসারে পরিচালনা করে, তবে তোমরা তার কথা শুনবে এবং মেনে চলবে ৷” (ই.ফা. ৪৬০৬, ই.সে. ৪৬০৮) 
lie A bp gia LL SA Les Rn Ls Lok ES OE Lf ES, (fee) tor 
LEE 15 JU Ay 
৪৬৫৩-(.../...) ইবনু বাশৃশার (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) হতে বর্ণিত রিওয়ায়াতে ‘হাবশী গোলাম’ শব্দটি 
আছে । (ই.ফা. ৪৬০৭, ই.সে. ৪৬০৯) 
Ee biG INE 
৪৬৫৪-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্র বর্ণনায় আছে “হাত-পা কাটা হাবশী গোলাম ।” 


(ই.ফা. ৪৬০৮, ই.সে, ৪৬১০) 
Exe 6 HT ALY ie At ES 5 BES 8 Ls A He BS, C..f-y- too 
Es cies BE A UD ia HW Be 
৪৬৫৫-(.../... ‘আবদুর রহমান ইবনু বিশ্র (রহঃ) বর্ণিত রিওয়ায়াতে “হাত-পা কাটা হাবশী” শব্দদ্বয়ের 
উল্লেখ নেই। তাতে বর্ধিত এতটুকু আছে- তিনি (বৰ্ণনাকারিণী ইয়াহ্‌ইয়া ইবনু হুসায়নের দাদী) মিনায় অথবা 
‘আরাফাতে রসূলুল্লাহ 3%-কে এরূপ বলতে শুনেছেন। (ই.ফা. ৪৬০৯, ই.সে. ৪৬১১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৮১ 


a [5 Er) ue is Er cl: (a) a) EE ENA (a Al EE (./) "£101 
5 BE All JAD Le CED UE Als U6 EE 
Vi - En So LS HY Uk as BONS VG HE a UD UB SS - ph 
Chl 4 HAL ald tS, HS 5d — 
৪৬৫৬-(.../...) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... ইয়াহ্‌ইয়া ইবনু হুসায়ন-এর দাদী উম্মুল হুসায়ন (রাযিঃ) 
হতে বর্ণিত রাবী ইয়াহ্‌ইয়া ইবনু হুসায়ন বলেন যে, আমি তাকে বলতে শুনেছি- আমি বিদায় হজ্জে রসূলুল্লাহ 
3%-এর সাথে হজ্জ আদায় করি। তিনি (রাবী) বলেন, রসূলুল্লাহ 3% তখন অনেক কথাই বলেছিলেন। এরপর 
আমি তাকে বলতে শুনলাম, যদি তোমাদের উপর কোন হাত-পা কাটা গোলামকেও ‘আমীর নিযুক্ত করা হয় 
(ইয়াহইয়া ইবনু হুসায়ন বলেন)- আমার ধারণা হয় তিনি (দাদী আরও) বলেছেন- কালো (অর্থাৎ- কৃষ্ণকায় 
হাবশী গোলাম) আর সে তোমাদেরকে আল্লাহর কিতাব অনুসারে পরিচালিত করে তবে তোমরা তার কথা শুনবে 
এবং মানবে। (ই.ফা. ৪৬১০, ই.সে. ৪৬১২) 


ur CAE of or oo 3 ue all Ac Le te [Ex Da CD Fe) [Feed (MAra/raj-t10V 
MAU Es tS Yj, LA Cg etry gl Lh ESATES U8 4 BE Cl 
AEE VY es Db ia) 
৪৬৫৭-(৩৮/১৮৩৯) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% হতে 
বর্ণিত । তিনি বলেছেন, মুসলিম ব্যক্তির অবশ্য পালনীয় কর্তব্য হচ্ছে শোনা ও মানা তার প্রতিটি প্রিয় ও অপ্রিয় 
ব্যাপারে যতক্ষণ না তাকে আল্লাহর অবাধ্যতার আদেশ করা হয়। যদি আল্লাহর অবাধ্যতার নির্দেশ তাকে দেয়া 
হয় তাহলে তা শুনবেও না এবং মানবেও না। (ই.ফা. ৪৬১১, ই.সে. ৪৬১৩) 
TC UR hy is ES YU kal 1h Lox a Lh AD ESS (fej NON 
Abe ALY ie dl Ae ie CASS of Be ol BS, 
৪৬৫৮-(../...) যুহায়র ইবনু হার্ব, এবং মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু নুমায়র (রহঃ) ‘উবাইদুল্লাহ (রহঃ) 
হতে উপরে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৬১২, ই.সে. ৪৬১৪) 
EE EA Ye oN bil, 0 CH Eh Lh Ls ES Oat. ‘{r1)-£108 
HE A JOH UE GA HE od bi de Of Be OE LE Si 
URS UY CSA UE WS Uf AS HH ly JE V0 Hl 5) pee AUS 
or ক 3 ANH EAE td Goss EY) a U8 BE all JY EE “< is 
fd del CY dh ac sb Uy CE YE AS IN AL 


৪৬৫৯-(৩৯/১৮৪০) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... ‘আলী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% একটি সেনাবাহিনী পাঠান এবং এক ব্যক্তিকে তার ‘আমীর নিযুক্ত করে দেন। সে একটি 
অগ়নিকুণ্ড প্ৰজ্বলিত. করলো এবং তাদেরকে তাতে ঝাঁপ দিতে নির্দেশ দিল। একদল লোক তাতে ঝাঁপ দিতে প্রস্তুতি 


৫২. 
| Wwww.Waytojannah.com 


Contents 


৩৮২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


নিলো এবং অপর একদল বলল, আমরা (ইসলাম গ্রহণের মাধ্যমে তো) আগুন থেকেই পালিয়ে এসেছি । (সুতরাং 
আগুনে ঝাপ দেয়ার প্রশ্নই উঠে না) যথাসময়ে রসূলুল্লাহ 3-এর দরবারে সে ব্যাপারটি উত্থাপিত হলো। তখন 
তিনি যারা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত হয়েছিল তাদেরকে লক্ষ্য করে বললেন, যদি তোমরা তাতে প্রবেশ করতে 
তাহলে কিয়ামাত পৰ্যন্ত সেখানেই অবস্থান করতেন। পক্ষান্তরে অপরদলকে লক্ষ্য করে তিনি ভাল কথা বললেন। 
তিনি আরো বললেন, আল্লাহর অবাধ্যতা হয় এমন কাজে আনুগত্য নেই । আনুগত্য কেবলই ভাল কাজে । 

(ই.ফা. ৪৬১৩, ইসে. ৪৬১৫) 


LIE EL me Hs ia 2 IRSS os 5 Hl Se 0 Loe BES (fe) EW 
6 Ae be AAD Se ol be BIE 0 Al be LEY in Sy ES UN pill 
EEG Ly LLG UAL La ta HED hele JA SL BE J Eo 
ILD EAL Hl: 8 BEE NLS: OS SH Le Ll: J pd 
1 1 ms od Peed TES: UF OSG: UE ok: 1G iy od ALS Sf BE hh 
1S 1A Cl TN peg Rk CEG EE 1A oe BE aN IAD dC UY 
nd 8 Ely CY Gia 15 Ce glass: U6 BE sl 
৪৬৬০-(৪০/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, যুহায়র ইবনু হার্ব এবং আবু সা'ঈদ আশাজ্জ 
(রহঃ) ..... ‘আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রসূলুল্লাহ 38 কোন এক অভিযানে একটি বাহিনী 
প্রেরণ করলেন এবং জনৈক আনসারীকে তাদের ‘আমীর নিযুক্ত করে দিলেন। তাদেরকে তার কথা শুনতে ও 
আনুগত্য করতে আদেশ করলেন। তারপর কোন বিষয়ে তারা তাকে রাগান্বিত করে তুলল । সে তখন বলল, 
আমার জন্য কাঠ কুড়িয়ে এনে একত্রিত করো । তারা তা করলো। এরপর সে বলল, আগুন প্রজ্জ্বলিত কর। তখন 
তারা আগুন প্রজ্ব্বলিত করল । তারপর সে বলল, রসূলুল্লাহ 3% কি তোমাদেরকে আমার কথা শুনার এবং আমার 
আনুগত্য করার নির্দেশ দেননি? তারা বলল, জী-হ্যা। তখন সে বলল, তাহলে তোমরা এবার এ আগুনে ঝাঁপ 
দাও । তখন তারা পরস্পরে পরস্পরের দিকে তাকাতে শুরু করলো । তারপর তারা জবাব দিলো- আমরা তো এ 
আগুন থেকে বাঁচার জন্যই রসূলুল্লাহ 3%-এর শরণাপন্ন হয়েছি। তারা আগুনে ঝীপ দিলেন না। তার ক্রোধ 
প্রশমিত হলো এবং আগুন নিভিয়ে দেয়া হলো। তারপর যখন তারা ফিরে এলো এবং নাবী 3-এর নিকট 
বিষয়টি উত্থাপন করলো তখন তিনি বললেন, যদি তারা তখন আগুনে ঝাপ দিতো, তাহলে আর বেরোতে পারতো 
না। আনুগত্য কেবল সৎ কাজে । (ই.ফা. ৪৬১৪, ই.সে. ৪৬১৬) 
ALY ig EYL oo Le Hs Ks BS AS of 0 8 HESS (foc £10) 
55> 
৪৬৬১-(../..) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আ'মাশ (রাযিঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪৬১৫, ই.সে. ৪৬১৬/ক) 


eh CB G3 UF a3 03 Ee ES As df G8 HES Ovyoyp ty 


ce BE sll JD UI Ub ask i cool UF BLE 0h AIH oh EE Le TE oh sll SES 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৮৩ 


ses Bl LEIS Y Lf es Ue 1H ke STs Had Ex A dG go 
oN Cl sh dB GES Y Cs Ll ESHEETS 
৪৬৬২-(৪১/১৭০৯) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ডবাদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেছেন, আমরা রসূলুল্লাহ $-এর হাতে বাইআত হলাম এ মর্মে যে, আমরা শুনবো ও মানবো, সংকটের সময় 
ও স্বাচ্ছন্দ্যের সময়, খুশীর অবস্থায় ও অপছন্দের অবস্থায় এবং আমাদের উপর অন্যদেরকে প্রাধান্য দিলেও । আর 
এ মর্মে যে, আমরা যোগ্য ব্যক্তির নেতৃত্ব বরণ করে নিতে কোনরূপ কোন্দল করবো না। আর এ মর্মে যে, আমরা 
যেখানেই থাকবো হক কথা বলব । আল্লাহর ব্যাপারে কোন ভরসনাকারীর ভসনাকে ভয় করবো না। 
(ই.ফা. ৪৬১৬, ই.সে. ৪৬১৭) 
SEG oe 3 ES 0203 OF od ll He BG 0s 2 ESS (fj 
Ae ALY) 8 AL CF UE UF Des 0 iy Ta th ah 
৪৬৬৩-(.../...) ইবনু নুমায়র (রহঃ) ..... ‘উবাদাহ্‌ ইবনু ওয়ালীদের হাদীসটি বর্ণনা করেছেন। 


(ই,ফা. ৪৬১৭, ই.সে. ৪৬১৮) 

OF A 5 be AIIM es Se Be CE OH BES (fy tnt 
a BE i UD EI 06 of ES 2 4h Ce cla 0h EE oF ALG of UE Le ~A@ 
LIN onl a2 
৪৬৬৪-(.../..) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি 


বলেছেন, আমরা রসূলুল্লাহ $-এর হাতে বাই‘আত হই । এরপর ইবনু ইদ্রীস-এর হাদীসের অনুরূপ বর্ণনা 
করেন। (ই.ফা. ৪৬১৮, ই.সে. ৪৬১৯) 


eh bh Se ge Bs pl 09 GR 0 GA Ke bs Tl Es (gen)-tnne 
Se se Uli: OU Rd of FEL Le we 0 4d be SG FS ml ts se 
: JU SE A AD ie ca 3g 5 i py cl Ll Gs, Bl aye AS wl oy 
OS Bato fd BUT gil ce I of Ee Af Cod UG AG HG al I UES 
28 30 Ge Hp CU TK VLG UY) U6 abl ln EE Ys Ge We A, GL, bE, 
5a 


৪৬৬৫-(৪২/...) আহ্মাদ ইবনু ‘আবদুর রহমান ইবনু ওয়াহ্‌ব ইবনু মুসলিম (রহঃ) ..... যুনাদাহ্‌ ইবনু আবূ 
উমাইয়াহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি বলেছেন, আমরা ‘উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ)-এর খিদমাতে গেলাম 
তখন তিনি রোগগ্রস্ত। আমরা আরয করলাম, আল্লাহ আপনাকে আরোগ্য করুন। আমাদেরকে এমন কোন হাদীস 
বলুন- যা দ্বারা আল্লাহ আমাদেরকে উপকৃত করবেন, যা আপনি রসূলুল্লাহ 38-এর নিকট থেকে শুনেছেন। তিনি 
বললেন, রসূলুল্লাহ ্্ আমাদেরকে ডাকলেন এবং আমরা বাই‘আত হলাম । তিনি তখন আমাদেরকে যে শপথ 
এহণ করান তার মধ্যে ছিল- আমরা শুনবো ও মেনে চলব, আমাদের খুশী অবস্থায় ও বিরক্ত অবস্থায়, আমাদের 
| ংকটে ও স্বাচ্ছন্দ্যে এবং আমাদের উপর অন্যকে প্রাধান্য দিলেও সুযোগ্য ব্যক্তির সাথে আমরা নেতৃত্ব নিয়ে 
কোন্দল করবো না তিনি বলেন” যাবৎ না তোমরা তার মধ্যে প্রকাশ্য কুফ্র দেখতে পাবে এবং তোমাদের কাছে 
এ ব্যাপারে তার বিরুদ্ধে আল্লাহর সুষ্পষ্ট প্রমাণ থাকবে। (ই.ফা. ৪৬১৯, ই.সে. ৪৬২০) 


Wwww.waytojannah.com 


Contents 

৩৮৪. সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 

lL OL Jey Al cGy Al 1 Ly) od ly 4 
৯. অধ্যায় : শাসক যখন আল্লাহভীতির আদেশ দেন এবং ন্যায় বিচার করেন তখন তার জন্য 

পুরস্কার রয়েছে 

AES LL ee A DA) ES is CF onl Eee OAT) -EVNN 

cy SI be BF A yl CY 8 BRE Gl co ELA ofl be EFS oF al ol be 

“te Se US 23 Ll LY SA By SU IE [On FH ki A ls 


৪৬৬৬-(৪৩/১৮৪১) ইব্রাহীম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% হতে বর্ণিত । তিনি 
বলেন, ইমাম বা শাসক ঢাল স্বরূপ । তার নেতৃত্বে যুদ্ধ করা হয় এবং শত্রুর ক্ষতি থেকে নি্কৃতি পাওয়া যায়। সে 
যদি তাক্ওয়া বা আল্লাহভীতি ও ন্যায় বিচারের ভিত্তিতে শাসনকার্য পরিচালনা করে, তবে তার জন্য সে পুরস্কৃত 
হবে। আর যদি ন্যায় ব্যতীত অন্য কিছু আদেশ করে তবে সে পাপের জন্য দায়ী হবে। (ই.ফা. ৪৬২০, ই.সে, ৪৬২১) 


SSG oN pls) Lay sgh GY -1. 
১০. অধ্যায় : যে খলীফার কাছে প্রথম বাই‘আত হবে তাকে অগ্রাধিকার দিবে 

UF I EN te des Bo he ty BL Ls Ly Lae GL (Atvfe- EU 
UO 35 Se U6 BR Ll oo CSG Lead be OLE IAG Eel Og of 
MESA HS LSE GA LS A oh Se Lh Si Cl sn Cs 
+ EU Uo HL 2 OB He hho SG SN a 18 
৪৬৬৭-(৪৪/৮৪২) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আবূ হাযিম (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সাথে পীচ বছর থেকেছি। আমি তীর কাছে শুনেছি, নাবী 3 বলেছেন : বানী 
ইসরাঈলদের পরিচালনা করতেন নাবীগণ। তাদের মধ্যকার একজন নাবী মৃত্যুবরণ করলে অপর একজন নাবী 
তীর স্থলাভিষিক্ত হতেন। আমার পরে আর কোন নাবী নেই বরং খলীফাগণ হবেন এবং তারা সংখ্যায় প্রচুর 
হবেন। তখন সাহাবীগণ বললেন : তাহলে আপনি (এ ব্যাপারে) আমাদেরকে কী আদেশ করেন? তিনি বললেন : 
যার হাতে প্রথম বাই‘আত বা আনুগত্যের শপথ করবে, তারই আনুগত্য করবে এবং তীদেরকে তাদের হক প্রদান 

করবে, আল্লাহই তাদেরকে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন তারা কতটুকু দায়িত্ব পালন করেছে। 

(ই.ফা. ৪৬২১, ই.সে. ৪৬২২) 


OF all AE LEG YU Ls il 3° tn all Le, A ff 08 HB (fy EVA 


Abe ALY gs a Le A Ch CAA cf Un 


ee Sf Re CIs oa 39 Hl EB ef 0 8 Hf BES Oasrfsej- ta 


IY 0 SEL yc Aye Sf ESS YU 2 LAs oH GE, TESS Bo El 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৮৫ 


At of 0 ULE ES, T to OF HS O49 C3 se UST 6 GOES bi eS 
ol FE a U2 U8 JE ah Ae LR Ay 008 HD Le EY oo nh BS df il, 
SY Lh Oe ia IE ES 3 TD GE SE od EH pas by 
38 gd old 0k 
৪৬৬৯-(৪৫/১৮৪৩) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ সা'ঈদ আশাজ্জ, আবূ কুরায়ব, ইবনু নুমায়র, 
ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ‘আলী ইবনু খাশরাম ও ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (য়াযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন, আমার পরে স্বজনপগ্রীতি ও তোমাদের অপছন্দনীয় অনেক কিছু 
ঘটবে। তখন সাহাবাগণ বললেন, আমাদের মধ্যকার যীরা তা পাবে তাদের ব্যাপারে আপনার নির্দেশ কী হে 
আল্লাহ্‌র রসূল? তিনি বললেন, তোমাদের উপর আরোপিত দায়িত্‌ তোমরা পালন করে যাবে, আর তোমাদের 
প্রাপ্য হক তোমরা আল্লাহর কাছে চাইবে। (ই.ফা. ৪৬২৩, ই.সে. ৪৬২৪) 


TAD cy COS GO U5 Al 2 GEL A Lr IAS EG Onset 

SL CS U8 KE A GS AN ie be act 0 A CR LEY of a Bs 
Ib A CLS HH he hits ly 5 Os GB DA pall gh se ts sd SE 
of Bh be be Ls bs be BUR EL be Ud YE OG SBE sh J 
GAY U8 Bs ln J oY Bil Lath Sa BE sh J ge SY ot 
I oh HEL Ly Ha LS 2 AN LLC A be EY 0 se BEY ot 
Sh bois Ca Was GH i ini USS ly I GAT La UI 8 Wie 
83 5 ms oh mn od Shy DAS poy lt teh A Loe Sl LES iss Xn 
Gb 12d BIG AT EG OB ELE of 0h sl 8 5 Ho eli UY it 
ly 5S oY SAL TEE a JD a li Chal CT Al Sf: 5 Ch Hs rh Ay 
dh Gy Grad gb of GA sla OLE Ok: CG ki Es GOH 2a U6, Ee 
pA CR EGS U8 Uf YY ly ES TA LEY 1 coh CY UD Ik dh CAT VE 
dl ff SH 6 fh kel, CCG Jira iva (mo HS UE bY LCA VE Ys i 


৪৬৭০-(৪৬/১৮৪৪) যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ne ‘আবদুর রহমান ইবনু 
‘আবৃদ রাব্বিল কাবা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একদা মাসজিদে প্রবেশ করলাম। তখন 
‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু ‘আস (রাযিঃ) কা'বার ছায়ায় বসেছিলেন। লোকজন তাকে চারপাশ থেকে. 


Wwww.waytojannah.com 


Contents 


_ ৩চ্ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


ঘিরেছিল। আমি তাদের নিকট গেলাম এবং তীর পাশেই বসে পড়লাম । তখন তিনি বললেন, কোন সফরে আমরা 
রসূলুল্লাহ 38%-এর সাথে ছিলাম । আমরা একটি অবস্থান গ্রহণ করলাম। আমাদের মধ্যকার কেউ তখন তার তীবু 
₹ ঠিকঠাক করছিল, কেউ তীর ছুঁড়ছিল, কেউ তার পশুপাল দেখাশুনা করছিল। এমন সময় রসূলুল্লাহ 3ুঠ-এর নকীব 
হাক দিল নামাযের ব্যবস্থা প্রস্তুত! তখন আমরা গিয়ে রসূলুল্লাহ 3%-এর পাশে মিলিত হলাম তিনি বললেন: 
আমার পূর্বে এমন কোন নাবী অতিবাহিত হননি যার উপর এ দায়িত্ব বর্তায়নি যে, তিনি তাদের জন্য যে 
মঙ্গলজনক ব্যাপার জানতে পেরেছেন তা উম্মাতদেরকে নির্দেশনা দেননি এবং তিনি তার জন্য যে অনিষ্টকর 
ব্যাপার জানতে পেরেছেন, সে বিষয়ে তাদেরকে সাবধান করেননি। আর তোমাদের এ উম্মাত (উম্মাতে 
মুহাম্মাদ)-এর প্রথম অংশে তার কল্যাণ নিহিত এবং এর শেষ অংশ অচিরেই নানাবিধ পরীক্ষা ও বিপর্যয়ের এবং 
এমন সব ব্যাপারের সম্মুখীন হবে, যা তোমাদের নিকট অপছন্দনীয় হবে। এমন সব বিপর্যয় একাদিক্ৰমে আসতে 
থাকবে যে, একটি অপরটিকে ছোট প্রতিপন্ন করবে। একটি বিপর্যয় আসবে তখন মু'মিন ব্যক্তি বলবে- এটা 
আমার জন্য ধ্বংসাত্মক, তারপর যখন তা দূর হয়ে অপর বিপর্যয়টি আসবে তখন মু'মিন ব্যক্তি বলবে, আমি তো 
শেষ হয়ে যাচ্ছি ইত্যাদি । সুতরাং, যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকতে চায় এবং জান্নাতে প্রবেশ করতে চায়- 
তার মৃত্যু যেন এমন অবস্থায় আসে যে, সে আল্লাহ ও আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে এবং সে যেন 
মানুষের সাথে এমনি আচরণ করে যে আচরণ সে তার নিজের জন্য পছন্দ করে। আর যে ব্যক্তি কোন ইমাম (বা 
নেতা)-এর হাতে বাই'আত হয়- আনুগত্যের শপথ গ্রহণ করে তার হাতে হাত দিয়ে এবং অন্তরে সে ইচ্ছা পোষণ 
করে, তবে সে যেন সাধ্যানুসারে তার আনুগত্য করে যায়। তারপর যদি অপর কেউ তার সাথে (নেতৃত্ব লাভের 
অভিলাষে) ঝগড়ায় প্রবৃত্ত হয় তবে এঁ পরবর্তী জনের গর্দান উড়িয়ে দেবে। (রাবী বলেন) তখন আমি তাঁর নিকটে 
ঘেঁষলাম এবং তীকে বললাম, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি সত্যিই আপনি (নিজ কানে) কি তা 
রসুলুল্লাহ 38-এর নিকট থেকে শুনেছেন? তখন তিনি তাঁর দু'কান ও অন্তঃকরণের দিকে দু'হাত দিয়ে ইশারা করে 
বললেন, আমার দু’কান তা শুনেছে এবং আমার অন্তঃকরণ তা সংরক্ষণ করেছে। তখন আমি তাকে লক্ষ্য করে 
বললাম, এঁ যে আপনার চাচাতো ভাই মু'আবিয়্যাহ্‌ (আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট হন) তিনি আমাদেরকে আদেশ দেন 
যেন আমরা আমাদের পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করি আর নিজেদের মধ্যে পরস্পরে হানাহানি করি 
অথচ আল্লাহ বলেছেন, “হে মু'মিনগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, ব্যবসার মাধ্যমে 
পারস্পরিক সস্তৃষ্টির ভিত্তিতে ব্যতীত এবং তোমরা পরস্পরে হানাহানি করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি 
অত্যন্ত মেহেরবান"- (সূরা আন্‌ নিসা ৪: ২৯) । রাবী বলেন, তখন তিনি কিছুক্ষণের জন্য চুপ থাকলেন। তারপর 
বললেন, আল্লাহর আনুগত্যের ব্যাপারসমূহে তুমি তার আনুগত্য করবে এবং আল্লাহর অবাধ্যতার বিষয়গুলোতে 
তার অবাধ্যতা করবে। (ই.ফা. ৪৬২৪, ই.সে. ৪৬২৫) 


Tes Ee Uh El es Ho DES CH AS ff OS 8H ES, (fey EUV) 
EG AYN is coed oe UASS dyad 5 ES LS Hf Bo 
৪৬৭১-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র, আবূ সাঈদ আশাজ্জ ও আবূ কুরায়ব (রহঃ) 
Ae আ'মাশ (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৬২৫, ই.সে. ৪৬২৬) 
of sy BS LE ts del) dl HES pi) 0 Loe GES (dev VY 
Gala Hl LD ke 05 SN Xe UF nb be il of 0 Se Bo aL GOL 
EYL Sp 3 SS LS Dp ee 0 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৮৭ 


8৪৬৭২-(৪৭/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ ..... ‘আবদুর রহমান ইবনু ‘আবৃদ রাব্বিল কা'‘বাহ্‌ সায়িদী (রহঃ) 
হতে বর্ণিত। তিনি বলেন, আমি একদল লোককে কা'বার নিকট দেখলাম। অতঃপর আ'মাশ (রহঃ) বর্ণিত 
হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৬২৬, ই.সে. ৪৬২৭) | 


AEG YG pl Lie ally Ld Gy 11 
"১১. অধ্যায় : শাসকের যুল্‌ম ও অন্যায় পক্ষপাতিত্বের সময় ধৈর্যধারণের আদেশ 
ES Ob 0 Hoe GG YG ty LA, dl ts Se (Atefay- tT 
Ss LAI Cn A I LAD 0h AL ie ME 0H od te ESS GG ial Ee 
SD Al EH a Ck Yr OB US cist Ck laid Jf U8 BE al Js 
pall ce ab 
৪৬৭৩-(৪৮/১৮৪৫) মুহাম্মাদ ইবনু মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... উসায়দ ইবনু হুযায়র 
(রাযিঃ) হতে বর্ণিত যে, জনৈক আনসার রসূলুল্লাহ 3-এর সাথে একান্তে সাক্ষাৎ করলো এবং বললো আপনি 
ওযুককে যেভাবে কর্মচারী নিযুক্ত করেছেন, সেভাবে আমাকেও কি কর্মচারী নিয়োগ করবেন না? তখন তিনি 
বললেন, আমার পরে তোমরা অনেক পক্ষপাতিত্ব দেখবে তখন তোমরা ধৈর্যধারণ করবে যে পর্যন্ত না তোমরা 
হাওয় (কাওসার)-এ আমার সাথে মিলিত হও। (ই.ফা. ৪৬২৭, ই.সে. ৪৬২৮) £ 
tC Ks Bs Ol Ch CAS Be CAB A LY ES SESS (fay WE 
lds Aa ow SEH AL 8 Ll te CEG UG il 6 be ch 
৪৬৭৪-(../...) ইয়াহইয়া ইবনু হাবীব হারিসী (রহঃ) ..... উসায়দ ইবনু হুযায়র (রাযিঃ) হতে বর্ণিত যে, 


জনৈক আনসার রসূলুল্লাহ সু-এর সাথে একান্তে সাক্ষাৎ করল। এরপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪৬২৮, ই.সে. ৪৬২৯) 
Ss dk Hs ay) ie nt Bs of Bo Sd 3 all ESS (./..)- vo 
HE sb dy 
৪৬৭৫-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু যু'আয (রহঃ) শু'বাহ্‌ (রহঃ) হতেও উক্ত সানাদে হাদীসটি বর্ণনা 
করেছেন। তবে তিনি “রসূলুল্লাহ 3-এর সাথে একান্তে মিলিত হন” বর্ণনা করেননি । (ই.ফা. ৪৬২৮, ই.সে. ৪৬৩০) 


GAD AL ols pLAS) Bb BUG 1 
১২. অধ্যায় : প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলেও শাসকদের অনুগত থাকা 
Ee 8 3 Lok Bs Yl ty Ly kd ts Le (assfay- vn 
GBH 55 0 Eke UC 8 anol be CS Oy os le Le cls of Mn Lp de 
Ck CS ke Ug He Gb Ad Ee Cod ty EY ahd GO se 0 


Wwww.waytojannah.com 


Contents 


৩৮৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


1 Uy ph CN CL hl sf Al ge Be APE fe ab 


AS LES LS Laie UB ly 

৪৬৭৬-(৪৯/১৮৪৬) মুহাম্মাদ ইবনু মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... ওয়ায়িল হাযরামী (রাযিঃ) 

হতে বর্ণিত । তিনি বলেন, সালামাহ্‌ ইবনু ইয়াধীদ আল জু‘ফী (রাযিঃ) রসূলুল্লাহ 8%-কে এ মর্মে প্রশ্ন করলেন, 

হে আল্লাহর নাবী! যদি আমাদের উপর এমন শাসকের শাসন প্রতিষ্ঠিত হয় যে, তারা তাদের হক তো আমাদের 

কাছে দাবী করে কিন্তু আমাদের হক তারা দেয়না । এমতাবস্থায় আপনি আমাদেরকে কী করতে বলেন? তিনি তার 

উত্তর এড়িয়ে গেলেন । তিনি আবার তাকে প্রশ্ন করলেন। আবার তিনি এড়িয়ে গেলেন। এভাবে প্রশ্নুকারী দ্বিতী 

বা তৃতীয়বারও একই প্রশ্নের পুনরাবৃত্তি করলেন । তখন আশ'আস ইবনু কায়স (রাযিঃ) তাকে (সালামাকে) টেনে 

নিলেন এবং বললেন, তোমরা শুনবে এবং মানবে। কেননা তাদের উপর আরোপিত দায়িত্বের বোঝা তাদের উপর 
রর্তাৰে আর তোমাদের উপর আরোণিত দায়িত্বের বোঝা তোমাদের উপর বর্তারে ৷ হে ৪৬২৯, ই.সে. ৪৬৩১) 


ay Ee slam ur Ee EC AL [EA Pe 3" : 85 Al Eee Je J £1VVv 
Ei bie Cl Ll" BE Ah UD IU 8 to Ct LEG IE, Hs 


RoR 

৪৬৭৭-(৫০/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সিমাক (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ 

বৰ্ণনা করেন। এ বর্ণনাতে আছে, “আশ'আস ইবনু কায়স তাকে টেনে নিলেন, অতঃপর রসূলুল্লাহ 3% বললেন: 

তোমরা শুনবে ও মানবে। কেননা তাদের দায়িত্বের বোঝা তাদের উপর এবং তোমাদের দায়িত্বের বোঝা 
তোমাদের উপর বর্তাবে।” (ই.ফা. ৪৬৩০, ই.সে. ৪৬৩২) 


Ah tl) se A OH sgh Lo EUG ash 8) 2-১ 

১৩. অধ্যায় : অশান্তির যুগে মুসলিমদের জামা'আত আঁকড়ে থাকা অত্যাবশ্যক এবং কুফ্রের 

OFS 4 A Ke ES colle C3 BI UES cil ty Loe AS Onto) EWA 
OG 0 RES cote U5 CY OU Ee 8 CeO shh 5 tH oS Gj 
GS a 0 Ge a op EX, IA cp 2 FE Ad JD bls OS I 
x Uh cl" ~ CUE Ad i SU 5 iy dr GEL BG fs dh US 
Hi boieis ofl eg Dod Pk "JG HSS Uy cH O53 35 ‘8 5 be DS 
Hl be Fe ll oe BES Sn UNS ie SSD Ob 5 OR lh 5 bie AS 
Gol. tl LAE, GS bn 1 U5 0 Heke ILD Gok G3 5 
ELS HDS A UB ol oly God LS; HE Jb EN YY Sd ah U3 
se iy id KY FORE Ll ke ns fH Ck Goh kb Jeb MY 
Ys 


গ্ৰ 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৮৯ 


৪৬৭৮-(৫১/১৮৪৭) মুহাম্মাদ ইবনু মুসান্না ..... আবূ ইদ্রীল খাওলানী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
‘আমি হুযাইফাহ্‌ ইবনু ইয়ামান (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, লোকজন রসূলুল্লাহ -এর নিকট কল্যাণের 
বিষয়ে প্রশ্ন করতো আর আমি তাঁর নিকট প্রশ্ন করতাম অকল্যাণ সম্পর্কে এ ভয়ে যে, পরে না তা আমাকে পেয়ে 
বসে। তাই আমি (কোন এক সময়) প্রশ্ন করলাম, হে আল্লাহ্‌র রসূল! আমরা ছিলাম অজ্ঞতা ও অমঙ্গলের মধ্যে 
তারপর আল্লাহ আমাদের জন্য এ কল্যাণ প্রদান করলেন। এ কল্যাণের পরও কি কোন অকল্যাণ আছে? তিনি 
বললেন, হা । তারপর আমি বললাম, এ অকল্যাণের পর কি আবার কল্যাণ আছে? তিনি বললেন, হাঁ, তবে তাতে 
ধুয়তা আছে। আমি বললাম, কী সে ধুমতা? তিনি বললেন, তখন এমন একদল লোকের উদ্বব হবে যারা আমার 
প্রবর্তিত পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করবে, আমার প্রদর্শিত হিদায়াতের পথ ছেড়ে অন্যত্র হিদায়াত তুমি 
খুঁজবে । দেখবে তাদের মধ্যে ভাল মন্দ উভয়টাই। তখন আমি আরয করলাম, এ কল্যাণের পর কি কোন 
অকল্যাণ আছে? তিনি বললেন, হা, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারীদের উত্তব হবে। যারা তাদের ডাকে 
সাড়া দেবে তারা তাদেরকে তাতে নিক্ষেপ করবে। আমি তখন বললাম, হে আল্লাহূর রসূল! তাদের পরিচয় ব্যক্ত 
করুন । তিনি বললেন, হ্যা, তাদের বর্ণ হবে আমাদেরই মতো এবং তারা আমাদেরই ভাষায় কথা বলবে। তখন 
আমি বললাম, হে আল্লাহ্র রসূল! যদি আমরা সে পরিস্থিতির সম্মুখীন হই তবে আমাদেরকে আপনি কী করতে 
বলেন? তিনি বললেন, তোমরা মুসলিমদের জামা'আত ও ইমামের সাথে আঁকড়ে থাকবে। আমি বললাম, যদি 
তাদের কোন জামা'আত বা ইমাম না থাকে? তিনি বললেন, তা হলে সে সব বিচ্ছিন্নতাবাদ থেকে তুমি আলাদা 
থাকবে- যদিও তুমি একটি বৃক্ষমূল দাত দিয়ে আঁকড়ে থাক এবং এ অবস্থায়ই মৃত্যু তোমার নাগাল পায় 
(ই.ফা, ৪৬৩১, ই,সে, ৪৬৩৩) 

ue ৬, ৰ la ~~ tt & ial ALE 2 J 9 Ere Af (.../e1)-£1Y৭ 
~ DO 5 dg Bs - OLA LAS - ss Vi CAD SA Ao Lh dl 
th 505 be Wy sd U0 Gk oh ts ie O64 Sc of te gS Ls SD Gs 
88 8 pas UU U5 DEY MS HS OR lh pa UU DS SY pl) bn Ub 5d CS 
i UES Vy Gly Og Y Ll GAS 8G UF TK Ck jase UUs 6 
UA ID GEL AS olf on a CES 8 Cnty yl 9h UG ted Lis 
el al do Ef wh la Ls al balls Li” rah eg 

৪৬৭৯-(৫২/...) মুহাম্মাদ ইবনু সাহ্‌ল ইবনু ‘আসকার তামীমী ও ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী 
(রহঃ) ..... হুযাইফাহ্‌ ইবনু ইয়ামান (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন- আমি আরয করলাম, হে আল্লাহ্‌র রসূল! 
আমরা ছিলাম অকল্যাণের মধ্যে; তারপর আল্লাহ আমাদের জন্য কল্যাণ নিয়ে আসলেন। আমরা তাতে অবস্থান 
করছি। এ কল্যাণের পিছনে কি আবার কোন কল্যাণ আছে? তিনি বললেন, হ্যা । আমি বললাম, এ কল্যাণের 
পিছনে কি আবার কোন অকল্যাণ আছে? তিনি বললেন, হ্যা! আমি বললাম, তা কিভাবে? তিনি বললেন, আমার 
পরে এমন সব নেতার উদ্ভব হবে, যারা আমার হিদায়াতে হিদায়াতপ্রাপ্ত হবে না এবং আমার সুন্নাতও তারা 
অবলম্বন করবে না। অচিরেই তাদের মধ্যে এমন সব ব্যক্তির উদ্ভব হবে, যাদের আত্মা হবে মানব দেহে 
শাইতানের আত্মা । রাবী বলেন, তখন আমি বললাম, তখন আমরা কী করবো হে আল্লাহ্‌র রসূল! যদি আমরা সে 
পরিস্থিতির সম্মুখীন হই? বললেন, তুমি আমীরের কথা শুনবে এবং মানবে যদি তোমার পিঠে বেত্রাঘাত করা হয় 
বা তোমার ধন-সম্পদ কেড়েও নেয়া হয়, তবুও তুমি শুনবে এবং মানবে । (ই.ফা. ৪৬৩২, ই.সে. ৪৬৩৪) 

৫৩ 


Wwww.waytojannah.com 


Contents 
৩৯০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


th LE Be - IS OF i — ne BS ESRC OUP EES (nsnfor)- tA 
EE, ll te ER Ch Ub BE LA Ge GIA GF TOD Ste A 
af Ae FS Kn Cn HE I ES UB is Lal Re SC CCG LG 
EE EE PE CEA EEE EEE EAN AE HE 
8 Ys Giese be BEG Vy Waly Wi Les sl de EX Ons Gh UB UB oc 
es LY cit AB Sie Ae 3 
৪৬৮০-(৫৩/১৮৪৮) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% হতে 
বর্ণিত, যে ব্যক্তি (আমীরের) আনুগত্য থেকে বেরিয়ে গেল এবং জামা'আত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সে 
জাহিলিয়্যাতের মৃত্যুবরণ করল। আর যে ব্যক্তি লক্ষ্যহীন নেতৃত্বের পতাকাতলে যুদ্ধ করে, গোত্রগ্রীতির জন্য ক্রুদ্ধ 
হয় অথবা গোত্র প্রীতির দিকে আহ্বান করে অথবা গোত্রের সাহায্যার্থে যুদ্ধ করে (আল্লাহর সন্তুষ্টির কোন ব্যাপার 
থাকে না) আর তাতে নিহত হয়, সে জাহিলিয়্যাতের মৃত্যুবরণ করে। আর যে ব্যক্তি আমার উম্মাতের উপর 
আক্রমণ করে, আমার উম্মাতের ভালমন্দ সকলকেই নির্বিচা হত্যা করে। মু'মিনকেও রেহাই দেয় না এবং যার 
সাথে সে ও'য়াদাবদ্ধ হয় তার ও'য়াদাও রক্ষা করে না, সে আমার কেউ নয়, আমিও তার কেউ নই । 

(ই.ফা. ৪৬৩৩, ই.সে. ৪৬৩৫) 
te dg Bo 55 0 MS Eo dnl Le Lh A LE ES (fe) EUAN 
2 Ss pai BE 4h USD UU US EI of CF Ch CUD AS UF A oh Oe 

ge be CEOS I" I 
৪৬৮১-(../...) ‘"উবাইদুল্লাহ ইবনু ‘উমার কাওয়ারীরী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে অনুরূপ 
হাদীস বর্ণিত আছে। (ই.ফা. ৪৬৩৪, ই.সে. ৪৬৩৬) 


ws C3 ie BS sea 0 AAD EE BE A 0 I SESS (fot) EIAY 
be ED ba HE A ILD UE GIA of be CW SAD be 2 Obs be 
Hs Hanh ny He HY CS 8 hy Bal Bs CC LC BS BLS SE Se 
fin BE, TREE Lee Sor HEEB Iie Bf Al eel dese fsa alt dst 
V5 Gea ns BCS Y WAL, Wy Ges ce gl 2 EOS Uns Fl O28 AB a 
Yo OB Gate G3 
৪৬৮২-(৫৪/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে গেল এবং জামা'আত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং 
মৃত্যুবরণ করলো, সে জাহিলিয়্যাতের তর মৃত্যুবরণ করলো এবং যে ব্যক্তি লক্ষ্যহীন নেতৃত্বের পতাকাতলে যুদ্ধ করে, 
গোত্রের টানে ক্রুদ্ধ হয় এবং গোত্র গ্রীতির জন্যেই যুদ্ধ করে। সে আমার উম্মাত নয়। আর যে ব্যক্তি আমার 
‘উম্মাত থেকে বেরিয়ে আমার উম্মাতেরই পুণ্যবান ও পাপাচারী সকলের গর্দান কাটে, মু'মিনদেরকেও রেহাই দেয় 


না এবং যার সাথে অঙ্গীকারাবদ্ধ হয় তার অঙ্গীকারও পালন করে না, সে আমার উম্মাত নয়। 
(ই.ফা. ৪৬৩৫, ই.সে. ৪৬৩৭) 


www.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৯১ 


be dt Be RD tL LO BS JU IE Ls kdl Ly Lok BSS (Jy EAT 
ALY es ns 0 DUE 
El Es REA TEN 
> 
৪৬৮৩-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না এবং ইবনু বাশৃশার এ হাদীস রিওয়ায়াত করেছেন। কিন্তু ইবনু 
মুসান্না তার বর্ণনায় নাবী 38%-এর উল্লেখ করেননি। 


পক্ষান্তরে ইবনু বাশৃশার তাঁর বর্ণনায় “রসূলুল্লাহ 3% বলেছেন” বলে উল্লেখ করেছেন যা উপযুক্ত হাদীসের 
অনুরূপ । (ই.ফা. ৪৬৩৬, ই.সে. ৪৬৩৮) 


HE A U2) U5 50 a UE UE 0 Ch wcll 8 BE 


“i Le ole “i £5) [ DX) a oe wl a 2 EL (\Atq/os)- EAE 
bn © Lal a Gt ml tm so te" FE A U4) UF Ub 2503 cole of of aD 
a 4 FE Ld Fs isa ESE 
৪৬৮৪-(৫৫/১৮৪৯) হাসান ইবনু রাবী' (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন: যে ব্যক্তি তার আমীরের মধ্যে এমন কোন ব্যাপার দেখে যা সে অপছন্দ করে, তবে সে 
যেন ধৈর্যের পথ অবলম্বন করে। কেননা যে ব্যক্তি জামা'আত থেকে সামান্য পরিমাণ সরে গেল এবং এ অবস্থায় 
মৃত্যুবরণ করল সে জাহিলিয়্যাতের মৃত্যুই বরণ করলো। (ই.ফা. ৪৬৩৭, ই.সে. ৪৬৩৯) 
aly sf Ge Al Be ol Le Be E38 tt OES BS, (./ory-tiAo 
SO 0B Ske all Us sol ton 55 a" U5 BEE A JD Ce ile 0 cf ad 
EG He CLS) le CUS VAS LLY Cm ER A im 
৪৬৮৫-(৫৬/...) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ 3% 
বলেছেন: যে ব্যক্তি তার ‘আমীরের কোন কার্যকলাপ অপছন্দ করে, তার উচিত ধৈর্যধারণ করা। কেননা যে কোন 
ব্যক্তিই শাসকের থেকে (তার আনুগত্য থেকে) বেরিয়ে গিয়ে বিঘৎ পরিমাণ সরে যাবে এবং তারপর এ অবস্থায় 
মৃত্যুবরণ করবে, তার মৃত্যু জাহিলিয়্যাতের মৃত্যু হবে। (ই.ফা. ৪৬৩৮, ই.সে. ৪৬৪০) 
“i cr HO “i ER Ub Call EB wikYl Ae a > ES (YA ./ev)- £E1AT 
Bee 5 HE I) C55 6 Lge" BE 3d J) UE UN tc UPL ed 


৪৬৮৬-(৫৭/১৮৫০) হুরায়ম ইবনু ‘আবদুল আলা (রহঃ) ..... জুনদাব ৰ তাৰিদযাহ বাজালী (রাধিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন যে, রসূলুল্লাহ 38% বলেছেন: যে ব্যক্তি লক্ষ্যহীন নেতৃত্বের পতাকাতলে যুদ্ধ করে, গোত্র 
প্রীতির দিকে আহ্বান জানায় এবং গোত্রপ্জীতির কারণেই সাহায্য করে, তার মৃত্যু জাহিলিয়্যাতের মৃত্যু । 


{ই.ফা. ৪৬৩৯, ই.সে. ৪৬৪১) 


www.waytojannah.com 


Contents 


তং সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
Oh Sk OF A -pcle ES cd BG dial i Ls 30 Se LES (rnoyfen-E1AY 
Sl te US bm gales 0 AD AE od TE LY 3h Se LO UN pl te dh 9 55 Se 5S 
Hl nS Hf UB Ly LAL Ae of IO UB Ke 0 Sh Ci OE Ce pl 
dl ELS te 19 ES a 09% BE al UG) CHa Als FG 3 JAD Cid Bt wrod 
ERG Be SLB Be BO SLA ILL Y DG Ly 
৪৬৮৭-(৫৮/১৮৫১) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয আম্বারী (রহঃ) ..... নাফি' (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) ‘আবদুল্লাহ ইবনু মুতী' (রাযিঃ)-এর নিকট এলেন তখন হার্রা (হৃদয় বিদারক)- 
এর ঘটনা ঘটেছে এবং যুগটা ছিল ইয়াষীদ ইবনু মু‘আবিয়ার যুগ । তখন তিনি (ইবনু মুতী') বললেন, আবূ 
‘আবদুর রহমানের জন্য বিছানা পেতে দাও। তখন তিনি বললেন, আমি তোমার কাছে বসতে আসিনি, এসেছি 
রসূলুল্লাহ 3ু-এর নিকট যে হাদীস শুনেছি তা তোমাকে শুনাতে। আমি রসূলুল্লাহ সর্ট -কে বলতে শুনেছি, যে 
ব্যক্তি (আমীরের) আনুগত্য থেকে হাত গুটিয়ে নিয়ে মৃত্যুবরণ করে সে কিয়ামাতের দিন আল্লাহর সাথে এমন 


অবস্থায় মিলিত হবে যে তার কোন দলীল থাকবে না। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আর তার ঘাড়ে 
আনুগত্যের কোন চুক্তি নেই তার মৃত্যু জাহিলিয়্যাতের মৃত্যু হবে। (ফা. ৪৬৪০, ই.সে. ৪৬৪২) 


0 All Ais Oe Re [Eo AS nt al Ae th as EL os wl EE, (fe) EUAA 
A or PEATE FC Cre OF e p36 CR GN oh Al ie 0h 8 be hs of 
25 FE 
৪৬৮৮-(.../...) ইবনু নুমায়র (রহঃ) ..... সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত আছে। (ই.ফা. ৪৬৪১, ই.সে. ৪৬৪৩) 
BS di Ob de 0 LO By C pian OF US Co tj ie BSS (fej EIA 
HE A oF OF oF al oe Ld 09 A be ls 0 pts UES Uh YE CE ty 
XE oF pil SD 


SE 8৬৪২, ই.সে, LSB) 
ME 3 EE CAE TES Bai ke ER IPE 
Ce 9 Cala al BA Ce ASA G1 
১৪, অধ্যায় : মুসলিম সমাজের এঁব্য বিনষ্টকারী সম্পর্কে হুকুম 
UE, SE UL pil AUG 0 ty LO gil L 8 3 ED (1Aovfoa)- £14 
ll Uys hla Ub Ais Ss Jb de 5 ALA Gn RE th La BS Er 


LK Al $5 Lb Exh Gx LY os “yd SRY J dy i LY "0% 


Ny ok Er) 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৯৩ 


৪৬৯০-(৫৯/১৮৫২) আবু বাক্র ইবনু নাফি' ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... ‘আরফাজাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সুন -কে আমি বলতে শুনেছি, অচিরেই নানা প্রকার ফিৎনা-ফাসাদের উত্তব 
হবে। যে ব্যক্তি এঁক্যবন্ধ ‘উম্মাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস চালাবে, তোমরা তরবারি দিয়ে তার গর্দান 
উড়িয়ে দেবে, সে যে কেউ হোক না কেন। (ই.ফা. ৪৬৪৩, ই.সে. ৪৬৪৫) 


ml ADC A fH Gs GS ADS 2 LAT ny (jr) 
Akal Ch ath Ul GAlOY 0 SEY Bn COU be gh Co 8 Ye ic LG 
AYE FE ESTEE EE dnd oe [Eo £৯ Sr EEE Er ais 
Hed 0 sha BE a oF lp Lp die of 3 oe HS I OL EE ty 
৪৬৯১-(../...) আহমাদ ইবনু খিরাশ, কাসিম ইবনু যাকারিয়্যা, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, হাজ্জাজ ..... 


আরফাজা (রাযিঃ)-এর সূত্রে নাবী 3 থেকে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে, তবে তাতে &৮৯ শব্দের স্থলে ৬৮৯ 


ব্যবহৃত হয়েছে এবং ৷ ১১ বা গর্দান মারবে স্থলে £4. তোমরা তাকে হত্যা করবে' ব্যবহৃত হয়েছে। 
(ই.ফা. ৪৬৪৪, ই.সে. ৪৬৪৬) 


AI Lp ol be 8G of 0 OS En dn od 3 DURE nS (pyc 
SSCs S34 5 8 ls ORD oe Led Ely p58 a 9% BEE sl UL Cis Uh 
+ Bil ECD GO 
৪৬৯২-(৬০/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আরফাজা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি, তোমাদের এক নেতার অধীনে একতাবদ্ধ থাকা অবস্থায় যে ব্যক্তি এসে 


তোমাদের শক্তি খর্ব করতে উদ্যত হয় অথবা তোমাদের এঁক্য বিনষ্ট করতে চায় তাকে তোমরা হত্যা করবে। 
(ই.ফা. ৪৬৪৫, ই.সে. ৪৬৪৭) 


CHE by 1 EG - ve 
১৫. অধ্যায় : দু’ খলীফার বাই‘আত গ্রহণ প্রসঙ্গ 
be GION op all SE Li IE US Label LE Lh Ly HSS (norpayy-tnar 
Ue DAS HBG CHAS ass 1" BE 2h I) U6 UG GIS a fr 3 wi 
৪৩৯৩-(৬১/১৮৫৩) ওয়াহ্‌ব ইবনু বাকিয়্যাহ্‌ ওয়াসিতী (রহঃ) ..... আবু সা'ঈদ (রাযিঃ) হতে বর্ণিত তিনি 


বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: যদি দু’ খলীফার জন্য বাই‘আত গ্রহণ করা হয় তবে তাদের শেষোক্ত ব্যক্তিকে 
হত্যা করবে। (ই.ফা. ৪৬৪৬, ই.সে. ৪৬৪৮) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৯৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


hs Ay 1 sla Ua ILS Ly E 2A DEY Ud VLAN oe JEN) 33 Fl 11 
১৬. অধ্যায় : শরী‘আত গর্হিত কাজে ‘আমীরের আনুগত্য ত্যাগ করা ওয়াজিব, তবে যতক্ষণ তারা 
সলাত আদায়কারী থাকবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না 

LAD CF BIG CED Ss 0 Uh EES GAIN AG Lh Uh ES OAespny-tnat 
Ud LSE OA HA br UU BE sh UL ULL fie grass 5 Ex te 
Ve Ue SY "U8 peli 31 Ey aD 2 LET LS i Gh Te 
৪৬৯৪-(৬২/১৮৫৪) হাদ্দাব ইবনু খালিদ আযদী (রহঃ) ..... উম্মু সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3 বলেছেন : অচিরেই এমন কতক ‘আমীরের উদ্ভব ঘটবে তোমরা তাদের চিনতে পারবে এবং 
অপছন্দ করবে। যে ব্যক্তি তাদের স্বরূপ চিনল সে মুক্তি পেল এবং যে ব্যক্তি তাদের অপছন্দ করল নিরাপদ 
হলো। কিন্তু যে ব্যক্তি তাদের পছন্দ করল এবং অনুসরণ করল (সে ক্ষতিগ্রস্ত হল)। লোকেরা জিজ্ঞেস করল, 
আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? রসূলুল্লাহ 3 বললেন: না, যতক্ষণ তারা সলাত আদায়কারী থাকবে। 
? (ই.ফা. ৪৬৪৭, ইসে, ৪৬৪৯) 

eh Bly — BU te ah OE LH Ly pan OLE 3 SS (fanyr tao 
oh in Lo LOD ESS E30 Lo col RS ~ LIGA lta CA — Bs BS - Ue 
Hd HS Sk HY U8 A BE Ll oo BE Ll py Als ie dd bs 
Fadl U4 GHG on Ey re) Ce Oy LSE iy lo 58 Lk CK oh 
৪৬৯৫-(৬৩/...) আবূ গাস্্‌সান মিসমা'ঈ ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ...., নাবী ফু্ঠ-এর সহধর্মিণী 
উম্মু সালামাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী ফ্টঠ হতে বর্ণিত। তিনি বলেন, তোমাদের উপর এরূপ কতিপয় ‘আমীর 
নিযুক্ত করা হবে তোমরা তাদের চিনতে পারবে এবং অপছন্দ করবে। যে তাদের অপছন্দ করল সে মুক্তি পেল 
এবং যে প্রত্যাখ্যান করল সে নিরাপদ হলো। কিন্তু যে (তীদের প্রতি) সস্তুষ্ট থাকল এবং অনুসরণ করল (সে 
ক্ষতিগ্রস্ত হলো) লোকেরা জানতে চাইল, হে আল্লাহ্র রসূল ু্ু! আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তিনি 


বললেন, না, যতক্ষণ তারা সলাত আদায়কারী থাকবে। (অপছন্দ করল) অর্থাৎ, যে অন্তর থেকে তাদের অপছন্দ 
করল এবং অন্তর থেকে প্রত্যাখ্যান করলো। (ই.ফা. ৪৬৪৮, ইসে. ৪৬৫০) 


AS. cdl Bn — A) OM ol SUS EG Sh ED 8 EES (htt 
2 2 hi BE Al UD UU Al fie ads 5 Ln LP LAY co pigs 
HL 5S Ly ts 5 I td" UN 
৪৬৯৬-(৬৪/...) আবূ রাবী* ‘আতাকী (রহঃ) ..... উম্মু সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 


রসূলুল্লাহ বলেছেন: পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তবে এ হাদীসে $4 স্থলে 4: এবং "| শব্দের স্থলে £4 
রয়েছে। (ই.ফা. ৪৬৪৯, ই,সে. ৪৬৫১) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৯৫ 


Le Ah OF oli CP dL Ue LH oa C3 CLS BESS (fay £14 
Ey pe bn Cty" EY Ae LB al UD UF CE Lf gras Ge 
ASH 
৪৬৯৭-(../..) হাসান ইবনু রাবী‘ বাজালী (রহঃ) ..... উম্মু সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন : এরপর রাবী ইবনু মুবারক পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করে যান। তবে তিনি এ 

হাদীসে উল্লেখিত ৬, ০০ ১৭ বাক্যাংশ উল্লেখ করেননি । (ই.ফা. ৪৬৫০, ই.সে. ৪৬৫২) 
dy Lal HS EG - NV 
১৭. অধ্যায় : উত্তম শাসক ও নিকৃষ্ট শাসক 

LAIN ES O43 2 cone USL LABS ald) 3 GEM UES (acofe)-£14A 
JSD OF AC OF ih OF AE G5 pls bo OD 0 G5) be Oe S59 Ohh bk 
Cah LS OTE Heie CLA HSE Cll Hinds Leisis C23 HSL 155" UN BE a0 
12d Ce Oly LASS SH all JL) UO Hy Hy LO Kosa 
CIEL te IG SEY eG UAC LATS Ua Ss be 1 at 4 
৪৬৯৮-(৬৫/১৮৫৫) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী (রহঃ) ..... ‘আওফ ইবনু মালিক (রাযিঃ) হতে 
বর্ণিত ৷ রসূলুল্লাহ 3 বলেছেন : তোমাদের সর্বোত্তম নেতা হচ্ছে তারাই যাদেরকে তোমরা ভালবাস আর তারাও 
তোমাদেরকে ডালবাসে। তারা তোমাদের জন্য দু'আ করে, তোমরাও তাদের জন্য দু'আ কর। পক্ষান্তরে 
তোমাদের নিকৃষ্ট নেতা হচ্ছে তারাই যাদেরকে তোমরা ঘৃণা কর আর তারাও তোমাদেরকে ঘৃণা করে। তোমরা 
তাদেরকে অভিশাপ দাও আর তারাও তোমাদেরকে অডিশাপ দেয়। বলা হল, হে আল্লাহ্র রসূল! আমরা কি 
তাদেরকে তরবারি দ্বারা প্রতিহত করবো না? তখন তিনি বললেন, না, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে সলাত 


কায়িম রাখবে । আর যখন তোমাদের শাসকদের মধ্যে কোনরূপ অপছন্দনীয় কাজ দেখবে; তখন তোমরা তাদের 
সে কাজকে ঘৃণা করবে; কিন্তু (তাদের) আনুগত্য থেকে হাত গুটিয়ে নেবে না। (ই.ফা. ৪৬৫১, ই.সে. ৪৬৫৩) 


A Se BS ~ Ll OF 3 CS EES LE) 0 DS EES (nyt 

fe 09 EG CL eB - UES Gh BOD AS BIH A df AO SE 
"09% BE ad JAS CAs U6 LEIS HL (9 EP Chas UH LEANN BL 0s ge 
Hs Ohl 6d JAG Se Lslals Hee Oy OSS HESS Cn SL os 
S31 LY UG A De ASS UM al UD GEN on LS, ly LS 
tn oH CES 2h Lc in BS ob To fs Le ls a Sf SL 2S 18 LY SE 


EL tn lS EIS Yo A La 


Wwww.waytojannah.com 


Contents 


৩৯৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 
9 ie SBD kh Yd meh ky BS be - BID 7 CH J 
SES Co od OU B83 Ah UL) Ch UY Ue CH Uk LE ose le ta fi Cs 
HC 0 Le Chas U3 BE C5 pe te Sd A YY Y oh hrs ol UB hh er, 
FE al OU ce Uk 

৪৬৯৯-(৬৬/...) দাউদ ইবনু রুশায়দ (রহঃ) ..... '‘আওফ ইবনু মালিক আশজা'ঈ (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি রসুলুল্লাহ সু -কে বলতে শুনেছি যে, তোমাদের সর্বোত্তম নেতা হচ্ছেন তারা যারা 
তোমাদেরকে ভালবাসেন এবং তোমরাও তাদেরকে ভালবাস। তোমরা তাদের জন্য দু'আ কর এবং তারাও 
তোমাদের জন্য দু'আ করেন। আর তোমাদের নিকৃষ্ট নেতা হচ্ছে তারা যাদেরকে তোমরা ঘৃণা কর এবং যারা 
তোমাদেরকে ঘৃণা করে এবং তোমরা তাদেরকে অভিশাপ দাও এবং তারাও তোমাদেরকে অভিশাপ দেয়। 
সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসূল! এ সময় আমরা কি তাদেরকে প্রতিহত করবো না? তিনি বললেন, না, যে 
যাবৎ তারা তোমাদের মধ্যে সলাত কায়িম রাখবে। তবে যার উপর কোন শাসক নিয়োগ করা হবে আর সে তাকে 
আল্লাহর কোন নাফরমানী করতে দেখবে তখন এঁ শাসক যতক্ষণ আল্লাহর নাফরমানীতে থাকবে ততক্ষণ তাকে 
ঘৃণা করতে থাকবে কিন্তু আনুগত্যের হাত গুটিয়ে নেবে না। 

এ হাদীসের একজন রাবী ইবনু জাবির (রহঃ) বলেন, আমার কাছে এ হাদীস বর্ণনাকারী রু্যায়ককে আমি 
এ হাদীস বর্ণনাকালে বললাম, আল্লাহর কসম! হে আবূ মিকদাম! সত্যিই কি আপনি মুসলিম ইবনু কারযাকে বর্ণনা 
করতে শুনেছেন যে, 'আওফ ইবনু মালিক (রাযিঃ) রসূলুল্লাহ 3%-এর নিকট থেকে হুবছ্‌ বলতে শুনেছেন? রাবী 
বলেন, তখন তিনি তাঁর দু'হীটুর উপর ভর করে কিবলামুখী হয়ে গেলেন এবং বললেন, সে আল্লাহর কসম! যিনি 
ছাড়া আর কোন উপাস্য নেই আমি নিশ্চয়ই মুসলিম ইবনু কারযাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি ‘আওফ 
(রাযিঃ)-কে বলতে শুনেছি, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি। (ই.ফা, ৪৬৫২, ই.সে. ৪8৬৫৪) 


OF pl LF 59 0 an) Uo plo OF LU HO He UU EH 8 ole BSD UH yh 
Hie FG Gl CF UC OF Te Lo Ah 
8৪৭০০-(../...) ইসহাক্‌ ইবনু মূসা আনসারী (রহঃ) ..... ‘আওফ ইবনু মালিক (রাযিঃ)-এর সূত্রে নাবী 8% 

থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৬৫৩, ই.সে. ৪৬৫৫) 


ES GAN 2 OG JE FA) Bo OX pL) Ba USL Ll - NA 
sl 
১৮. অধ্যায়: যুদ্ধের অভিপ্রায়কালে ইমাম কর্তৃক সেনাদলের বাই'আত গ্রহণ উত্তম এবং বৃক্ষতলে 
বাই'আতে রিযওয়ান প্রসঙ্গ 
US pe) th EOL ey C oh Lh CH eG na ty HE (Aoav)-£v. ) 
SS ps BT LE IG Bs Ul Gs Ls GS UU oN be HR od te Sh 
HUA ce 0 ly LA ce HE Uy Els LH 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৯৭ 


৪৭০১-(৬৭/১৮৫৬) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু রুম্‌হ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, হুদাইবিয়ার দিন আমরা ছিলাম চৌদ্দশ', আমরা তীর (রসূলুল্লাহ ¥-এর) হাতে বাই'আত 
হলাম । আর ‘উমার (রাযিঃ) তাঁর হাত ধরে (বাই'আত গ্রহণ করেছিলেন) সামুরা নামক গাছের তলে এবং তিনি 
বলেছেন, আমরা এ মর্মে তার হাতে বাই'আত হলাম যে, আমরা পলায়ন করবো না। কিন্তু “আমরা মৃত্যুবরণ 
করবো" এ শপথ গ্রহণ করিনি। (ই.ফা. ৪৬৫৪, ই.সে. ৪৬৫৬) 


OU Be 0 Ll Ee, C AEE LUD At df HS Hf BS CapinrtVat 
DEY Uf sk HE C3 will cle BE dl ILD GS I Le HD of 
৪৭০২-(৬৮/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। 


তিনি বলেন, আমরা রসূলুল্লাহ 3-এর হাতে মৃত্যুর শপথ গ্রহণ করিনি, আমরা তো তাঁর কাছে এ মর্মে শপথ 
করেছি যে, আমরা পলায়ন করবো না। (ই.ফা. ৪৬৫৫, ই.সে. ৪৬৫৭) 


POE) 


Ee AD Fl sl (EO ol or 2 ba IE BE Lo Boy J) Ye পা 
As PAE CDS oi Sl trey Heh ie Le i OU Bh i US 4 I a 
. +924 Od CS (ES) GLa 5 ox De BIG 
৪৭০৩-(৬৯/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবু যুবায়র (রহঃ) হতে বর্ণিত । তিনি শুনতে পেলেন 
যে, জাবির এ মর্মে জিজ্ঞেস করা হল, হুদাইবিয়ার দিন সাহাবীদের সংখ্যা কত ছিল? তিনি বললেন, আমরা 
সংখ্যায় ছিলাম চৌদ্দশ'। আমরা তীর (রসূলুল্লাহ 38%-এর) হাতে বাই‘আত হলাম, আর ‘উমার (রাযিঃ) তার 
হাতে ধরে (বাই'আত হয়েছিলেন) সামুরাহ্‌ নামক গাছের তলে জাদ্‌ ইবনু কায়স আনসারী ছাড়া আমরা সকলেই 


সেদিন তার হাতে বাই‘আত হয়েছিলাম । আর সে তীর উটের পেটের নীচে আত্মগোপন করে বসে ছিল। 
(ই.ফা. ৪৬৫৬, ই.সে. ৪৬৫৮) 


Ae of OU la CISEY Lo ty El US ois Ga ED ()-tYe t 
Y U8 Sb py BE i SU RJ rh be i Hf Als pi Si U6 JN 
ESET ER YF Se GH bs ce LS, 
hh sk HE C3.J5% all EEE SOLE Ee) sl cl EA U 
৪৭০৪-(৭০/...) ইব্রাহীম ইবনু দীনার (রহঃ) ..... আবু যুবায়র (রহঃ) হতে বর্ণিত। তিনি জাবির 
(রাযিঃ)-এর নিকট শুনতে পেলেন, তাকে এ মর্মে জিজ্ঞেস করা হল যে, নাবী 3% যুল-হুলাইফাহ্‌ নামক স্থানে 
বাই‘আত গ্রহণ করেছিলেন কি? তিনি বললেন না, বরং তিনি সেখানে সলাত আদায় করেছেন, আর হুদাইবিয়ার 
বৃক্ষের নিকট ব্যতীত অন্য কোন বৃক্ষের নিকট তিনি বাই‘আত গ্রহণ করেননি। 
রাবী ইবনু জুরায়জ (রহঃ) বলেন, আবু যুবায়র (রহঃ) আমাকে বলেছেন, তিনি জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ)-কে বলতে শুনেছেন, নাবী $% হুদাইবিয়ার কূপের নিকট দুআ করেছিলেন। (ই.ফা. ৪৬৫৭, ই.সে. ৪৬৫৯) 
৫৪ 
Wwww.waytojannah.com 


Contents 


৩৯৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


Gh Al AD CS ) GE he Lr Ss Cl pe Ch Ses BE 0} tVY.o 
Ub be chk Le GE EES TAY UE, GS GLY Ses Ub 2d bill, 5 
© 4S BGS Eh El BG a US JE ss fs Gl Ded rs 

II eels LN Pal aS BS 
৪৭০৫-(৭১/...) সা'ঈদ ইবনু ‘আম্র আশ'আসী, সুওয়াইদ ইবনু সাঈদ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও 
আহ্মাদ ইবনু আবদা (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, হুদাইবিয়ার দিনে আমরা (সংখ্যায়) 
ছিলাম চৌদ্দশ'। তখন নাবী ¥ু আমাদেরকে লক্ষ্য করে বললেন, আজকের দিন তোমরা গোটা দুনিয়াবাসীর 

মধ্যে সর্বোত্তম । 


জাবির (রাযিঃ) বলেন, যদি আমি দেখতে পারতাম তবে তোমাদেরকে অবশ্যই সে গাছটির জায়গা দেখিয়ে 
দিতাম । (ই.ফা. ৪৬৫৮, ই.সে. ৪৬৬০) 


be Ls Bo kh ts Loe Bio 6 UE OS csi ty Lo BS C. MNO-EV 
Ey J idl te ah 36 C5 0 cl U8 3 io : ps bo Bs Gt ge 
AL BH is Gd FC 
৪৭০৬-(৭২/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) সালিম ইবনু আবূ জা'দ (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)-কে গাছ তলায় (বাই‘আতকারী) নাবী সহচরদের 
(সংখ্যা) সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন, আমরা যদি (সেদিন) এক লাখও হতাম তবুও 

(হুদাইবিয়ার কূপের পানি) আমাদের জন্য যথেষ্ট হতো । আমরা সংখ্যায় ছিলাম পনের শ’। 

(ই.ফা. ৪৬৫৯, ই.সে. ৪৬৬১) 

es TOR S20 Se ES YG 5 Cs ES a SS D8 A BES (perc Vv 
be A8 f  BL te cohoh Le J WSs ob “ -IE ES ie SES 
EEN Ete ULE LS ULE pal he LS U6 
৪৭০৭-(৭৩/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র ও রিফা'আহ্‌ ইবনু হাইসাম (রহঃ) ..... 
জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা যদি সংখ্যায় এক লাখও হতাম তবুও অবশ্যই আমাদের জন্য 


(হুদাইবিয়ার কূপের সে বারাকাতপ্রাপ্ত পানি) যথেষ্ট হতো, আমরা সংখ্যায় ছিলাম পনের শ'। 
(ই.ফা. ৪৬৬০, ই.সে. ৪৬৬২) 


Se SES wal =~ UJ AD SEY A Es UE ES, (. /N$)- EVA 
At fy Bi U6 3 SS A SB U8 A of C2 AL ED LEY of nh Bo 


৪৭০৮-(৭৪/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সালিম ইবনু আবূ 
জা‘দ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি জাবির (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, সেদিন আপনারা সংখ্যায় 
কতজন ছিলেন? তিনি বললেন, চৌদ্দশ’। (ই.ফা. ৪৬৬১, ই.সে. ৪৬৬৩) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৩৯৯ 


CE CH hd Tae be ds ES cf ES BE Ch 3h SE EGS (nov/vey~ £1 
Cosel 5 Ld eS BUS, Bl USL OE 6 df tah te bo 
৪৭০৯-(৭৫/১৮৫৭) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাযিঃ) হতে 


বর্ণিত । তিনি বলেন, বৃক্ষতলে বাই'আত গ্রহণকারী সাহাবীদের সংখ্যা ছিল তেরশ'। আর আসলাম গোত্রীয় 
লোকদের সংখ্যা ছিল মুহাজিরদের এক অষ্টমাংশ ৷ (ই.ফা. ৪৬৬২, ই.সে. ৪৬৬৪) 


Lal CIS a 2h GEM MES Ch Hf ES Ed LA ES (fej £VN 
Abs ALY) i det be Und dt 


৪৭১০-(../...) ইবনু মুসাননা ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে 
অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৬৬৩, ই.সে. ৪৬৬৫) 


Ae Oh pA cf AG te EOD 0 US 3 1 SS By Onoavy-tv)) 
Was Ly Us Lay il FE A EAD Ly Eo HUN LG 0 hc LE EY oh cold 
LEY Ul ce BE Uy pl ce 2 HU He ie EF CSS sl be Ll to 
৪৭১১-(৭৬/১৮৫৮) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... মা‘কিল ইবনু ইয়াসার (রাধিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি নিজেকে বৃক্ষ দিবসে দেখেছি (আমি তথায় উপস্থিত ছিলাম) । আর নাবী 3% তখন লোকদের 
বাই‘আত গ্রহণ করছিলেন, এ অবস্থায় আমি তার মাথার উপর থেকে বৃক্ষের একটি ডাল সরিয়ে রেখেছিলাম 
আমরা তখন সংখ্যায় ছিলাম চৌদ্দশ'। রাবী বলেন, আমরা তাঁর কাছে মৃত্যুর বাই'আত গ্রহণ করিনি, বরং আমরা 
পলায়ন করব না মর্মে শপথ গ্রহণ করেছিলাম । (ই.ফা. ৪৬৬৪, ই.সে. ৪৬৬৬) 
ALY) gg O38 OF call Ae LE UBL Ss bs SS ES (foaj- VN 
৪৭১২-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইউনুস (রহঃ) হতে উক্ত সানাদে হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪৬৬৫, ই,সে. ৪৬৬৭) 
Ub nih Ch en Ue Sb Le A Hh UES CLE 3 HAE IEEE, (rneawvj-t Vir 
Ob Ee Ue Sk AG J od GL U6 5 Sie HE hl UL EU Che of I 
৪৭১৩-(৭৭/১৮৫৯) হামিদ ইবনু ‘উমার (রহঃ) ..... সা*ঈদ ইবনু মুসাইয়্যাব (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমার আব্বা সে বাই'আত গ্রহণকারীদের মধ্যে ছিলেন, যারা সেদিন গাছের নিচে রসূলুল্লাহ %-এর 
হাতে বাই'আত গ্রহণ করেছিলেন। তিনি বলেন, পরবর্তী বছর যখন আমরা হাজ্জ করতে এসে সেখানে গেলাম 


তখন সে স্থানটি আমাদের কাছে অস্পষ্ট হয়ে গেল। যদি তোমাদের নিকট সে স্থানটি স্পষ্ট হয়ে থাকে তবে 
" তোমরাই ভাল জান । (ই.ফা. ৪৬৬৬, ই.সে. ৪৬৬৮) 


Wwww.waytojannah.com 


Contents 


800 সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


of OF le 0 Sas cle SH, U6 LA EES cpl) Ls LOL SiS (.feay- V1 
JD Se Li sl 4 te ll 05 Me te eee Xe 5 db be i BS 
SE oll Co Gul UN 52 2 BE 4h 
৪৭১৪-(৭৮/...) মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... সাঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ)-এর পিতা (রাযিঃ) হতে 
বর্ণিত যে, বৃক্ষবর্ষে (ছদাইবিয়ার বছর) তারা রসূলুল্লাহ $%-এর নিকট ছিলেন। তিনি বলেন, পরবর্তী বছর তারা 
সে স্থানটির অবস্থান ভুলে যান। (ই.ফা. ৪৬৬৭, ই.সে. ৪৬৬৯) 
be dt Bn AS EG YG 3) Ch LOL only th ELD HSS (ny tvNe 
iol ph US TE CA SUG cal te lhl oh men te SS 
8৭১৫-(৭৯/...) হাজ্জাজ ইবনু শা‘ইর ও মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... সাঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ) 
তার পিতা (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, আমি সে স্থানটি দেখেছি, তবে পরে যখন সেখানে গেলাম, তখন 
আর তা চিনতে পারলাম না । (ই.ফা, ৪৬৬৮, ইসে, ৪৬৭০) 
fl of 35 be elt 0 ed ABD BS aa LF ES Ey Ompayc tv) 
ok OU FD Ls BE A UD El sn Uf she KL Cb I p58 os Lk ote Hie 
৪৭১৬-(৮০/১৮৬০) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ইয়াযীদ ইবনু আবূ ‘উবায়দ (রহঃ) হতে বর্ণিত । 


তিনি বলেন, আমি সালামাহ্‌ (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, হুদাইবিয়ার দিন আপনারা রসূলুল্লাহ 38%-এর হাতে 
কিসের শপথ গ্রহণ করেছিলেন? তিনি বললেন, মৃত্যুর । (ই.ফা. ৪৬৬৯, ই,সে. ৪৬৭১) 


Ae dal Ue cb BE iia Lh HS ES AS th GOL ESS (fej VV 
৪৭১৭-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সালামাহ্‌ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৪৬৭০, ই.সে, ৪৬৭২) 

2 Se Bn lay ED dasa Gs A su GES, (OANA EVA 
le U8 Oy ec to i UH od 5 UO 5 of Al Xe be cpm 0 ale Ue cS 
BE A J SG ST ik ck MY OU wilh ce Ui 
৪৭১৮-(৮১/১৮৬১) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু যায়দ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, একদা জনৈক আগস্তক তাঁর কাছে আসলো এবং বলল, ইনি হচ্ছেন হানযালার পুত্র । ইনি লোকের নিকট 


থেকে বাই'আত নিচ্ছেন। জিজ্ঞেত্ন করলেন, কিসের বাই‘আত? বললেন, মৃত্যুর বাই‘আত । তিনি বললেন, 
রসূলুল্লাহ ইট - -এর পরে আমরা আর কারো হাতে মৃত্যুর উপর বাই'আত নেবো না। (ই.ফা. ৪৬৭১, ই,সে, ৪৬৭৩) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 8০১ 


Aly BALA od AE ES) mS GL -\1 
১৯. অধ্যায় : মুহাজিরের জন্য স্বদেশে বসবাসের উদ্দেশে ফিরে আসা নিষিদ্ধ 
“ G৯৮ - Jl ols £2 Fe xe CH Fe [Ed (Afar) EVA 
Y U8 CS Me CAG EIS CHU UB ES le SSA EK os Ll te Ae 
SE dS 0 CF BE all IAD HL 
৪৭১৯-(৮২/১৮৬২) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... সালামাহ্‌ ইবনু আকওয়া* (রাযিঃ) হতে বর্ণিত যে, 
তিনি একদা হাজ্জাজের দরবারে উপনীত হলেন। সে বলল, হে আকওয়া‘র পুত্র! তুমি কি ধর্মত্যাগী (মুরতাদ) হয়ে 
মরুবাস শুরু করেছো? তিনি বললেন, না; বরং রসূলুল্লাহ 3%-ই আমাকে মরুবাসের (বেদুঈনের জীবন-যাপনের) 
অনুমতি দিয়েছেন। (ই.ফা. ৪৬৭২, ই.সে. ৪৬৭৪) 
oh OG SING AG SLY oo HC ph Sj BN lov. 
২০. অধ্যায় : মাক্কাহ্‌ বিজয়ের পর ইসলাম, জিহাদ ও পুণ্যময় কাজের বাই'আত আর 
বিজয়ের পর হিজরাত নেই (মাক্ধাহ্‌ থেকে মাদীনায়)- এ কথার অর্থ সংক্রান্ত আলোচনা 
me be EEK 3 elt Be ks Hf CE ty EO Es (arpary-tvy 
cle Ll HEE 0 cH OU alll Bc 0 LAL HS did ULE df te Jl 
AN Aen SLY ce LS UY cl Sigh 0 OG gh 
৪৭২০-(৮৩/১৮৬৩) মুহাম্মাদ ইবনু সাব্বাহ, আবূ জা‘ফার (রহঃ) ..... মুজাশি‘ ইবনু মাসউদ সুলামী 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, একদা আমি নাবী 3%-এর খিদমাতে তাঁর নিকট হিজরাতের বাই'আত গ্রহণের 
উদ্দেশে আসলাম । তখন তিনি বললেন, হিজরাতের দিন শেষ হয়ে গেছে, তার অধিকারীরা ইতোমধ্যেই তা করে 


ফেলেছেন। (সে ফাধীলাত আর কারো পাবার অবকাশ নেই) তবে ইসলাম, জিহাদ ও সৎকাজের উপর অটল 
থাকার বাই'আত হতে পারে। (ে.ফা. ৪৬৭৩, ই.সে. ৪৬৭৫) 


UN OLE of be ple be tle 0 ie BES es OF I ESS ( JASYrEVY) 
bl ol 5s BE hl 2D AS Al Ch U8, A 200 bs ee Gl 
PLY! ck" JG pis GU ck els heh cin he UU, el cle Sal al JN 
SA, Me 

Le JE ln Jk HG a Uf calli oe UN 
৪৭২১-(৮৪/...) সুওয়াইদ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... মুজাশি' ইবনু যাস‘উদ সুলামী (রাযিঃ) হতে বর্ণিত। 


তিনি বলেন, মাক্কাহ্‌ বিজয়ের পর একদা আমি আমার ভাই আবু মা'বাদ (রাযিঃ)-কে নিয়ে রসূলুল্লাহ 3 -এর 
দরবারে আসলাম । তখন আমি আরয করলাম, হে আল্লাহ্‌র রসূল! আপনি তাকে হিজরাতের বাই‘আত করান । 


Wwww.waytojannah.com 


Contents 


8০২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 
তিনি তখন বললেন, হিজরাতের দিন অতিক্রান্ত, তার যোগ্য পাত্ররা সে সুযোগ নিয়ে নিয়েছে। আমি বললাম, 
তাহলে এখন কিসের উপর বাই‘আত নিবেন? তিনি বললেন, ইসলাম, জিহাদ ও সৎকাজের বাই'আত হতে পারে। 
আবু ‘উসমান (রহঃ) বলেন, আমি আবূ মা'বাদের সাথে সাক্ষাৎ করে তাকে মুজাশি' (রহঃ)-এর কথা 
জানালাম ৷ তিনি বললেন, সে যথার্থই বলেছে। (ই.ফা. ৪৬৭৪, ই.সে. ৪৬৭৬) 
UB JLYT igs cele Le Lo ty LOL Us As df ts 8 Hf ES (fej tvY 
Ae SS Hy oe GL i IT cli 
৪৭২২-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) এ সানাদে হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি 
বলেছেন, আমি তার ভাইয়ের সাথে দেখা করলাম, তখন তিনি বললেন, মুজাশি' যথার্থ বলেছে, তবে তিনি আৰূ 
মা'বাদের নাম রিওয়ায়াতে উল্লেখ করেননি। (ই.ফা. ৪৬৭৫, ই.সে. ৪৬৭৭) 
prc be a CORT YG aldd 04 GELS 83 Ch aS BS (rorfae)-tvyr 
Uy ioe NY Ace pd poll ys FE ll JSD UB IG ie oH CF le be nl te 
DEG 5 1 Ls ee 
৪৭২৩-(৮৫/১৩৫৩) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ইবনু ‘আব্বাস 
(রাখিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বিজয় দিবসে তথা মাক্কাহ্‌ বিজয়ের দিন বলেছেন, আর হিজরাত 


নেই (হিজরাতের অবকাশ বাকী নেই) বরং এখন আছে জিহাদ আর নেক-নিয়্যাত। আর যখন তোমাদেরকে 


জিহাদে বের হওয়ার জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা (জিহাদের উদ্দেশে) বের হয়ে যাও । 
(ই.ফা. ৪৬৭৬, ই,সে, ৪৬৭৮) 


Enc OL Lo Ss BS YU ALS Hy As of SS A Bos (fg 
Ed BE, a Ul WY ol - AAA a Bi ed oy >) 3 Ue fo) SE Ore L YS 
- - - . de s NE 
Als ALLY lie oral Le PES UBL Ue nga AM LE LOA A 


৪৭২৪-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব, ইসহাক্‌ ইবনু মানসূর, ইবনু রাফি', ‘আবৃদ 
ইবনু হুমায়দ (রহঃ) ..... মানসূর (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৬৭৭, ই.সে. ৪৬৭৯) 


uw GDL axe Ee “i ES 5 of al XE Ln Lok BS, (Ana) tVYo 
0 HE 0 JL Us Cl AE Lo pls te LA of oH A AE 08 A SE be ph 
1B EEL Vf 5 en CSL pl SLs YI el 
৪৭২৫-(৮৬/১৮৬৪) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাখিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, একদা রসূলুল্লাহ 3%-কে হিজরাত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তখন তিনি বললেন, (মাক্কাহ্‌) 


বিজয়ের পর আর হিজরাত নেই, তবে জিহাদ ও নিয়্যাত রয়েছে। যখন তোমাদেরকে জিহাদে বের হওয়ার জন্য . 
ডাক দেয়া হয়, তখন তোমরা বের হয়ে যাও । (ই.ফা. ৪৬৭৮, ই.সে. ৪৬৮০) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 8০৩ 


Go te i fr ; Sh IE dbl DS ss EAS, (Aofavy-£ VY 
Mx HD UE HES HT LE 559 0 BE GED LA SEE LH RS LN ye 
ad HEALED 5 SS, UB Ee oe HE A ID sl ul Go 
be EUG 0 A OR SS sl oe Lol U6 05 0 Ge SH UB" UN UN “J 
"ps Le 
৪৭২৬-(৮৭/১৮৬৫) আবূ বাক্র ইবনু খাল্লাদ বাহিলী (রহঃ) ..... আবূ সা*ঈদ খুদরী (রাখিঃ) হতে বর্ণিত 
যে একদা জনৈক বেদুঈন রসূলুল্লাহ 3%-কে হিজরাত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ওহে! তোমার জন্য 
আফসোস! হিজরাতের অবস্থা তো কঠিন ব্যাপার । তোমার কাছে কি উট আছে? সে বলল, হ্যা! তিনি বললেন, 
তুমি কি তার যাকাত দিয়ে থাকো? সে বলল, হ্যা । তিনি বললেন, তুমি দরিয়ার ওপার থেকেই ‘আমাল করে যাও, 
কেননা আল্লাহ তা'আলা তোমার কোন 'আমালই বিফল করে দিবেন না। (ই.ফা. ৪৬৭৯, ই.সে. ৪৬৮১) 


cell ur ly) 9 CAA IE A [Ee ae ~~ all + ue Ene af} £VYV 
WES I U6 ech BUN Be ge a LG YY NST Sh ay Se 


5 UE bss ps 


৪৭২৭-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান (রহঃ) ..... আওযা'ঈ (রহঃ) হতে এ সানাদে অনুরূপ 
হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি (‘আবদুল্লাহ) বলেন, নিশ্চয় আল্লাহ তোমার কোন ‘আমালই নিশ্ফল হতে 
দিবেন না । তিনি এ হাদীসে আরও অতিরিক্ত বর্ণনা করেছেন, রসূলুল্লাহ ৪8 জিজ্ঞেস করলেন, তুমি কি পানি পান 
করানোর দিন ওগুলোকে (উটনীগুলোকে) দোহন করে থাকো? তিনি উত্তর দিলেন, হ্যা । 

(ই.ফা. ৪৬৮০, ইসে. ৪৬৮২) 


প-০-০ 99০" 


sl 4xy Lic EU -Y 
২১. অধ্যায় : মহিলাদের বাই‘আত গ্রহণ পদ্ধতি 
Gud Ee tH ul Cin 0 8 ts A Bf ES OA YAAJ-EVYA 
legal oils cl BG Ef E55 LSE oR SSA eA ha SRE ERS Ef ৯৯ ০ 
iy Seay Gt ty aU ns Te ah Jk Las FE sh RSA 
Ay sl orca (GD 4 be HAS Y sh 
REAL A 5 ola ll Ce ss lis 8 Cd Lee 


DEEL 5 CA" BE aly 2 On 6 Cal be Dy SH NY HE sl I US 
DEL bel i se Lila 5 BE Al JD SH CLL Cals Ys 

MM ANT dD SC dy - Ls lh 
EG Se bei EV bd Jk OG HS a Tk HE A J 


www.waytojannah.com 


Contents 


808 সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৪৭২৮-(৮৮/১৮৬৬) আবূ তাহির আহ্মাদ ইবনু “আম্‌র ইবনু সার্হ (রহঃ) ..... নাবী সহধর্মিণী ‘আয়িশাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, মু'মিন মহিলাগণ যখন হিজরাত করে রসূলুল্লাহ 3%-এর কাছে (মাদীনায়) 
আসতেন তখন আল্লাহ তা'আলার বাণী অনুযায়ী পরীক্ষা করা হতো। (সে বাণী হচ্ছে) “হে নাবী! যখন মু'মিন 
মহিলাগণ আপনার কাছে এ মর্মে বাই‘আত হতে আসে যে তারা আল্লাহর সাথে অপর কাউকে শরীক করবে না, 
চুরি করবে না, ব্যডিচার করবে না .....”- (সূরাহ্‌ মুমতাহিনাহ্‌ ৬০: ১২) আয়াতের শেষ পর্যন্ত । 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, মু'মিন মহিলাদের যে কেউ এসব অঙ্গীকারাবদ্ধ হতো এতেই তারা বাই'আতের 
অঙ্গীকারে আবদ্ধ হয়েছে বলে গণ্য হতো। রসূলুল্লাহ 38-এর কাছে যখন তারা মৌখিকভাবে এসব অগ্ীীকার 
করতো তখন রসূলুল্লাহ 3% তাদের বলতেন, তোমরা চলে যাও, তোমাদের বাই'আত গ্রহণ করা হয়েছে। আল্লাহর 
কসম! রসূলুল্লাহ 3%-এর হাত কোন দিন কোন (অপরিচিত) মহিলার হাতকে স্পর্শ করেনি। তবে তিনি 
মৌখিকভাবে বাই‘আত গ্রহণ করতেন। 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আল্লাহর কসম! আল্লাহর নির্দেশিত পথ ছাড়া রসূলুল্লাহ 3% কোন দিন 
মহিলাদের ও'য়াদা গ্রহণ করেননি এবং রসূলুল্লাহ 38-এর হাত কোন দিন কোন (অপরিচিত) মহিলার হাত স্পর্শ 
করেনি। তাদের ও'য়াদাবদ্ধ হওয়ার পরই তিনি মৌখিকভাবে বলে দিতেন, তোমাদের বাই'আত গ্রহণ করলাম । 

(ই.ফা. ৪৬৮১, ই.সে, ৪৬৮৩) 
UE CS ats U8 oaths Ay LBS sein C5 OUR SG (faa) tv 
sl A be AUB AE LU G5 Ue let 0 op UL HD chy CH ES LU 
5 Rl" U6 iol ee Al 13 Cede Sl 0 YY 5 a os BEE a UD bc Le 

৪৭২৯-(৮৯/...) হারূন ইবনু সাঈদ আইলী ও আবূ তাহির (রহঃ) ..... উরওয়াহ্‌ (রহঃ) হতে বর্ণিত যে, 
'আয়িশাহ্‌ (রাযিঃ) তাকে মহিলাদের বাই‘আত সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, রসূলুল্লাহ 3% কোন দিন 
তাঁর হাত দিয়ে কোন (বেগানা) মহিলাকে স্পর্শ করেননি, তবে তিনি মৌখিকভাবে তাদের বাই'আত গ্রহণ 
করতেন। আর যখন তিনি তাদের মৌখিক অঙ্গীকার নিয়ে নিতেন তখন (মুখেই) বলে দিতেন, এবার চলে যেতে 
পার, আমি তোমাদের বাই‘আত নিয়েছি । (ই.ফা. ৪৬৮২, ই.সে. ৪৬৮৪) 


EEL Ud Alby dll se La Ll -YY 
২২. অধ্যায় : সাধ্যানুসারে মেনে চলা ও আনুগত্য করার বাই'আত 
Ee 15 - ol oN bil, — RS Hy EEE, Col 2 3 BES raavpas)- VT. 
EE oS Lk cL RE Ls Us 2 Se l= ee B= sl 
CALE Ug UU lly cd co BG ah U3) 
৪৭৩০-(৯০/১৮৬৭) ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার 
(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রসূলুল্লাহ $%-এর নিকট শ্রবণ করার ও অনুকরণের (আনুগত্যের) 


বাই'আত গ্রহণ করতাম ৷ তিনি আমাদেরকে বলে দিতেন, যতদূর তোমাদের সাধ্যে কুলাবে (তা পালন করবে) ৷ 
(ই.ফা. ৪৬৮৩, ই.সে. ৪৬৮৫) 


www.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 80৫ 


ESE bm 0 lr 
২৩. অধ্যায় : সাবালাক হওয়ার বয়স 
ol ce 3b Le al AE BL “a ES 5 of al Ae 0p LS GES (Aaafa1)- VT) 
FLAPS BRS EAL 8 50 G9 Cy Oh a A Ls BEE Al IAD Anh Ub 
IEE AL Te LS 3 GS GAs. 
C95 5h YY TB 0d Tih LETS MOG AS 5 AE 0h LE ce Ch 13 U6 
EBL MS 08 UK as LEE LS 9 UE ba hs Lf sl od ES AS, si), 
৪৭৩১-(৯১/১৮৬৮) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% উহুদ দিবসে (যুদ্ধে) আমাকে পর্যবেক্ষণ করলেন তখন আমার বয়স চৌদ্দ বছর । তিনি 
আমাকে (যুদ্ধের জন্য) অনুমতি দিলেন না। খন্দকের দিন তিনি আমাকে পর্যবেক্ষণ করলেন। তখন আমার বয়স 
পনের বছর । তিনি আমাকে (যুদ্ধে গমনের) অনুমতি দিলেন। নাফি' বলেন, আমি ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয 
(রহঃ)-এর খিদমাতে উপস্থিত হয়ে এ হাদীস তাঁর নিকট বর্ণনা করলাম। তিনি তখন খলীফা ছিলেন। তিনি 
বললেন, এটাই হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ও প্রাপ্ত বয়স্কদের সীমারেখা । তিনি তার প্রশাসনিক কর্মকর্তাদের কাছে এ মর্মে 
ঘোষণা দিলেন, তারা যেন পনের বছর বয়সের লোকদেরকে ভাতা প্রদান করেন এবং তার কম বয়সের যারা 
তাদেরকে অপ্রাপ্ত বয়স্ক বলে নির্ধারণ করেন। (ই.ফা. ৪৬৮৪, ই.সে. ৪৬৮৬) 
Ue cf peal Ee O33 Oi hl Se Bo As ds 8 HESS (fy tT 
Ge AL) ie AE bP bh — GH GG - Ah SE ES cb ty Ln bs C 
AABN St Ss a0 
8৪৭৩২-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... ‘'উবাইদুল্লাহ 
(রাযিঃ) থেকে উক্ত সূত্রে এ হাদীসখানা বর্ণনা করেছেন। তবে তাদের বর্ণিত হাদীসে আছে, আমি তখন চৌদ্দ 
বছরের । তাই রসূলুল্লাহ 3% আমাকে ছোট বলে গণ্য করলেন। (ই.ফা. ৪৬৮৫, ই.সে. ৪৬৮৭) 


£ 


ell ky E513 Gh ud od al JUL Uf dG -1t 
২৪. অধ্যায় : কাফির জনপদে কুরআন মাজীদ নিয়ে যাওয়া নিষিদ্ধ, যেখানে আশংকা থাকে 
তা তাদের হাতে পতিত হওয়ার 
UN CLE 0 all 25 te ID be AC Ge CR UR 3 Lh GS ES afar tvTT 
Bd wd dd Ry HCY HE ah I 
৪৭৩৩-(৯২/১৮৬৯) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


শত্ৰু এলাকায় কুরআন মাজীদ নিয়ে ভ্রমণ করতে রসূলুল্লাহ 3% বারণ করেছেন। (ই.ফা. ৪৬৮৬, ই.সে. ৪৬৮৮) 
৫৫ 


Wwww.waytojannah.com 


Contents 


৪8০৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


Ap 5 gb be cS El ea) or c ESS A 4 ES, (.. JAF) VY 
ch ab fe 6h md df Se RIS Ab SEA HE A te Se ghd 


৪৭৩৪-(৯৩/...) কুতাইবাহ্‌ ও ইবনু রুম্হ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)-এর সূত্রে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 38 শত্রু দেশে কুরআন নিয়ে সফর করতে বারণ করতেন এই ভয়ে যে, তা শত্রুরা পেয়ে যাবে। 
(ই.ফা. ৪৬৮৭, ই.সে. ৪৬৮৯) 


ce gb Le © ie MS BS YG ls Hs CS pa Hf GS, C197 tvTe 
5d AS CB TA LILES" HE sh JD UU UN CSE 
HELLAS Gd AU SH 5 UN 
৪৭৩৫-০৯৪/...) আবূ রাবী' ‘আতাকী ও আবূ কামিল (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: তোমরা কুরআন মাজীদ নিয়ে সফর করবে না, কেননা শত্রু থেকে আমি তা 
নিরাপদ মনে করি না। রাবী আইয়ূব (রাযিঃ) বলেন, শত্রুরা হস্তগত করে তোমাদের সাথে তা নিয়ে বিবাদে প্রবৃত্ত 
হতে পারে। (ই.ফা. ৪৬৮৮, ই.সে. ৪৬৯০) 
Ae “ (9) E5, Cc ES [8 ~~ Jr EC > x ৯) পট HE FAAS 
~~ -) Wl LS [5 Sys Gl eile a OE HS 
HE cr A ol oF Ce 3b oe be oe 
Ee Ube 5 MEL By UE Sh fs © TEL EN Be SH Ss 
tl AG 
৪৭৩৬-(../...) যুহায়র ইবনু হার্ব, ইবনু আবূ ‘উমার ও ইবনু রাফি' (রহঃ) ...., ইবনু ‘উমার (রাখিঃ) 
সুত্রে নাবী ই হতে বর্ণিত হাদীসের মধ্যবতী রাবী ইবনু ‘উলাইয়্যাহ্‌ ও সাকাফীর বর্ণনায় এ! ৬% এবং আমি 
আশংকা করি রয়েছে। আর সানাদের জন্য সূত্রের মধ্যবর্তী রাবী সুক্ইয়ান ও যাহ্হাক ইবনু ডলমানের বর্ণনায় 
*/) 455] 2 ‘দুশমন পেয়ে যাবে এ আশংকায়’ কথাটি রয়েছে। (ই.ফা. ৪৬৮৯, ই.সে. ৪৬৯০/ক) 
Boal LAD Ci LLY CL - Yo 
২৫, অধ্যায় : ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং সেগুলোকে প্রশিক্ষণ দেয়া 


Ae ol or e355 IP HC che HF Cdl 3 0 3 ES Ov. EOE AD 
JS EH cS EE GS UE UE Cn Cal Sh Js SE BE LE J 
Ws SE 3 SE 0 UY BS of Bd dL Bl ie AS a 


৪৭৩৭-(৯৫/১৮৭০) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত ঘে, 
রসুলুল্লাহ 3% বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াসমূহের দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করেন হাফইয়া থেকে 
সানিয়াতুল বিদা পর্যত্ত। আর যে ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দেয়া হয়নি সেগুলোর দৌড়ের প্রতিযোগিতার ব্যবস্থা 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 8৪০৭ 
করান সানিয়া থেকে মাসজিদে বানু যুরায়ক পর্যন্ত । ইবনু ‘উমার (রাযিঃ)-ও ছিলেন সে প্রতিযোগিতায় 
অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম । (ই.ফা. ৪৬৯০, ই.সে. ৪৬৯১) 

Cs 08 A ce na 0 FE cpa CY Ly cid Ct 3 BES (ef) £VYA 
Wc ote BAAS He HS 16 AS Hs gs Sh pt ak Bn, 
dbs A Be cc of BS a 0 BSS cH Le elo] BS i IS 
bE As — 3 BS YU nw Lh A SES ill ty Loe BS, cl ff He 
OUR GES 1h CLE of CHG SEE Lh LAN, RS tS oe sc A Ae ie bh - 
hse IS ih CH UST 5 te BS 3) ts Loe dsc Hd os dell ie 
eH 0 as - Ld TA iy 5 ES LAN Bea 9 bh Bn Cc ke 
OH AES Bo bn CS Ms 8 SS gl LP MUL Sh sy Cb OF go gl Ue SN 
SL Lh gp i WC Cid sl Se UN Ue 
৪৭৩৮-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, মুহাম্মাদ ইবনু রুম্হ্‌, কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ, খালাফ ইবনু 
হিশাম, আৰৃ রাবী, আবূ কামিল, যুহায়র ইবনু হার্ব, ইবনু নুমায়র, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু 
খুসান্না, ‘উবাইদুল্লাহ ইবনু সা‘ঈদ, ‘আলী ইবনু হুজ্র, আহ্‌মাদ ইবনু ‘আবদাহ্‌, ইবনু আবূ ‘উমার, মুহাম্মাদ ইবলু 
রাফি', হারুন ইবনু সা*ঈদ আইলী (রহঃ) সকলেই নাফি' (রহঃ) সূত্রে ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) থেকে 
পূর্ববর্তী হাদীস বর্ণনা করেছেন। তবে হাম্মাদ ও ইবনু 'উলাইয়্যাহ্‌ সূত্রে আইয়ুব (রহঃ) বর্ণিত হাদীসে এতটুকু 


বেশী বর্ণিত হয়েছে যে, ‘আবদুল্লাহ (ইবনু ‘উমার) বলেন, আমি সে প্রতিযোগিতায় প্রথম হই এবং আমার ঘোড়াটি 
আমাকে নিয়ে লাফিয়ে মাসজিদে উঠে যায়। (ই.ফা, ৪৬৯১, ই.সে. ৪৬৯২) 


TUE og od ED mals fh SED Gl -Y1 
২৬. অধ্যায় : ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকবে 
UD HAE 05 oe pl Le HL le CHG UN 3 0 D3 ES (avyfany- VTA 
Lh 8 od GE aly Ih O8 BE all 


৪৭৩৯-(৯৬/১৮৭১) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 
বলেছেন: ঘোড়ার ললাটে কল্যাণ কিয়ামাত পর্যস্ত নিহিত থাকবে। (ই.ফা. ৪৬৯২, ই.সে. ৪৬৯৩) fs 


Gs Ks of 0 8 A Bs C hs 09 2 fo pa) cy LBS Bn (ofa) HVE 
te Hk dal fe omy BES LA as tt Ch By C fd ie bp Hs cs 
J be HC wh dey FE So Tb SS oo 


Wwww.waytojannah.com 


Contents 


80৮ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


8৭8০-(../...) কুতাইবাহ্‌, ইবনু রুমৃহ্‌, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র, ‘উবাইদুল্লাহ ইবনু 
সা'ঈদ ও হারূন ইবনু সাঈদ আইলী (রহঃ) ..... ইবনু ‘উমার (রাষিঃ) সূত্রে নাবী সু থেকে মালিক (রহঃ)-এর 
হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৬৯৩, ই.সে, ৪৬৯৪) 

UF bh OU 09 FEO Ela ceaiatall ae 5 Lah EES, (avrfavj~ EVE) 
As hh 8 Kali G30 HE al J) OU ach Xe 08 nh Ck RR OF Ie 
Sally 9 UB 5 od Ah Gals Shc IL I 


EEE HE HEY PID 2 del Ws US OUR GES (fe) EVEY 
8৪৭৪২-(../...) যুহায়র ইবনু হার্ব ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... থেকে এ সানাদে অনুরূপ 
বর্ণনা করেন। (ই.ফা. ৪৬৯৫, ই.সে. ৪৬৯৬) 


3-3 


UF alk bp BUDE) BS cl ES 0 oF Al Ae th LOL CESS OAvefan)- VET 
CBE 91 ILE Gs od LE Gmalsh od Ss CA BE alt I ON UG LU 
৪৭৪৩-(৯৮/১৮৭৩) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... 'উরওয়াহ্‌ আল বারিকী (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: ঘোড়ার ললাটে কিয়ামাতের দিন পর্যন্ত কল্যাণ নিহিত আছে। 
আর তা হল প্রতিদান ও পগনীমাত। (ই.ফা. ৪৬৯৬, ই.সে. ৪৬৯৭) 
OF aD UF O33 Cs cL Ll Bs ds GS SH ES, Cfay-tvet 
UAB 8 0 SE alo bash 5h BEG a UL USE LOU EL te dt 
+ LE 3 od Bly Lad UU ah Uo 
৪৭৪8-(৯৯/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘উরওয়াহ্‌ বারিকী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: কল্যাণ পেঁচিয়ে রাখা হয়েছে ঘোড়ার ললাটের সাথে। রাবী বলেন, তখন তাকে 
বলা হলো, হে আল্লাহ্‌র রসূল! তা কিসের দ্বার!? তিনি (3%) বললেন, সাওয়াব এবং গনীমাত কিয়ামাত দিবস 
পর্যন্ত । (ই.ফা. ৪৬৯৭, ই.সে. ৪৬৯৮) 
Uf G2 Ly lig hel te pe Ul Ply 3 SEY HES, (yj tvto 


A i 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 80৯ 
৪৭৪৫-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... হুসায়ন (রহঃ) হতে এ সানাদে বর্ণনা করেন, তবে 
তিনি “উরওয়াহ্‌ ইবনু জা‘দ” উল্লেখ করেছেন। (ই.ফা. ৪৬৯৮, ই.সে. ৪৬৯৯) 
wf be bee Sf GS Hs GU 0 TE cs 0 SS BS (fajr EVEN 
SHOE 0 ph UP Uh OLE te TASS Cb of CHS GAT C3 GEL nS E all 
Ee BI EI be UR Pp 9 PAG 9 DSS HI FE Gl oF CAD ER 
Fs 


ইনরু ইবরাহীয় ও ইমু আবু ‘উমার রেহ) - a .. 'উরওয়াহ্‌ আল বারিকী (রাঘিঃ) সূত্রে নাবী সু হতে বর্ণিত। (এ 
সানাদের রাবী শাবীব ইবনু গারকাদাহ্‌) সাওয়াব ও গনীমাতের কথা উল্লেখ করেননি। (তবে আবুল আহওয়াসের 
বর্ণনায় আছে।) আর আবু সুফ্‌ইয়ানের বর্ণনায় রয়েছে যে, তিনি ‘উরওয়াহ্‌ বারিকী (রাযিঃ) থেকে শুনেছেন, তিনি 
শুনেছেন নাবী 3 থেকে । (ই.ফা, ৪৬৯৯, ই.সে. ৪৭০০) 


EE yu ; ls wi 9) ES, Ec Ee ৮ sda xn all * Ve ৬, (/-)" 2421 


AND 


OF SD 0 BIUE UP SEA OF STA oe BOM ff oe des te LASS Sts aaa 

aly a9 8S Hy es BE 

8৭৪৭-(../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... ‘উরওয়াহ্‌ ইবনু জা'দ (রাযিঃ) সূত্রে নাবী 3% থেকে 
অনুরূপ বর্ণনা করেছেন, কিন্তু তাতে তিনি সাওয়াব ও গনীমাতের উল্লেখ করেননি । (ই.ফা. ৪৭০০, ই.সে, ৪৭০১) 


Bes Ns wi wn La ত, Hd i le [0 all Lie , (VAVEfN J EVEA 
BEE sll JD J JE A 0 pal LF cp of oP cin ie UXSG nes 5 ASG BS Yb 
SS edly ad SH 
৪৭৪৮-(১০০/১৮৭৪) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ 3% 
বলেছেন: বারাকাত রয়েছে ঘোড়ার কপালে । (ই.ফা. ৪৭০১, ই.সে. ৪৭০২) 


A 0 Loe ED LE SO OH IS BS 2 0 SS BS (fej tVEa 

8৪৭৪৯-(.../...) ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ..... আবূ তাইয়্যাহ্‌ (রহঃ) আনাস ইবনু মালিক (রাযিঃ)-কে 
রসূলুল্লাহ 3% থেকে অনুরূপ বর্ণনা করতে শুনেছেন । (ই.ফা. ৪৭০২, ই.সে. ৪৭০৩) 

ISH ala tn 59 Ul -YV 
২৭. অধ্যায় : ঘোড়ার অপছন্দনীয় গুণাগুণ 
AE Hs AA bh A EE of 2 8 Hs 3 3 AG EES (aver ov) te. 
be EY) তং GP OA AE 0 Rey be OE ie es Ee AY J, Ee a Jb 
lS oe JE 5 BY | 


Wwww.waytojannah.com 


Contents 
8১০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৪৭৫০-(১০১/১৮৭৫) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব ও আবৃ 
কুরায়ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ 38% ‘শিকাল' ঘোড়া পছন্দ 
SE ৪৭০৩, ই.সে. ৪৭০৪) 
ie Be D2 0 OU Se SY co BS 3 bs LS HESS A)" £০ 
SO OG Uf JE, sf 5 SE SD Ns ALY ie CEL be Le SN 
SI os cid 03 dH SIAM 05 is Uns cL IS 


৪৭৫১-(১০২/...) মুহাম্মাদ ইবনু নুমায়র ও ‘আবদুর রহমান ইবনু বিশ্র (রহঃ) ..... সুফ্ইয়ান (রহঃ) হতে 
বর্ণিত সুফ্ইয়ান (রহঃ)-এর সূত্রে বর্ণিত রিওয়ায়াতে বর্ধিত এতটুকু আছে এবং শিকল হচ্ছে ঘোড়ার ডান পায়ে 
ও বাম হাতে (আগের পায়ে) অথবা ডান হাত ও বাম পায়ে শ্বেত বর্ণ হওয়া হে. ৪৭০৪, ই.সে. ৪৭০৫) 


13-3 


uid 9 LoL ES, E oh [) 5 os en Vs EE (CED ALD 
dh doe Dds GED 3 58 3 bo ALS Uae inf UCM FS 
PEE SS 55 0h AD AE Ue SRS BD ol ES MD Ba FE al 
৪৭৫২-(../...) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... ওয়াকী' বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস আবু হুরাইরাহ্‌ 
(রাযিঃ) নাবী 3% হতে রিওয়ায়াত করেন। ওয়াহ্ব বর্ণিত সানাদে ‘আবদুল্লাহ ইবনু ইয়াযীদের পরে 'নাখ'্ট' 
শব্দটি ছাড়াই বর্ণনা করা হয়েছে। (ই.ফা. ৪৭০৫, ই.সে. ৪৭০৬) 
Al Onn ob EIANY Ml Sb LG - ~-Y A 
db টিনা বত নহা তা 


A Ld 
FAG YY sb de 0 SG pis ioe Ue nig LSS VE GG Lt থা bn Ob CID te EO 
Lod se G5 0 ny Lok Db Gly be bap) 3 US BS Com SS Lt 
Tighe S be 3 Yo Hl Be 1 Uh 18 sll oe 0 DE Be Ds aS 
8G pal EG ALE HG a Oc 8 SEL A Cl orp Lok Vk GS wi USS 

৪৭৫৩-(১০৩/১৮৭৬) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 

রসূলুল্লাহ 3% বলেছেন: আল্লাহ তা'আলা সে ব্যক্তির দায়িত্‌ স্বহস্তে তুলে নিয়েছেন যে ব্যক্তি তারই রাস্তায় বের 
হু আমারই রাস্তায় জিহাদ, আমার প্রতি ঈমান এবং আমার রসূলের প্রতি দৃঢ় বিশ্বাসই তাকে ঘর থেকে বের 
করে তখন আমারই যিন্মায় বর্তায় যে, আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবো নতুবা সে তার যে বাসস্থান 


থেকে বেরিয়েছিল, তার প্রাপ্য সাওয়াব গনীমাতসহ তাকে সেখানে ফিরিয়ে আনবো। কসম সে পবিত্র সত্তার ধার : 
হাতে মুহাম্মাদের প্রাণ! আল্লাহ তা'আলার পথে যে ব্যক্তি যে পরিমাণই যখম হয় না কেন, কিয়ামাতের দিন সে 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 8১১ 


ঠিক যখম অবস্থায়ই আসবে; তার বর্ণ হবে রক্ত বর্ণ আর আবাণ হবে কন্তরীর। কসম সে পবিত্র সত্তার ধীর হাতে 
মুহাম্মাদের প্রাণ! যদি মুসলিমদের জন্য কষ্টকর না হতো তবে আগি কখনো আল্লাহর রাস্তায় জিহাদের অভিযানে 
লিপ্ত দলে যোগদান না করে ঘরে বসে থাকতাম না৷ কিন্তু আমার কাছে এমন সামর্থ্য নেই যে, যারা আল্লাহর পথে 
জিহাদ করেন তাদের সকলকে বাহন দান করবো, আর তাদের নিজেদেরও সে সঙ্গতি নেই (যে, নিজেরাই 
নিজেদের বাহন নিয়ে বের হবে)। আর তাদের জন্যে এটা খুবই কষ্টকর হবে যে, (আমি যুদ্ধে বেরোবার পর 
আমার সঙ্গে না গিয়ে) তারা পিছনে পড়ে থাকবে। কসম সে পবিত্র সত্তার যার হাতে মুহাম্মাদের প্রাণ! আমার 
একান্ত ইচ্ছা হয় আল্লাহর রাস্তায় জিহাদ করি আর তাতে শহীদ হই, তারপূর আবার জিহাদ করি, আবারও শহীদ 
হই, আবারও জিহাদ করি, আবারও শহীদ হই । (ই.ফা. ৪৭০৬, ই.সে. ৪৭০৭) 


8৭৫৪-(../...) আবু বাক্র ইবনু আৰু শাইবাহ্‌ এবং আবু কুরায়ব (রহঃ) ..... “উমারাহ্‌ (রহঃ)-এর সূত্রে এ 
সানাদে উক্ত হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৭০৭, ই.সে, ৪৭০৮) 


A of be ald CAA Ae 0 Ell USL 3 OF 3 ES (...f)- tVoe 
J) 8 be 58 § Ah Sf BE a Hh HE" U6 BEL oF EIA of bk EFI OF 
be Ub ba Rie EDS GH HELL od L255 Roh LEG UD — SOK Bly ne ff > 
“LY Al 
৪৭৫৫-(১০৪/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন : আল্লাহ সে ব্যক্তির দায়িত্ব নিয়েছেন, যে তীরই পথে জিহাদ করে, তাকে ঘর 
থেকে বের করে কেবল তারই রাস্তায় জিহাদ আর তাঁরই কালিমায় বিশ্বাস । সে দায়িত্বটি হচ্ছে, হয় তাকে জান্নাতে 
প্রবেশ করাবেন, না হয় তার প্রাপ্য সাওয়াব ও গণীমাতসহ সে স্থানে ফিরিয়ে আনবেন যেখান থেকে সে (জিহাদে) 
বেরিয়েছিল। (ই.ফা. ৪৭০৮, ই.সে. ৪৭০৯) 


SE) of be AE 3 UUs ES YU i> OI 3 Se ES (potion 
8 HE be Ll Ar ~All A 8 Bl Lie Ye UN BEG Gl op SIA fl CP ERY or 
Ye to CONS pS C5) CL Cy A TE FF YY 3s 
৪৭৫৬-(১০৫/...) ‘আমূর আন্‌ নাকিদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) নাবী 3% 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : এমন কেউ নেই যে আল্লাহর পথে আঘাত পায় আর আল্লাহই সম্যক 


জানেন, যে কেউ তীর পথে যখম হবে সে কিয়ামাতের দিন এরূপ অবস্থায় আসবে যে, তার আঘাতপ্রাপ্ত স্থান দিয়ে 
রক্ত বের হবে, তার রং হবে রক্তের; কিন্তু সুবাস হবে কন্তুরীর । (ই.ফা. ৪৭০৯, ই.সে. ৪৭১০) 


U6 es oh alk ie aa ES BTN Se BS ced) 02 LS Bx, C..pny-tVoV 
Ll cs is FEE sh UL Uy Wie CHT KG FE sh JO bo SI 3 BS Cis 
SA Tp GA 5 U5 Uh US RE Cie ly US LH FS OS EB 8 BY 


Wwww.waytojannah.com 


Contents 
৪১২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


Bo Ll Sd Le seg cb SU Vo od Lo Ok gly” BEE sl J VU 
LE Uf LA i TY GIA Ls OSG Vo HAL EL SY EST, sll oe 8 I 


" 


EE 


'8৭৫৭-(১০৬/...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) বলেন, আবূ হুরাইরাহ্‌ 
(রাযিঃ) রসূলুল্লাহ 3% থেকে যেসব হাদীস বর্ণনা করেছেন, তন্মধ্যে একটি হলো, রসূলুল্লাহ 3% বলেছেন: 
আল্লাহর পথে মুসলিম যে যখমেই আক্রান্ত হয়, কিয়ামাতের দিন তা ঠিক যখন আঘাতপ্রাপ্ত হয়েছিল সেরূপ হবে; 
রক্ত প্রবাহিত হতে থাকবে যার রং রক্তেরই রং হবে আর সুবাস হবে কন্তুরীর। আর রসূলুল্লাহ 3% বলেছেন, যীর 
হাতে মুহাম্মাদের প্রাণ সে পবিত্র সত্তার কসম! যদি মু'মিনদের জন্য কষ্টকর না হতো তবে আমি কোন সেনাদলের 
যারা আল্লাহর পথে জিহাদে বের হয় তাদের পিছনে বসে থাকতাম না। কিন্তু আমার সে সামর্থ্য নেই যা দিয়ে 
আমি তাদের সকলকে বাহন দিতে পারি, আর না তাদেরই সে সামর্থ্য আছে যে, (নিজ থেকে বাহন নিয়ে 
যুদ্ধযাত্রাকালে) আমার অনুসরণ করবে, আর আমার (যুদ্ধ অভিযানে বের হয়ে যাওয়ার) পর ঘরে বসে থাকতে 
তাদের মনে ভাল লাগবে না । (ই.ফা. ৪৭১০, ই.সে. ৪৭১১) 


GHA NY uw ‘ESI ur aE 3 be HE E 6% “i wl [Eee (ee) £YOA 
HD da © Bh UD SG La Cgegdl ck GA Yh Jk BE A U0 Chas U6 
be ET af Sd Bas 0 A Ball Le dH es Ms ed SA" ALY ies 
SA 
8৪৭৫৮-(.../...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি, যদি মু'মিনের জন্যে কষ্টকর না হতো, তবে (যুদ্ধে অংশগ্রহণ না করে) আমি 
কোন সেনাদলের পিছনে বসে থাকতাম না। পরবর্তী অংশ উপরোক্ত বর্ণনাকারীদের অনুরূপ আর এ সানাদে বর্ণিত 


আছে যে, কসম সে পবিত্র সত্তার, যার হাতে আমার প্রাণ । আমি মনে প্রাণে কামনা করি আমি আল্লাহর রাস্তায় 
শহীদ হই, তারপর জীবন লাভ করি। আবৃ যুর'আহ্‌ কর্তৃক আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত হাদীসের অনুরূপ ৷ 


(ই.ফা. ৪৭১১, ই.সে. ৪৭১২) 
C8 HES CCl hs Ah Se ES kdl th LOL BS, (er tvot 
Gee OF SY UF HS Ae 3 Cn BS Cb of th ES C Abe Hf ES Ls 
LEYS Se A cb SAU Ye HE Ah UL) OSU EA of tke Mle 5 te 

> I~. ey 
আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: ME EM CE 


মনে না করতাম, তবে আমি পছন্দ করতাম যেন কোন সেনাদলের পিছনে থেকে না যাই। পরবর্তী অংশ 
পূর্ববর্তীদের হাদীসের অনুরূপ । (ই.ফা. ৪৭১২, ই.সে. ৪৭১৩) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৪১৩ 


Jb Sh of be of be Ue UF Cn BS n> 0 UR FES 1)" EVA. 
se ob SR Be DE CHES CTH dbs BES tL i BE ln U2 U6 
hs adh 
৪৭৬০-(১০৭/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন: যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন। এ উক্তি পর্যন্ত; কোন 
সেনাদলের যে দল আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে তার পিছনে থাকতাম না । (ই.ফা. ৪৭১৩, ই.সে. ৪৭১৪) 
G5 Al i od SA Ld Ll - 14 
২৯. অধ্যায় : আল্লাহর পথে শাহাদাতের মাহাত্ম্য 
SIS oe A tp BIAS ER sf EL LS i 5 EE, (AvV/N AJ TE YT) 
EB El GL UE A Be Ul 5 bs tn Ce UN BEE GD Co AL 05 dl bo 
Jk in cH WGN 3 SES 2G 0 cL BG Sed YY G3 Cy GUYS Gd 
৪৭৬১-(১০৮/১৮৭৭) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । নাবী 3% 
বলেছেন : এমন কেউ নেই যে মৃত্যুবরণ করেছে, আল্লাহর কাছে তার সাওয়াব রয়েছে আর সে দুনিয়ায় ফিরে 
আসতে প্রসন্ন বোধ করে যদিও বা গোটা দুনিয়া ও তার মধ্যকার সব কিছু তারই হয় তবুও শহীদ ছাড়া; সে 


কামনা করবে ফিরে আসতে যেন আবার দুনিয়ায় শহীদ হতে পারে। তা এজন্যে যে, সে শাহাদাতের ফাধীলাত 
প্রত্যক্ষ করেছে। (ই.ফা. ৪৭১৪, ই.সে. ৪৭১৫) 


te et US RS 1h He BSS YG 3 As cll Ls ESS (pia) £ VY 
cd E50 os oh SS Af a Ue UU BE LD op CASS Cs CH Oa Cala UN SS 
On SH UY FL ie SE E20 SY nell 2 2 be ANI se LSU Gy 
EEG) 
8৭৬২-(১০৯/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) নাবী 
3% থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : এমন কেউ নেই যে জান্নাতে প্রবেশ করবে অথচ তারপর দুনিয়ায় 
ফিরে আসাটা পছন্দ করবে যদিও বা গোটা দুনিয়ার সবকিছু তারই হয়, কেবল শহীদ ছাড়া; কেননা সে ফিরে 


আসার আকাঙ্কা করে যেন আরও দশবার শহীদ হয়, তা এজন্যে যে, সে মর্যাদা প্রত্যক্ষ করেছে। 
(ই.ফা. ৪৭১৫, ই.সে, ৪৭১৬) 


uf oF de LP bl A Se 5 IE ES LAE Lh Bes BES (avapon )-tvar 
yt JF 5 Fe hl Ue df Hel is Ce FE US UN GIA of 2 oof be pS 
a iy od Uy RAELS Y U8 dh US ESE Eh aie LICE UR LAs 


৫৬ 
www.waytojannah.com 


Contents 


8১৪ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 
BH 8 lo Yo foe be FEY sl ly call py al Ks sly Be od Ul 
SS 2d se of BUY 
৪৭৬৩-(১১০/১৮৭৮) সা‘ঈদ ইবনু মানসূর (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
একদা নাবী 3%-কে জিজ্ঞেস করা হলো, আল্লাহর পথে জিহাদের তুল্য আর কী আছে? তিনি বললেন, তোমরা তা 
করতে পারবে না। রাবী বলেন, প্রশ্নকারীরা কথাটা দু'বার বা তিনবার করে ফিরিয়ে বললেন। প্রত্যেকবারই তিনি 
বললেন, তোমরা তা পারবে না। তৃতীয়বার তিনি বললেন, আল্লাহর পথে জিহাদকারীর দৃষ্টান্ত হচ্ছে এমন ব্যক্তির 


মতো, যে সর্বদা সিয়াম পালনকারী, সলাতে দণ্ডায়মান, আল্লাহর আয়াতের পূর্ণ অনুগত, সিয়ামে বা কিয়ামে যে 
ক্লান্তিবোধ করে না, যতক্ষণ না আল্লাহর রাস্তায় মুজাহিদ প্রত্যাবর্তন করে। (ই.ফা. ৪৭১৬, ই.সে. ৪৭১৭) 


Cc Cue A OU AT dre 4 UES aw 1 LES BS (fc) VE 
2535 ALY! gs eh be Hk bles Sf Be As oS Ws; 


৪৭৬৪-(../...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, যুহায়র ইবনু হার্ব ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... 
সুহায়ল (রাযিঃ) থেকে এ সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৭১৭, ই.সে. ৪৭১৮) 


ie a Lh Ge BES AG Hf UES CAG Le Ls HLA ES (avapiyy-tvie 
UG Bg all UM, dia Se CHS J wth Cs CLA ES UU SL Uf is BOL 08 SS 
we LAY Uf Ad CAT Ub ESHA YW SL SS Le Ll Hf CUS 
Uy SE ANS BE Cn Cok al Ja 3 Nd AT U6, AA Sh Ll YW Sy 
LG ls nll Sib 1 Cy 5 Ly AS BE sl JD Se Se GGA LEY 
Lo aly 64 5 ph al es Eh Ui HAY 29 Aly UT a AES Lag. 
GAT dD awd CaS) 
৪৭৬৫-(১১১/১৮৭৯) হাসান ইবনু ‘আলী হুলওয়ানী (রহঃ) ..... নু“মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, একদা আমি রসূলুল্লাহ 3%%-এর মিম্বারের নিকটেই ছিলাম । তখন এক ব্যক্তি বলে উঠলো- ইসলাম 
গ্রহণের পর যদি আমি আর কোন সৎ কাজই না করি তাতে আমার কোন পরওয়া নেই; তবে আমি হাজীদেরকে 
পানি পান করাব। অপর একজন বলে উঠলো, মুসলিম হওয়ার পর যদি আমি আর কোন সৎ কাজই না করি 
তাতে আমার কোন পরোয়া নেই, তবে আমি মাসজিদুল হারামের মেরামত প্রভৃতি করে যাব। অপর একজন বলে 
উঠলো, আল্লাহর পথে লড়াই তোমরা যা যা বলেছো তার চাইতে উত্তম । তখন ‘উমার (রাধিঃ) তাদেরকে ধমক 
দিয়ে বলে উঠলেন, রসূলুল্লাহ 3%-এর মিম্বারের নিকটে তোমরা চিৎকার করো না। সেটা ছিল জুমু'আর দিন। বরং 
যখন জুমু'আর সলাত হয়ে যাবে, তখন আমি তার নিকটে গিয়ে তোমরা যে ব্যাপারে বিতর্ক করছো তা জিজ্ঞেস 
করে নেবো, তখন আল্লাহ তা'আলা (সে প্রেক্ষিতে) নাযিল করলেন : “যারা হাজীদের পানি সরবরাহ করে এবং 


মাসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করে তোমরা কি তাদেরকে ওদের সমান করো, যারা আল্লাহ ও পরকালে ঈমান 
আনে .....”- (সূরা আত্‌-তাওবাহ্‌ ৯: ১৯) ৷ (ই.ফা. ৪৭১৮, ই.সে. ৪৭১৯) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 8১৫ 


dg BS OLS U3 3 BS Led AT AE C5 2 SE 8S (fj tVIN 
bas EY AD Sie Se SS U6 ts ty UE FS PLY oe HD aA 


Se “i [EAE 
৪৭৬৬-(.../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... রুমান ইবনু বাশীর (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, ‘আমি রসূলুল্লাহ 3-এর মিম্বারের কাছে ছিলাম’ ৷ বাকী হাদীস আবূ তাওবাহ্‌-এর হাদীসের 
অনুরূপ ৷ (ই.ফা. ৪৭১৯, ই.সে. ৪৭২০) 
AD aia ob A GONG ISD Lb GL -Y 
৩০. অধ্যায় : আল্লাহর রাহে সকাল-সন্ধ্যায় বের হওয়ার মাহাত্ম্য 

wd ue Be te dal 2 MS BL nd oh Lal g al Le EL (uss ‘)- EVAN 
A U9 Gin Ce ECD a das BEI BE All JD US I A 0 
৪৭৬৭-(১১২/১৮৮০) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে ত বৰ্ণিত 


তিনি বলেন, রসূলুল্লাহ সু বলেছেন: আল্লাহর পথে একটি সকাল অথবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া 
এবং তার মধ্যে যা কিছু আছে, সে সব কিছুর চেয়ে উত্তম। (ই.ফা. ৪৭২০, ই.সে. ৪৭২১) 


Ue ur asl: ur ‘5 “ং [8 5: Ye El ~~ 8 =~ ৬ (0 AAYT)T EVA 
Ud Co GM Co TH 2 dae ob SE US Ey * UU BEE sd JSD bp Gall Bs 0 
৪৭৬৮-(১১৩/১৮৮১) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... সাহ্‌ল ইবনু সা‘দ সা‘ইদী (রাযিঃ) হতে বর্ণিত । 


রসূলুল্লাহ 3% বলেছেন : আল্লাহর পথে যে বান্দা একটি সকাল ব্যয় করে, তা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু 
আছে সে সব কিছুর চেয়েও উত্তম। (ই.ফা. ৪৭২১, ই.সে. ৪৭২২) 


LP CU te Ks ES YU i OOS LS 2 Hf BES (pv £VNA 
GA Ca "55 all Je BOD SESE" U6 BEE geld SL 0h Jen Ce p50 
ES OG 
৪৭৬৯- (১১৪/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ), যুহায়র ইবনু হার্ব ..... সাহ্‌ল ইবনু সা'দ 


(রাষিঃ) হতে বর্ণিত । নাবী 3% বলেন : আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া 
ও তার মধ্যকার যাবতীয় সম্পদ থেকে অধিক কল্যাণকর ৷ (ই.ফা. ৪৭২২, ই.সে. ৪৭২৩) 


US LE Sn 0 ন be Hg 09 UG ES LE fl OD ES (Arf $)~EVV 
UE, Cyl Gs ds HE 0 424) 98 08 EA of be ple of 55 
3 UG CA Cn IE ESE fal Lo BON SB 


৪৭৭০-(১১৪/১৮৮২) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন : যদি না আমার উম্মাতের কতিপয় লোক হতো ..... এরপর পূর্ণ হাদীস বর্ণনা করেন, 


Wwww.waytojannah.com 


Contents 
8১৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
তাতে তিনি আরও বলেন, নিশ্চয়ই আল্লাহর পথে একটি সকাল অথবা একটি বিকাল ব্যয় করা দুনিয়া এবং তার 
মধ্যে যা কিছু আছে সে সবের চাইতেও উত্তম। (ই.ফা. ৪৭২৩, ই.সে. 8৭২৪) 
Lily, TAD 09 D259 eal] £4 GE de of ts IS 3 ES, (aarpire)-tvv) 
of 0 ae bP B54 08 a Se ih Ges OSS Uy UAT Gu Ub SEL 6 oh 
8 Uk al OE IY at Se of Ce GAD A ts UA os sf 
IE biaty she Call be HSE die Bre BG 4S 
£৭৭১:(১১৫/১৮৮৩) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ), ইসহাক্‌ ইবনু ইবরাহীম, যুহায়র ইবুন হার্ব 


টট আবূ আইয়ূব (রাখিঃ) বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : একটি সকাল অথবা একটি বিকাল আল্লাহর পথে 
অতিবাহিত করা এসব বস্তুর চাইতে উত্তম যেগুলোর উপর সূর্য উদিত হয়ে অস্ত যায়। (ই.ফা. ৪৭২৪, ই.সে. ৪৭২৫) 


ll Se te AA 2 ep EB SG 0 AE Lh OL HS (pj-tVY 
HS 0 UAE RE Ue poly UK UR SDS 3 EG mf of Lh See CAT ah 

SG ties BE ah UD UF Ik dg asd tee ca A Xe of te 

৪৭৭২-(../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু কুহ্যায (রহঃ) ..... আবূ আইয়ূব আনসারী (রাযিঃ) বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন: ..... সম্পূর্ণ অনুরূপ । (ই.ফা. ৪৭২৫, ই.সে. ৪৭২৬) 

SEI On LEY od BEL G5 Hy Fil Co Ll rN 
৩১. অধ্যায় : জান্নাতে মুজাহিদদের জন্যে আল্লাহ যে সম্মান প্রস্তুত রেখেছেন 
AN is i ESC ot % all 4 Eo otek th be BL (AAS EVVY 
oD ba me UG 08 BB al UL UGA ee of bf CAE Gat se od te 
“A db ie Gl J cs psd or RS iy BF Lats Us Sys Go ab 
“Ay UL 0 US SS US CCE GS Re Sl Ces EG Cy" IE ol 
8h se od Sh Al se of Salt” Ub al J Gan Cy I 

৪৭৭৩-(১১৬/১৮৮৪) সাঈদ ইবনু মানসূর (রহঃ) ..... আবূ সা'ঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 38 বললেন : হে আবু সা'ঈদ! যে ব্যক্তি আল্লাহকে রব (প্রতিপালক) রূপে, ইসলামকে দ্বীনরূপে এবং 
মুহাম্মাদ ু-কে নাবীরূপে গ্রহণ করে সন্তুষ্ট, তার জন্যে জান্নাত অবধারিত হয়ে গেল। আবূ সা“ঈদ (রাযিঃ) 
তাতে অবাক হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ্‌র রসূল! আমার জন্যে কথাটি আবার বলুন। তিনি তাই 
করলেন, তারপর বললেন, আর একটি ‘আমাল এমন রয়েছে, যার দ্বারা বান্দা জান্নাতে এমন একশ'টি মর্যাদার স্ত 
র লাভ করবে যার দু'টো স্তরের মধ্যে ব্যবধান হবে আসমান ও যমীনের ব্যবধান তুল্য। তখন তিনি বললেন, ওঁ 
‘আমালটি কী, হে আল্লাহ্‌র রসূল? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ! আল্লাহর পথে জিহাদ!! 


(ই.ফা. ৪৭২৬, ই.সে. ৪৭২৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৪১৭ 


Ci Yj SUS chs al data fb Uh tha Gly -ry 
৩২. অধ্যায় : খণ ব্যতীত শহীদদের সকল গুনাহ্‌ ক্ষমা 

wl of A Xe bo me Ff Oh Aw le CH UEG nes 5 HEE EES (x0p)- £VVE 
Ox 8 Hod Un bl SS pgs BEA FE sl JSD be SES Se Bf 5 of too 5 
cE dh Go SHY IT th UL GE JEG Sail at, SUN sl 
5. y 2 HE J Coit ple Oe od CHG LY BE all U0 SS JH Us 
dh I JH GU LE al dade 3 Ck ty CO on lf Ck BG al I U6 
Sb UN SL ce die CB CY) a IE Ue Tite ale Cy pc BG 
৪৭৭৪-(১১৭/১৮৮৫) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3% থেকে 
বৰ্ণনা করেছেন যে, তিনি (রসূলুল্লাহ 3%) একদা তাদের মধ্যে দাড়ালেন এবং তাঁদের কাছে বর্ণনা করলেন যে, 
আল্লাহর পথে জিহাদ এবং আল্লাহর প্রতি ঈমান হচ্ছে সর্বোত্তম ‘আমাল । তখন এক ব্যক্তি দাড়িয়ে বলল, আপনি 
কি মনে করেন যে, আমি যদি আল্লাহর পথে নিহত হই তাহলে আমার সকল পাপ মোচন হয়ে যাবে? তখন 
রসূলুল্লাহ 38% তাকে বললেন : হ্যা, যদি তুষি ধৈর্যশীল, সাওয়াবের আশায় আশান্বিত হয়ে পৃষ্ঠপ্রদর্শন না করে 
(শক্ৰুর মুখোমুখি অবস্থায়) আল্লাহর রাস্তায় নিহত হও। তারপর রসূলুল্লাহ 3% বললেন : তুমি কী বললে হে! 
তখন সে ব্যক্তি (আবার) বলল, আপনি কি মনে করেন; আমি যদি আল্লাহর পথে নিহত হই তাহলে কি আমার 
সকল গুনাহের কাফ্ফারা হয়ে যাবে? তখন রসূলুল্লাহ 3% বললেন : হ্যা, তুমি যদি ধৈর্যধারণকারী, সাওয়াবের 
আশায় আশান্বিত হয়ে পৃষ্ঠপ্রদর্শন না করে শত্রুর মুখোমুখী অবস্থায় নিহত হও, অবশ্য ঝণের কথা আলাদা । 

কেননা, জিবরাঈল (‘আঃ) আমাকে এ কথা বলেছেন। (ই.ফা. ৪৭২৭, ই.সে. ৪৭২৮) 

Ul oR 02 Bs BS YE dl ty Hany dE eG SH ES (../..)-tvvo 
U8 ah Uo BS of 0h A Ae Co LGA 2 of 0 awe 2 - Me Ul SS 
SD So ci A is 8 CHG LY CHT UU FG A J dd Boi 


৪৭৭৫-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... আবৃ কাতাদাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, বাত হ্যা ০ ৰাতে বা আপনি কি মনে 
করেন, আমি যদি আল্লাহর পথে নিহত হই ..... লায়সের হাদীসের অনুরূপ (ই.ফা. ৪৭২৮, ই.সে. ৪৭২৯) 


0 Ak Lp pls Of a be OE BS sake Lb Se SY AVA) EVYVN 

(a oF esa bo B35 Ae CR cl 0h Lake be GG ts Le BS un 

oy Cn 0 I IE ad ce A BEL AU Hf sole che CAS Sn FG 
GA Pd i 


৪৭৭৬-(১১৮/...) সা'ঈদ ইবনু মানসূর ও মুহাম্মাদ ইবনু ‘আজলান (রহঃ) ..... আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) 
থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি নাবী ৪%-এর কাছে এলো, তিনি তখন মিম্বারের উপর উপবিষ্ট ছিলেন। সে 


www.waytojannah.com 


Contents 


8১৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 

ব্যক্তি বলল, আপনি কি মনে করেন, আমি যদি আমার তরবারি দ্বারা নিহত হই .....। বাকী অংশ মাকবুরীর 
BAIL OA ৪৭২৯, ই.সে. ৪৭৩০) 

ee EE PEA MEA EEE A: GX ES HES) [Fo (AANA) £EYVV 


Me Le tS S29 ie of bh Gh Se io a le 0 hy ibe ie ns 
GY SS nell "i 3" U8 BEE all ILO Hf coaldl oh se ch A 


8৭৭৭-(১১৯/১৮৮৬) যাকারিম্া ইবনু ইয়াহ্‌ইয়া ইবনু সালিহ্‌ মিস (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র 
ইবনু ‘আস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেন : খচণ ব্যতীত শহীদের সকল গুনাহ্‌ই ক্ষমা করে দেয়া 


হবে। (ই.ফা, ৪৭৩০, ই.সে. ৪৭৩১) 

“al 0 ben isi ১৯ ৬ de GB DR 0) se A) £YVA 

SAL 0 se ih Ae LP Sa se of ie La ne bs Ae GS sh 
f "OED NY pied UK HE al da 8 Sh 0 Ht a 


৪৭৭৮-(১২০/...) যুহায়র ইবনু হার্ব্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনু ‘আস (রাযিঃ) হতে বর্ণিত 
যে, নাবী 3 বলেন : আল্লাহর পথে শহীদ হওয়া ঝণ ব্যতীত সকল বিষয়ে ক্ষমা করিয়ে দেয়। 
(ই.ফা. ৪৭৩১, ই.সে. ৪৭৩২) 


OATS pelo Le HA sels LE 2 slit CS Of OG dd Cb rr 
৩৩, অধ্যায় : শহীদদের রূহ জান্নাতে আর তীরা জীবিত, তীরা তাদের প্রতিপালকের 
নিকট থেকে জীবিকাপ্রাপ্ত হন 

Cc dy “ te LASS Lit “i 0 Ee 3, LS 0 ES [Eo (AAV YN) £Yv৭ 
He br LL BEC LEN po Bh O44 ise is CST alo th SE Bs 
be ae 0 A AE be LEY BS YG Lt shy dL Go 4 Lily, 2 on ahh 
Se HA Ys Gd al doce ob 6 Ah CESS Vo) 4591 oh Lo ah Se Gl U6 32d 
BER A EERE 
34525 Uh J TEN LED hail bl ih ds A Gb BCLS MD Rll ie CS lly 
As Ul os CD gy Ob Uh hs SS LY eT OY oes rit Gl 1 Ue 
cl AES De BB BL gf UT LF 5 CO GU fi 165% 


1 EA EA NEATS HE 
৪৭৭৯-(১২১/১৮৮৭) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম 
ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... মাসরূক (রহঃ) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 


আমি ‘আবদুল্লাহ (ইবনু মাস‘উদ) (রাযিঃ)-কে এ আয়াতটি সম্পর্কে জিজ্ঞেস করলাম যাতে আল্লাহ তা'আলা 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 8১৯ 


বলেন : “যীরা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে কখনো তোমরা মৃত মনে করো না বরং তারা জীবিত, 
তাদের প্রতিপালকের নিকট থেকে তারা জীবিকাপ্রাপ্ত"- (সূরা আ-লি ‘ইমরান ৩: ১৬৯) । ‘আবদুল্লাহ (রাযিঃ) বলেন, 
আমি এ আয়াত সম্পর্কে (রসূলুল্লাহ সু্-কে) জিজ্ঞেস করেছিলাম তখন তিনি বললেন, তাদের রুহসমূহ সবুজ 
পাখীর উদরে রক্ষিত থাকে, যা ‘আর্শের সাথে ঝুলন্ত দীপাধারে বাস করে। জারাতের সর্বত্র তারা যেখানে চায় 
সেখানে বিচরণ করে। অবশেষে সে দীপাধারগুলোতে ফিরে আসে। একবার তাদের প্রভু তাদের দিকে 
পরিপূর্ণভাবে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের কি কোন আকাঙ্কা আছে? জবাবে তারা বলল, 
আমাদের আর কি আকাঙ্খা থাকতে পারে, আমরা তো যেভাবে ইচ্ছা জান্নাতে ঘোরাফেরা করছি। আল্লাহ তা'আলা 
তাদের সাথে এরূপ তিন তিনবার করলেন। যখন তারা দেখলো জবাব না দিয়ে প্রশ্ন থেকে রেহাই পাচ্ছে না তখন 
তারা বলল, “হে আযাদের প্রতিপালক! আমাদের আকাঙ্ক্ষা হয় যদি আমাদের রূহণুলোকে আমাদের দেহসমূহে 
ফিরিয়ে দিতেন আর পুনরায় আমরা আপনারই পথে নিহত হতে পারতাম। অতঃপর মহান আল্লাহ যখন দেখলেন, 
তাদের আর কোন প্রয়োজনই নেই, তখন তাদেরকে ছেড়ে দেয়া হলো (আর প্রশ্ন করা হলো না)। 


(ই.ফা. ৪৭৩২, ই.সে, ৪৭৩৩) 
HUONG All Lob Cl ~rt 
৩৪. অধ্যায় : জিহাদ ও রিবাত (শত্রুর মুকাবিলায় বিনিদ্র ্রহরা)-এর ফাধীলাত 

Ap Hs Le et H&L mx “i wn a [Ec (AAD YY) EVA. 
J BE od SEH LSS aes of bo oh Silos rie te dea op dg 
bn in of bea 0b he BON sods Ay 3 ie 8 AES Uo" OB La ot st 
208 bn AEN ES A Ly ity 
৪৭৮০-(১২২/১৮৮৮) মানসূর ইবনু আবু মুযাহিম (রহঃ) ..... আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত । এক 
ব্যক্তি নাবী 3%-এর কাছে এসে বলল, সর্বোত্তম ব্যক্তি কে? তিনি বললেন, সে মু'মিন যে তার জান ও মাল দিয়ে 


আল্লাহর পথে জিহাদ করে। সে ব্যক্তি বলল, তারপর কে? তিনি বললেন, যে মু'মিন কোন পাহাড়ী উপত্যকায় 
নির্জনে বসে তার প্রতিপালকের ‘ইবাদাত করে এবং স্বীয় অনিষ্ট থেকে লোকজনকে রক্ষা করে। 

(ই.ফা. ৪৭৩৩, ই.সে. ৪৭৩৪) 
sls te ig AI oF a UAL 5 Ee UAT SA ty He Go (fry EVA) 
i 03 ba 08 ht U0 G Tl tin gf UD UH 8 we of te ah oi 
be A Es 8 5 St Coe SS 0 Ue OB Br Oba BOE Al Js 8 AN 


as 
i) 


৪৭৮১-(১২৩/...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু সা'ঈদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক 
ব্যক্তি বলল, হে আল্লাহ্‌র রসূল! সর্বোত্তম ব্যক্তি কে? তিনি বললেন, খু ব্যক্তি যে তার জান ও মাল দিয়ে আল্লাহর 
পথে জিহাদ করে। সে ব্যক্তি বলল, তারপর কে? তিনি বললেন, তারপর হচ্ছে খু ব্যক্তি যে সবকিছু থেকে বিচ্ছিন 
হয়ে কোন নিভৃত উপত্যকায় তার প্রতিপালকের ‘ইবাদাতে মনোনিবেশ করে থাকে এবং লোকজনকে তার নিজ 
ক্ষতিকারক বিষয়াদি থেকে বাঁচায় । (ই.ফা. ৪৭৩৪, ই.সে. ৪৭৩৫) 


Wwww.waytojannah.com 


Contents 


8২০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 
ce ag Lh LOL US LA SS SE Lh Al Se By (pv-tVvAY 
CUB Gy hE BURT” SE ALY ig let OF OF Cel! 
৪৭৮২-(১২/...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) হতে এ 


সানাদে হাদীস বর্ণনা করেছেন, ‘রসূলুল্লাহ 3% বলেছেন : উপত্যকায় অবস্থানকারী লোক, তারপর ‘এ ব্যক্তি! 
তিনি বলেননি । (ই.ফা. ৪৭৩৫, ই.সে. ৪৭৩৬) 


te al Le ee “l nl Xe EB Cdl G5 5H 35 Be (AA) VAY 

th Ue Bl UR HE OD Fe SS bn UB BE A ID be BA ol be 
03 Bi Sy i os Se JS EIT LS oo CE Sc sd ee 
LH Lys EM SH Bla HB IS 5 ba 3s O° int ok be es oS a 


: GE BS) Ol tn OF oh Gh 

৪৭৮৩-(১২৫/১৮৮৯) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% বলেন : সর্বোত্তম জীবন হলো সে ব্যক্তির জীবন যে আল্লাহর পথে জিহাদের জন্যে ঘোড়ার লাগাম 
ধরে থাকে । শত্রুর উপস্থিতি ও শত্রুর দিকে ধাবমান হওয়ার শব্দ শুনামাত্র ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত বেরিয়ে 
পড়ে যথাস্থানে সে শত্রুকে হত্যা এবং নিজ শাহাদাতের সন্ধান করে। অথবা এ লোকের জীবনই উত্তম যে 
ছাগপাল নিয়ে কোন পাহাড় চূড়ায় বা (নির্জন) উপত্যকায় বসবাস করে আর যথারীতি সলাত আদায় করে, যাকাত 


দান করে এবং আমৃত্যু তার প্রভুর ‘ইবাদাতে নিমগ্ন থাকে । লোকটি কেবল মঙ্গলের মধ্যেই রয়েছে। 
(ই.ফা. ৪৭৩৬, ই.সে. ৪৭৩৭) 


AEA 


Me [a ~~ = 52 “4 0 5d Me ur ci bs MSIE Ce AYUY-EVYAE 
"UE, 55 08 A AE coh TS be UF hs bs Ey ey p55 of be Uh Gol sa 
SS YD DE EO oh te Lt 
৪৭৮৪-(১২৬/...) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আবূ হাযিম (রহঃ) হতে এ সানাদে অনুরূপ বর্ণিত 
হয়েছে। তবে তিনি (কুতাইবাহ্‌) বলেছেন, বা'জাহ্‌ ইবনু ‘আবদুল্লাহ ইবনু বাদূর ১5% 58 bn Rxs Al) 
এ শব্দের পরিবর্তে = 25৯ (৮ ২১১ = শব্দে ইয়াহইয়া থেকে ভিন্ন শব্দে বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৪৭৩৭, ই.সে. ৪৭৩৮) 
Es ES 156 IS HA A ATS AE al ER 8 3 ES Cprvy-tvAo 
sO on fe Ve fies ¥ Lt a hi. Se 2 m PEA TE EAE 
el 22 es BE ll Co SOA ol UF ce A AE of ES OP HT oh LL Le 
SE bn hh UN i LF pS 
৪৭৮৫-(১২৭/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... আবু 
হরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত হাদীসের অনুরূপ । এতে রয়েছে, এর (৮ ৯ এ! 
(ই.ফা. ৪৭৩৮, ই.সে. ৪৭৩৯) 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 8২১ 


LE OEY 51 TAD] HH CH Oi Gl -re 
৩৫, অধ্যায় : পরস্পর একজন অন্যজনকে হত্যা করে উভয় ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে 


El ue EES =! ue Ee IES oh ac “i y CA Ex OAM Ay EVAY 
Jes TASS AY) CAS ky co od i Song": U6 BEE all UD HEI of 


sie dL SEL Joy Se bl dso od i Sy UF 3d I GSS Uh on i 
SLL Un “je AD dace 8 BEG LLL coh 
৪৭৮৬-(১২৮/১৮৯০) মুহাম্মাদ ইবনু আবূ “উমার মানবী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাঘিঃ) থেকে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 38% বলেন : আল্লাহ তা'আলা এওঁ দু'ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন যাদের একজন অপরজনকে হত্যা 
করবে অথচ উভয়েই জান্নাতে প্রবেশ করবে। সাহাবীগণ বললেন, ত! কেমন করে হবে হে আল্লাহ্‌র রসূল 3? 
তিনি বললেন, এক ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে যাবে। তারপর আল্লাহ্‌ তা'আলা হত্যাকারীর প্রতি 
সদয় দৃষ্টি নিক্ষেপ করবেন এবং সে ইসলাম গ্রহণ করে ফেলবে এবং সেও আল্লাহর পথে জিহাদ করে শাহাদাত 
বর্ণ করবে। (ই.ফা. ৪৭৩৯, ই.সে. ৪৭৪০) 


be 89 BES 1 ES Hy ma LIAS AEE of 0 5 HBS (ee)- tVAY 
Abe LLY) We SED fl be Oe 
৪৭৮৭-(../..) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ, যুহায়র ইবনু হার্ব ও আবু কুরায়ব (রহঃ) ..... আবৃযু 
যিনাদ (রহঃ) হতে উঁক্ত সানাদে অনুক্ূপ বর্ণিত হয়েছে। (ই.ফা. ৪৭৪০, ই.সে. ৪৭৪১) 
Ub a of plik Co ae LOST GON EE EG ody Lh Le BE (pra) EVAR 
2h iy HEE ll JAD TEs Cie CAT KG BEE all JD be BOA Ho Ut 
Bh EL Ts Oe UG all J) GK 1h Boh UX TASS DAY CAST Hi 
CELL al Be SOS Be SLY od S30 ATI se 4 ss 


8৪৭৮৮-(১২৯/...) মুহাম্মাদ ইবনু রার্ফি' (রহঃ) ..... হাম্মাদ ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 38 থেকে অনেকগুলো হাদীস বর্ণনা করেন, তন্মধ্যে এটিও ছিল যে, 
রসূলুল্লাহ 3% বলেছেন : আল্লাহ তা'আলা এমন দু'ব্যক্তির জন্য হাসবেন যাদের একজন অপরজনকে হত্যা করবে 
অথচ তাদের উভয়েই জান্নাতে প্রবেশ করবে। সাহাবীগণ আরয করলেন, তা কেমন করে হবে হে আল্লাহ্র রসূল? 
তিনি বললেন, একজন নিহত হবে এবং জান্নাতে প্রবেশ করবে, তারপর আল্লাহ অপরজনের প্রতিও সদয় হবেন 
এবং তাকেও ইসলামের হিদায়াত দান করবেন। তারপর সেও আল্লাহর পথে জিহাদ করবে এবং শহীদ হয়ে 
যাবে। (ই.ফা. ৪৭৪১, ই.সে. ৪৭৪২) 


৫৭ 


Wwww.waytojannah.com 


Contents 


৪২২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


SB VAS SE ta GL-T 
৩৬. অধ্যায় : যে ব্যক্তি কোন কাফিরকে হত্যা করে নিজেও সঠিক পথে চলল 
Ee el En 15h OR 0 eS AL, rE Ne he BE (1A4/১T.)- £VYAA 
sb Ly “BE iat Y "UG BE ab EAS SDA of be 43h be Dd op SU 
1g Er 
৪৭৮৯-(১৩০/১৮৯১) ইয়াহ্‌ইয়া ইবনু আবূ আইয়ূব, কুতাইবাহ্‌ ও ‘আলী ইবনু হুজুর (রহঃ) ..... আবু 
হুরাইরাহ্‌ (রাঘিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ বু বলেছেন: কাফির এবং তার হত্যাকারী (মু'মিন) কখনও জাহান্নামে 
একত্রিত হবে না। (ই.ফা. ৪৭৪২, ই.সে. ৪৭৪৩) 
be Hoe 02 ATO) lg NA GELY Hf ESS LD oe LA Ee BS (priya. 
EUG J BE SBE sl ILD OF U8 EIA ff be fl be pe GS SR 
SE BRS FE taga "UB AN ISD Gh tal AY CAS Le 
8৭৯০-(১৩১/...) ‘আবদুল্লাহ ইবনু ‘আওন হিলালী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: এমন দু'ব্যক্তি জাহান্নামে একত্রিত হবে না যে, একের উপস্থিতি অন্যকে ব্ব্রিত 
করে। তখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্র রসূল 5%! কারা এ দু'ব্যক্তি? তিনি বললেন, সে মু'মিন ব্যক্তি যে 
কোন কাফিরকে হত্যা করেছে তারপর নিজে ন্যায় পথে চলেছে। (ই.ফা. ৪৭৪৩, ই.সে. 8৭88) 
ixiniy 4d a ob LiLay Sh LL - Lh 
৩৭. অধ্যায় : আল্লাহর পথে দানের ফাযীলাত ও তা বর্ধিত হওয়া 
el be LS oF Cae UST LAG Al 2 GEL ES Oaarpryy-tva) 
UB all Gils od 25h UB Lehi Hi I) 0 UN LAAN 22 of be GE ie" 
hse Uk BL BL LB Es BE al I 
৪৭৯১-(১৩২/১৮৯২) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী (রহঃ) ..... আবূ মাস‘উদ আনসারী (রাষিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, একদা এক ব্যক্তি একটি উট্‌নী লাগামসহ নিয়ে এসে বলল, এটা আল্লাহর পথে (দান 
করলাম) ৷ তখন রসুলুল্লাহ 3% বললেন : এর বিনিময়ে কিয়ামাতের দিন তুমি সাতশ’ উট্নী লাভ করবে যার 
প্রত্যেকটি লাগামসহ হবে। (ই.ফা. ৪৭৪৪, ই.সে. ৪৭৪৫) 
as LE SC 5 be Ed i El eee EET EL (fj £Y৭া 
Ly) Ee ‘LP cp LASS dS EL - EE REE EA 


৪৭৯২-(../...) আৰূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও বিশ্র ইবনু খালিদ (রহঃ) ..... আ'মাশ (রহঃ) হতে উক্ত 
সানাদে বর্ণনা করেন। (ই.ফা. ৪৭৪৫, ই.সে. ৪৭৪৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৪২৩ 


SE AL db SY b 589 35 rag A Jai gh GIB LD) Sah ol - -YA 

৩৮. অধ্যায় : আল্লাহর রাহের মুজাহিদগণকে বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং তাদের 
| পরিবারবর্গের দেখা-শুনা করার ফাযীলাত 

2 oN BN 2 a CH ES Hs es of C3 8 SH ES (narpirry- Eva 
UE JE gL BALL of LP LAE pe of OF LEY op Ale ff CES 1 
ba ce A Uf adh U0 GORD U8 ie Cn U8 AG at OR BED 
spl al Beil 5 cB tre BE 3 J Ub las 
৪৭৯৩-(১৩৩/১৮৯৩) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ 
মাসউদ আনসারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা এক লোক নাবী 3%-এর কাছে উপস্থিত হয়ে 
বললেন, “আমার বাহন হালাক হয়ে গেছে, আপনি আমাকে একটি বাহন দিন।” তিনি বললেন : আমার কাছে 
তো তা নেই । সে সময় এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল! আমি এমন এক ব্যক্তির সন্ধান তাকে দিচ্ছি, যে 


তাকে বাহন দিতে পারে। রসূলুল্লাহ 3% বললেন : যে ব্যক্তি কোন ভাল ‘আমালের পথ প্রদর্শন করে, তার জন্যে 
সাম্যের মাধ আদার ররাছে। ফেক: ৪৭৪৬, ই.সে. ৪৭৪৭) 


AS: (9 6 ~~ dd EE Uo El cml < [8 sa ES, (fe) £VAE 
2s 
Hs OG GUS GN Le US pl) 0 LOL SC Ht te bp 0 Ls Gl 
sy Ie ac Yl ur 


৪৭৯৪-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, বিশ্র ইবনু খালিদ ও মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... আ'মাশ 
(রহঃ) উক্ত সানাদে বর্ণনা করেন। (ই.ফা. ৪৭৪৭, ই.সে. ৪৭৪৮) 


ch ES AL th ES UG ie GG AES of 0 8 A ES (aatpry-tvao 

GS Als tp MA ES 50s BS —4j bil, gl 3 8 A ES Cc ML od te 
"OG el TS A UD GIG El te cs Of LC 8 ud ge cy 
5 el U5 a Sb BE sh UL LY UR EE cn nd KG ES Sb SM 
EG ps is mS Y AVG US AE GS V3 CS Gl abl L5G UG 5 a SIS 


৪৭৯৫-(১৩৪/১৮৯৪) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ বাক্র ইবনু নাফি‘ (রহঃ) ..... আনাস ইবনু 


মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, আসলাম গোত্রের জনৈক যুবক বলল, হে আল্লাহ্‌র রসূল! আমি যুদ্ধে যেতে চাই 
অথচ আমার কাছে যুদ্ধোপকরণ বলতে কিছুই নেই । তখন তিনি বললেন, অমুকের কাছে যাও, সে যুদ্ধের জন্য 
সজ্জিত হয়েছিল; কিন্তু পরে রোগাক্রান্ত হয়ে পড়ে । তখন সে ব্যক্তি তার কাছে গেল এবং বলল, রসূলুল্লাহ 3% 
আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন, আপনি যেন সেসব যুদ্ধ সামগ্রী আমাকে দিয়ে দেন যার দ্বারা আপনি 
নিজে সজ্জিত হয়েছিলেন। তখন সে ব্যক্তি (সম্ভবতঃ তার স্ত্রীকে লক্ষ্য করে) বলল, হে অমুক! আমি যে যুদ্ধের 


Wwww.waytojannah.com 


Contents 


8২৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


সাজে সজ্জিত হয়েছিলাম তা একে দিয়ে দাও এবং তার মধ্য থেকে কিছুই রেখে দিও না। আল্লাহর কসম! তার 


সামান্যতম অংশও যেন তুমি রেখে না দাও তাহলে আল্লাহ তাতে তোমাকে বারাকাত দান করবেন। 
{ই.ফা. ৪৭৪৮, ই.সে. ৪৭৪৯) 


ces 0 COST ats of 5 alan 3 oxo Se Boy Casepnrej- vas 
CTE ELBE TOES 
” GES Aanld 
৪৭৯৬-(১৩৫/১৮৯৫) সা‘ঈদ ইবনু মানসূর ও আবূ তাহির (রহঃ) ..... যায়দ ইবনু খালিদ জুহানী (রহঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 বলেছেন: ঘে ব্যক্তি আল্লাহর পথে কোন গাজীকে যুদ্ধসাজে সন্জিত করে দিল, 
সেও জিহাদ করলো, যে ব্যক্তি কোন গাজীর অনুপস্থিতিতে তার পরিবারবর্গের দেখাশুনা করলো, সেও জিহাদই 
করলো । (অর্থাৎ, সেও জিহাদকারীর সমান সাওয়াব লাভ করবে) (ই.ফা. ৪৭৪৯, ই.সে. ৪৭৫০) 
ts ED 5 ut চ BE CARD 5 Hh ES (pry-tvay 
FT PCE 
৪৭৯৭-(১৩৬/...) আৰু রাবী‘ যাহরানী (রহঃ) ..... যায়দ ইবনু খালিদ জুহানী (রাখিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আল্লাহর নাবী 3 বলেছেন: যে ব্যক্তি আল্লাহর রাহে জিহাদকারী কোন গাজীকে যুদ্ধসাজে সজ্জিত করে 
দিল সেও জিহাদই করলো, আর যে ব্যক্তি কোন গাজীর অনুপস্থিতিতে তার পরিবার-পরিজনের পরিচর্যা করলো, 
সেও জিহাদই করলো । (ই.ফা. ৪৭৫০, ই.সে. ৪৭৫১) 
৬০ HE EA 2 se Le EE AE) EE a5 5) ত, (AMYNTVYTEVAA 
bs S55 BE a I 0 GSD 2 of CF Gl da nme Hl ES RE Ch AS 
UE ASV UAT CH ioe Sa JE Bn OES 8 
৪৭৯৮-(১৩৭/১৮৯৬) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু সাঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত যে, একদা 


রসূলুল্লাহ 38% হুযায়ল বংশের অন্তর্ভুক্ত বানু লিহ্‌ইয়ান গোত্রের বিরুদ্ধে একটি বাহিনী পাঠান। তখন তিনি বলেন, 


প্রতি দু'ব্যক্তির একজম যেন বাহিনীতে যোগদান করে, তবে সাওয়াব তারা দু'জনেই লাভ করবে। 
{ই.ফা. ৪৭৫১, ই.সে. ৪৭৫২) 


8-2 Se OF ad dal te UA Oak 1 BO SH; (fejrtvad 
GI en Hf ES Ged ls am Si chs be LA ES Ss of Cis 
is ES EE ANIA 


৪৭৯৯-(../...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ...,. আবু সাঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
ধু একটি বাহিনী পাঠান । অবশিষ্ট হাদীস পূর্বরূপ । (ই.ফা. ৪৭৫২, ই.সে. ৪৭৫৩) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 8২৫ 


be CUS te cng OF a A IE UE OL GEL ESS Cfo) thee 
Ale LY ig as 
৪৮০০-(../...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... ইয়াহ্‌ইয়া (রহঃ) হতে এ সানাদে অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪৭৫৩, ই.সে. ৪৭৫৪) 
EN Lh See AOS as LA Le EES Lol Lh Sn BSS (Capra EAe 
9 Go ml of 2 8d Lk Ged la en of GB be E> 0 OFS bk 
EDI Gs 8 sell 5 Br USD GD Sn EDI UUM oh od So FE al US) 
“EA Al as s ia US 5, As al ss 
৪৮০১-(১৩৮/...) সাঈদ ইবনু মানসূর (রহঃ) ..... আবূ সা'ঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত যে, একদা নাবী 
3% লিহ্‌ইয়ান গোত্রের বিরুদ্ধে একটি বাহিনী পাঠান। তখন তিনি বললেন, প্রতি দু'ব্যক্তির মধ্যে একজনকে 
অবশ্যই যুদ্ধে বেরিয়ে যাওয়া উচিত, তারপর তিনি বাড়ীতে অবস্থানকারীদেরকে বললেন, তোমাদের মধ্যকার যে 
কেউ যুদ্ধে গমনকারীর পরিবার-পরিজন ও তার সহায়-সম্পদের দেখাশুনা করবে সেও যুদ্ধে গমনকারীর অর্ধেক 
সাওয়াব লাভ করবে। (ই.ফা. ৪৭৫৪, ই.সে. ৪৭৫৫) 


coeds 2 


Od HEE On lS CAE pL LA Gb - ah fh 

৩৯. অধ্যায় : মুজাহিদদের রমণীদের পবিত্রতা এবং তাতে খিয়ানাতকারীদের পাপ 

he oh Lk ie OL te Ss ES As ol 09 DS Hf EES, (raavpira)y- EAs 
8S sel ce Osa pls HA" FE Al 3D UB J cdl be SSL 5 UL Le 
FSH YY pod SA Al od CAE on HED Hl Cael bn PD on Us peel 
Eb US US Ce ale Low SSL aL 
৪৮০২-(১৩৯/১৮৯৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... বুরাইদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, মুজাহিদদের রমণীদের ইজ্জত রক্ষা বাড়ীতে অবস্থানকারীদের জন্যে তাদের মাতাদের ইজ্জতের তুল্য । 
বাড়ীতে অবস্থানকারী যে ব্যক্তিই কোন মুজাহিদের পক্ষে তার পরিবার বর্গের দেখাশুনার দায়িত্বে থাকে এবং তাতে 
সে কোনরূপ খিয়ানাত বা বিশ্বাস ভঙ্গ করে, কিয়ামাতের দিন সে মুজাহিদকে তার সম্মুখে দাড় করানো হবে এবং 
সে তার খিয়ানাতকারীর নেক ‘আমাল থেকে যে পরিমাণ ইচ্ছা নিয়ে যাবে। তোমাদের ধারণা কী? (অর্থাৎ, সেকি 

আর কম নেবে? সমুদয় সাওয়াবই সে কেড়ে নিয়ে যাবে।) (ই.ফা. ৪৭৫৫, ই.সে. ৪৭৫৬) 

BA of Lie oe Cale BS HG 3 BE GD 5 BS FSD tod t Ae 

GIB DD ci FEL 3 ~J8 J5 43 Ue SL OH oe 


৪৮০৩-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... বুরাইদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী 3% 
বলেছেন: বাকী অংশ সাওরী (রহঃ)-এর হাদীসের অনুরূপ । (ই.ফা. ৪৭৫৬, ই.সে. ৪৭৫৭) 


WwwwW.waytojannah.com 


Contents 
৪২৬ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
lies da of LEE Le i Lo LULL GEL Osa Lh x ESS (ft) -EAe 
Sk Ub UE BEE all J CY CEN on Cit Ce SLL tom SSS acyl 
৪৮০৪-(১৪০/...) সা‘ঈদ ইবনু মানসূর (রহঃ) ..... ‘আলকামাহ্‌ ইবনু মারসাদ (রহঃ) হতে এ সানাদে 
হাদীস রিওয়ায়াত করেন, তিনি আরও রিওয়ায়াত করেন যে, মুজাহিদকে বলা হবে তুমি তার নেক ‘আমাল থেকে 


যে পরিমাণ ইচ্ছা নিয়ে নাও। এ কথাটি বলে রসূলুল্লাহ 3% আমাদের দিকে তাকালেন এবং বললেন, তোমাদের 
কী ধারণা? (মুজাহিদ কি তখন তার কোন সাওয়াব আর বাকী রাখবে?) (ই.ফা. ৪৭৫৭, ই.সে. ৪৭৫৮) 


Cs oF ah byt GU -t. 
৪০. অধ্যায় : ওযরথস্ত ব্যক্তিদের থেকে জিহাদের আবশ্যকতা নিষ্পতিত হওয়া 
Ge: JG - Ed oy bil — OE 3 EEL Ell Ly LL GES Onanapier)-tAso 
seth SSL V) ES ok SLU I ale Bf GEL of be kes ss kt C9 Le 
HE a Ek ke si, SUA 1 BEE ad J Al (ln ds 8 UST Coieydl i 
{UL Ad DE mead Cn bse GAY) SS I rs 
EE J} SM 3 8 el SA A) 0 BD be AD Gb Ils { es UN 
Bobs oF ld br hn SY 8 tl JE, si Ss Bas Cajal x Cosin 
Sl 0 AL be 
৪৮০৫-(১৪১/১৮৯৮) মুহাম্মাদ ইবনু মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আবূ ইসহাক্‌ (রহঃ) 
হতে বর্ণিত যে, তিনি বারা (রাযিঃ)-কে কুরআন মাজীদের আয়াত : “মু'মিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে ও 
যারা আল্লাহর পথে জিহাদ করে তারা সমান নয়" সম্পর্কে বলতে শুনেছেন, রসুলুল্লাহ 3% যায়দ (রাযিঃ)-কে 
একটি হাড় নিয়ে আসতে আদেশ করলেন এবং তিনি তাতে তা লিখলেন। তখন ইবনু উম্মু মাকতুম (রাযিঃ) তার 
(অন্ধত্বের) ওযর সম্পর্কে অনুযোগ করলেন। এ বিষয়ে নাযিল হলো : “মু'মিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ 
ঘরে বসে থাকে তারা সমান নয়।” 
শু'বাহ্‌ (রহঃ) বলেন, আমার কাছে সা'দ ইবনু ইব্রাহীম বর্ণনা করেছেন এক ব্যক্তি সূত্রে তিনি যায়দ (রহঃ) 
হতে এ আয়াত সম্পর্কে “যারা বসে থাকে তারা সমান নয়।” বাকী হাদীস বারা (রাযিঃ)-এর হাদীসের অনুরূপ । 


ইবনু বাশ্শার তাঁর বর্ণনায় বলেছেন, সা‘দ ইবনু ইব্রাহীম (রহঃ) তার পিতা থেকে তিনি এক ব্যক্তি থেকে তিনি 
যায়দ ইবনু সাবিত (রাযিঃ) থেকে । (ই.ফা. ৪৭৫৮, ই.সে. ৪৭৫৯) 


sl of EL Hf ED xm Le ky OH ES LK 3 BS (phen-tAt 
3 PE TARE SET ON EE CEE 
৷ cs 2) cL Ee Ho ks Cone fll or Cfo EE et YY dy El U5 
৪৮০৬-(১৪২/...) আবু কুরায়ব (রহঃ) ..... বারা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন $১ ১ 


৯৮%) (১ 052)। আয়াত নাযিল হলো, তখন ইবনু উম্মু যাকত্ম (রাযিঃ ) সে ব্যাপারে তার (রসূলুল্লাহ 3ু- 


এর) সঙ্গে আলাপ করলেন। তখন নাযিল হলো ৷ ৮191 32 অৰ্থাৎ, যাদের কোন ওযর নেই। 
(ই.ফা. ৪৭৫৯, ই.সে. ৪৭৬০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৪২৭ 


Sl I 295 GU -t1\ 
8১. অধ্যায় : ET SE annie EEE 

Gal ag A Lil, ~ Mn LNs Ee) IE CL ss ES (AAA Ev) EA Y 
lb Ld a OU TRG LY ad UO GUS ORD U8 U4 HE ee G8 be UL 
AEs BE LD ORD U8 3 MS ob UH CS BE Bo BS I 
৪৮০৭-(১৪৩/১৮৯৯) সা‘ঈদ ইবনু ‘আমূর আশ'আসী ও সুওয়াইদ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ‘আম্র (রহঃ) 
হতে বর্ণিত যে, তিনি জাবির (রাযিঃ)-কে বলতে শুনেছেন, এক ব্যক্তি (এসে) বলল, হে আল্লাহ্‌র রসূল! আমি যদি 
(আল্লাহর..রাস্তায়) নিহত হই তবে কোথায় থাকবো। উত্তরে তিনি (ষ্ঠ) বললেন, জান্নাতে । লোকটি তখন তার 
হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধে প্রবৃত্ত হলো, অবশেষে শহীদ হলো। সুওয়াইদ (রহঃ)-এর বর্ণনায় 

আছে, উ্‌দ যুদ্ধের দিন এক ব্যক্তি নাবী 3ু-কে বলল। (ই.ফা. ৪৭৬০, ই.সে. ৪৭৬১) 

ue sy “ ue 0) oe Fe Kl ES Ls x ES FLEA (Of E)-EAA 
7 i Be eat ci Sl Bc HE a dl wl oh bn OH U8 oh 
be On - Ed of be OD 20 U8 0 oo GE df be UD be - O53 OH 
' BR UE CE BE LE ALS Pee fy 2d Yad yds 8 - La 
" 1S nhs US ES Ce 


৪৮০৮-(১৪৪/১৯০০) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... বারা (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, 
বানু নাবীতের এক ব্যক্তি নাবী ¥ু-এর নিকট এলো । তিনি বলেন, আহ্‌মাদ ইবনু জানাব মিস্‌সীসী (রহঃ) ..... 


বারা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আনসারদের অন্তর্ভুক্ত একটি কবীলা বানূ নাবীতের এক ব্যক্তি আসলো 
এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং আপনি তাঁর বান্দা ও রসূল । তারপর সে 
অগ্রসর হলো এবং যুদ্ধে প্রবৃত্ত হলো । এমনকি শেষ পর্যন্ত সে শহীদ হলো। তখন নাবী 3% বললেন, সে খুবই 
সহজ কাজ করলো তবে তাকে প্রচুর সাওয়াব দেয়া হয়েছে। (ই.ফা. ৪৭৬১, ই.সে. ৪৭৬২) 


SD 0 LOX, A AE URS Sal of SB Ll 3G Hf ES O0p0)- A. 

- Pll Of hg — CU ES uli) C3 A BS i — LOE peli, - AL ty Ke 
EEUU of De ala Ce Db Ue HLS BE all JAD SH IE AL 0 df te li te 
Cl EE UG SLs OAS EC GY UU HE A ID GES GE Sih BC 
U0) B33 Be CEH yas I US VA ty + UE LG Be sl J ESS 
RE A ILO GEG TAL Pik OE YY UEDA Gb 8 oO 8 Sls 
dl CA Sr BE sh JD JE OLD ES DS cd SS LL 
TAL We 2 od 10 BE A ILD UB OLY UG LUKE ps 


Wwww.waytojannah.com 


Contents 


৪২৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


"04 tN, cpl Ws oe ad 34D GG fA 0 IE U5 Ub a 
Yj ad JD U aly Y UB dd co dey bn HE sl 14 5. Os 
SOE bie Ho TS SR in A EAL GH ie Si 00 Wb dae | 

So EG yal te 2 OK Ly Ah - iN - HHS Mon SAK so 

৪৮০৯-(১৪৫/১৯০১) আবূ বাক্র ইবনু নায্র ইবনু আবূ নায্র, হারুন ইবনু ‘আবদুল্লাহ, মুহাম্মাদ ইবনু 
রাফি‘ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাখিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 
বুসায়সা (রাযিঃ)-কে আবূ সুফ্‌ইয়ানের বাণিজ্যিক কাফিলার গতিবিধি লক্ষ্য করার জন্যে পাঠান। তারপর তিনি 
ফিরে আসলেন। তখন আমি ও রসূলুল্লাহ 3% ছাড়া ঘরে আর কেউই ছিল না। রাবী বলেন, আমি স্মরণ করতে 
পারছি না, তিনি (আনাস) নাবী ধু-এর কোন সহধর্মিণীর কথাও বলেছেন কি-না । এরপর তিনি সমুদয় ঘটনা 
বর্ণনা করলেন। অতঃপর বললেন, রসূলুল্লাহ 3% বের হলেন এবং (লোকজনকে লক্ষ্য করে) তিনি বললেন, আমি 
দুশমনের খৌজে বের হচ্ছি। যার সওয়ারী মওজুদ আছে সে যেন আমাদের সঙ্গে সওয়ার হয়ে যায়। তখন 
কিছুলোক মাদীনার উপরাঞ্চল থেকে তাদের সওয়ারী নিয়ে আসার অনুমতি চাইলেন । তখন তিনি বললেন, না; 
কেবল যাদের সওয়ারী প্রস্তুত আছে তারাই যাবে। তখন রসূলুল্লাহ সন এবং তীর সাহাবীগণ রওনা করলেন এবং 
মুশরিকদের পূর্বেই বদরে গিয়ে পৌছলেন। এর পরপরই মুশরিকরা এসে পৌছলো । তখন রসূলুল্লাহ 3% বললেন, 
তোমাদের কেউ যেন কোন ব্যাপারে আমার অগ্রবর্তী না হয়, যতক্ষণ না আমি তার সামনে থাকি। এরপর 
মুশরিকরা নিকটবর্তী হলো। তখন রসূলুল্লাহ 3% বললেন, তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও যার প্রশস্ততা 
আসমান ও যমীনের প্রশস্ততার মত । রাবী বলেন, ‘উমায়র ইবনু হুমাম আনসারী (রাখিঃ) জিজ্ঞেস করলেন, হে 
আল্লাহ্‌র রসূল! জান্নাতের প্রশস্ততা কি আসমান ও যমীনের প্রশস্ততার ন্যায়? তিনি বললেন, হ্যা । ‘উমায়র বলে 
উঠলেন, বাহ্‌, বাহ্‌, কী চমৎকার! তখন রসূলুল্লাহ 3% বললেন, বাহ্‌, বাহ্‌, বলতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো 
হে? তিনি বললেন, হে আল্লাহ্‌র রসূল! বরং আল্লাহর কসম! আমি তার অধিবাসী হওয়ার আশায়ই এরূপ বলেছি। 
তখন তিনি বললেন, তুমি নিশ্চয়ই তার অধিবাসী (হবে) । রাবী বলেন, তারপর তিনি তার তূণ থেকে কয়েকটি 
খেজুর বের করলেন এবং তা খেতে লাগলেন। তারপর বললেন, আমি যদি এ খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত 
বেঁচে থাকি তবে তাও হবে এক দীর্ঘ জীবন। রাবী বলেন, তারপর তিনি তাঁর কাছে রক্ষিত খেজুরগুলো ছুঁড়ে 
ফেলে দিলেন তারপর জিহাদে প্রবৃত্ত হলেন এমনকি শেষ পর্যন্ত শহীদ হলেন। (ই.ফা. ৪৭৬২, ই.সে. ৪৭৬৩) 


5 05 - AY blr, - Mas 0 EE, all 3 Gh os BL (a.v/Vea)yc AY. 

© pf 58h i Gh 8 of Uo ol UG oof be UAL ts Dh CAT Gs I Us 

DE coi oh A { 9 RE UMD 6 058 5 ৯3 ‘2s “i EE Ee 

U8 x5 UG A U8 HE Al ILD Ci SAU OB Ll SO OA gil 

4 Ck Gd od Ss oe BEG Le LEB Oia SE IH 8 0d A 
EES 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 8২৯ 


[AL 0 ol te ch GS SS Eo ie Gs 0 ty Sok GS vip svy- 5A) 
HD bmi pad Co Ary Tk Gls Joy ie tn of 15 FE a LL 0 
Ae 1S, Os Gy OLS CH LR HOA ME bos HH Ad J Kai 
Hd IDA Sad RS FE 3 OSL Anh UES AL of Sah pUd inns 
Gh SU 5 UE Ce Ld sl 1G EC LAG 0 OS AE ad 1nd ped BE ‘a 
UA J BE ply Lol i on UR UA BS ls - U6 ls ay de 
U3 be El Held 16 Ley 1965S 68) BY scaly HE sl I I dh Cy Sh 

৪৮১১-(১৪৭/৬৭৭) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, কতিপয় 
লোক নাবী $%-এর কাছে এসে বলল, আমাদের সঙ্গে এমন কিছু লোক দিন যারা আমাদেরকে কুরআন এবং 
সুন্নাহ্‌ শিক্ষা দেবেন। তখন তিনি আনসারদের সত্তর ব্যক্তিকে তাদের সাথে পাঠালেন। তাদেরকে কুররা (কারী 
সমাজ) বলা হতো । এঁদের মধ্যে আমার মামা হারামও ছিলেন। তারা কুরআন তিলওয়াত করতেন এবং রাত্রে এর 
অর্থ অনুধাবন ও শিক্ষায় নিমগ্ন থাকতেন, আর দিনের বেলায় জলাশয়ে গিয়ে পানি এনে মাসজিদে রাখতেন এবং 
কাঠ সংগ্রহ, করে তা বিক্রি করে বিক্রি লক্ধ অর্থে সুফ্‌ফাবাসীগণ এবং নিঃস্ব ফকীরদের জন্যে আহার্য সামগ্রী ক্রয় 
করতেন। এঁদেরকেই নাবী 8% তাদের সঙ্গে পাঠিয়েছিলেন। ওরা তাঁদের উপর আক্রমণ করলো এবং তারা গন্ত 
ব্যস্থলে পৌছার পূর্বেই তাদেরকে হত্যা করলো। তখন তীরা বললেন, হে আল্লাহ! আমাদের পক্ষ থেকে আমাদের 
নাবীর নিকট সংবাদ পৌছিয়ে দিন যে, আমরা আপনার সন্নিধানে পৌছে গিয়েছি এবং আপনার প্রতি সম্তুষ্ 
রয়েছি। আর আপনিও আমাদের প্রতি সন্তুষ্ট রয়েছেন। রাবী বলেন, এক লোক আনাস (রাযিঃ)-এর মামা হারাম 
(রাযিঃ)-এর পিছন দিক দিয়ে এসে বর্শা দিয়ে বিদ্ধ করে হত্যা (শহীদ) করে দিল। হারাম (রাযিঃ) বলে উঠলেন, 
কা'বার প্রভুর কসম! আমি সাফল্যমণ্ডিত হয়েছি। তখন রসূলুল্লাহ 38 তার সাহাবীগণকে লক্ষ্য করে বললেন, 
তোমাদের ভাইগণ নিহত হয়েছেন। আর (অন্তিম মুহূর্তে) তারা বলেছেন, হে আল্লাহ! আমাদের নাবীকে সংবাদ 
পৌছিয়ে দিন যে, আমরা 'আপনার সন্নিধানে পৌছে গেছি এ অবস্থায় যে, আমরা আপনার প্রতি সম্ভষ্ট আর 
আপনিও আমাদের প্রতি সন্তুষ্ট । (ই.ফা. ৪৭৬৪, ই.সে. ৪৭৬৫) 


U8 :U6 sul te Toll 2 HLL Be i Es 52 2 a Ef (Yara) £AYY 
Ses et I US Se SS J VS BE 3 JL ESS Hs SL he Vd 
৫৮ 

WwwwW.waytojannah.com 


Contents 


goo সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


Cel ud GH HE sh A Ee SF TCA ee 5 AT Uf te Cb BG sb OS) 
A ts Se ELL UG AL BEE A JAD Ea Sh US - UE Uk 0 OG — J 
0-H - U5 AL Fl Bh dl Wy O80 6 0 GOSS IS 
ci Sf oe LA CI - U8 By Bly Hn OF bn UES Emp 58 SG 
SB | Al ip Ch Son 
Ly DEES te His HS ok be Hid Sie Ah 1 Che UG) Noh CT 

SE do 28 CL C5 LAG UE (vr: vr a9) COs 
৪৮১২-(১৪৮/১৯০৩) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আনাস (রাধিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমার 

যে চাচার নামানুসারে আমার নামকরণ করা হয়েছে সে আনাস (রাধিঃ) রসূলুল্লাহ 3-এর সঙ্গে বদরের যুদ্ধে 
শরীক হতে পারেননি । রাবী বলেন, এটা ছিল তার জন্যে অত্যন্ত বেদনাদায়ক ৷ তিনি (প্রায়ই) বলতেন, রসূলুল্লাহ 
3% প্রথম যে যুন্ধটি করেছিলেন, তাতে আমি শরীক হতে পারলাম না। এরপর যদি আল্লাহ তা'আলা আমাকে তার 
কোন যুদ্ধ প্রত্যক্ষ করার সুযোগ দান করেন তাহলে আমি কী করি তা আল্লাহ দেখবেন। রাবী বলেন, এর বেশী 
কিছু বলতে তিনি ভয় পেতেন । তারপর উহুদ যুদ্ধের দিন তিনি রসূলুল্লাহ $8-এর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেন। 
রাবী বলেন, সাদ ইবনু মুআয (রাযিঃ) যখন অগ্রসর হলেন তখন আনাস (রাধিঃ) তাঁকে লক্ষ্য করে বললেন, হে 
আবু 'আম্র! কোথায় (যাচ্ছো)? আহা! জান্নাতের স্বাণ আমি উহুদ প্রান্ত থেকে পাচ্ছি। রাবী বলেন, তারপর তিনি 
কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন এমন কি শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন। রাবী বলেন, তারপর তাঁর মৃত 
লাশে আশিটিরও অধিক তরবারি, বর্শা ও তীরের চিহ্ন পাওয়া যায়। রাবী আনাস (রাযিঃ) বলেন, তার বোন এবং 
আমার ফুফু রুবাইয়্য' বিনতু নায্র (রাধিঃ) বলেন, (শহীদের ক্ষত-বিক্ষত দেহের) কেবল তীর আঙ্গুলের জোড়া 
দেখেই তাকে আমি সনাক্ত করেছি। (অন্য কোন পরিচয়ই অবশিষ্ট ছিল না।) তখন আয়াত নাযিল হলো : “এরা 
হচ্ছে সেসব ব্যক্তি, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে দেখিয়েছে। তাদের কেউ অঙ্গীকার ইতোমধ্যেই 
পূরণ করে ফেলেছে, আর কেউ তার প্রতীক্ষায় রয়েছে। তারা মোটেই পরিবর্তিত হয়নি”- (সূরা আহযাব ৩৩ : ২৩) । 
রাবী বলেন, সাহাবীগণ মনে করতেন যে এ আয়াতটি তার এবং তার সঙ্গী-সাথীদের সম্পর্কেই নাযিল হয়েছিল। 


| (ই.ফা. ৪৭৬৫, ই.সে. ৪৭৬৬) 
AD dal cob S88 GE Lh A ks OGD SHE ta GL -tY 
৪২. অধ্যায় : যে আল্লাহর কালিমা সমুন্ত করার উদ্দেশে যুদ্ধ করে সে আল্লাহর পথের মুজাহিদ 
Loe Bie YG SE 3 Bly — UE ONS cE CLS BS On sp ey tA 


9) Gol ge SH EBS U8 cd Uf sas U8 Ba 0 se Ue At He Rel 


se eee 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৪৩১ 


৪৮১৩-(১৪৯/১৯০৪) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... আবূ মূসা আশ‘আরী (রাযিঃ) 
হতে বর্ণিত যে, তিনি বলেছেন, জনৈক বেদুঈন নাবী 3%-এর খিদমাতে উপস্থিত হয়ে আর্য করলো, হে আল্লাহ্‌র 
রসূল 3%! এক ব্যক্তি গনীমাত লাভের জন্য যুদ্ধ করে, অন্য এক ব্যক্তি যুদ্ধ করে স্মরণীয় হওয়ার জন্যে, আর এক 
ব্যক্তি যুদ্ধ করে নিজের উচ্চমর্যাদা প্রদর্শনের জন্যে । এগুলোর মধ্যে কোন্‌টি আল্লাহর পথে বলে গণ্য হবে? তখন 
রসূলুল্লাহ 3% বললেন, যে ব্যক্তি আল্লাহর কালিমা সমুন্নত করার উদ্দেশে যুদ্ধ করে সে ব্যক্তিই আল্লাহর পথে (যুদ্ধ 
করে) । (ই.ফা. ৪৭৬৬, ই.সে. ৪৭৬৭) 


8 635 Ls Loy pal SF SEs as bis Te of tS EES, (..foyr EA) 
OO ne fe S52 pea ge Re A GE a I CR Gd 


« SG aly USD I cal dle SS tf 0 BE Be IE BO & J) cr LAG al 


L +h Bie HACE an A Lk tll Hite 

৪৮১৪-(১৫০/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু 

‘আলা (রাযিঃ) ..... আবূ মূসা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রসূলুল্লাহ 3%-কে প্রশ্ন করা হলো, যে 

_ ব্যক্তি বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করে, যে ব্যক্তি গোত্রের স্বার্থ রক্ষার জন্য যুদ্ধ করে, যে ব্যক্তি লোক দেখানোর 

উদ্দেশে যুদ্ধ করে এগুলোর মধ্যে কোন্টি আল্লাহর রাস্তায় যুদ্ধ (বলে গণ্য হবে)? তখন (জবাবে) রসূলুল্লাহ 3% 

বললেন, যে ব্যক্তি এ উদ্দেশে যুদ্ধ করে যে, আল্লাহর বাণী সমুন্নত হবে, (কেবল) সে আল্লাহর রাস্তায় (বলে গণ্য 
হবে) । (ই.ফা. ৪৭৬৭, ই.সে. ৪৭৬৮) 


be B55 be LLYN GES Ung 1h se US DY 5 SEL HES (.....)-fAlo 
Ae SSIES be BE 3 2 U0 GCG BE a UL CH ae oof 
৪৮১৫-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা 


রসূলুল্লাহ 3%-এর কাছে এলাম এবং আরয করলাম, হে আল্লাহ্‌র রসূল! আমাদের মধ্যকার এক ব্যক্তি বীরত্ব 
ছা কচ হা মগজ ৪৭৬৮, ই.সে. ৪৭৬৯) 


৮ Js off be Del ie ne UE Gal] th GEL Boy (per EA 

CEH UO tO 

USE HE i U8 ~ UG OE SY a Ls - HUD 3 U8 Ls BE ie 
AD das ob S88 Gl on all ok 


৪৮১৬-(১৫১/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ মূসা আশ'আরী (রাযিঃ) হতে বর্ণিত যে, এক 
ব্যক্তি রসূলুল্লাহ 38%-কে আল্লাহর পথে যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করলো। তখন সে ব্যক্তি বলল, এক ব্যক্তি ক্রোধের বশে 
যুদ্ধ করে এবং গোত্রের টানে যুদ্ধ করে। তখন তিনি তার দিকে মাথা তুলে তাকালেন। তীর এ মাথা তোলা শুধু 
এজন্যেই ছিল যে সে লোকটি দণ্ডায়মান অবস্থায় ছিল। তিনি বললেন, যে ব্যক্তি এজন্যে যুদ্ধ করে যে, আল্লাহর 
বাণী সমুন্নত হবে, কেবল সে আল্লাহর রাহে (যুদ্ধ করে) (ই.ফা. ৪৭৬৯, ই.সে. ৪৭৭০) 


Wwww.waytojannah.com 


Contents 
৪৩২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


TE SAE BLN UN I Ca ly ~ tr 

8৩. অধ্যায় : লোক দেখানো এবং খ্যাতির উদ্দেশে যে যুদ্ধ করে সে জাহান্নামের যোগ্য হয় 

A HR bi We eo ty ME ES LAO Ss C3 BS BS (va. ‘0/Nov)-£AYV 
EF UY pl onl 5 UREA od oo ll SEO CG os DA be Lag tr bd 
ts i pl SY 105% BE 2 UL Chas fo US HE al J) on Ra bys Bs 
pL GD yg CEG UG CU ChE UH UG Ed os Ed as Cb St US ae Lh 
B20 AA 3s hb ds AEs EG JE ON CEG Migr, ci I 
Ly ol Lbs Ub 03 Cie C3 U8 UES Los ss Sb A Ls Aakers shhh ol 
BOG Lob Ok Tk CK AE Ui hdl Coli wil, CI I 0A As 
GR ASU al ta nly se Sh Le U5 TEE EAE ETHOS 
5 03 CE Sy Us SG Uf End ie be CEG Ce US Ng Ce US OS LS Ls LS ss 
. "das ce mids Al BS OSS Sh JE ld iy ct 
৪৮১৭-(১৫২/১৯০৫) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব আল-হারিসী (রহঃ) ..... সুলাইমান ইবনু ইয়াসার (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, একদা লোকজন যখন আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর নিকট থেকে বিদায় নিচ্ছিল, তখন 
সিরিয়াবাসী নাতিল (রহঃ) বললেন, হে শায়খ! আপনি রসুলুল্লাহ 3%-এর নিকট থেকে শুনেছেন এমন একখানা 
হাদীস আমাদেরকে শুনান। তিনি বলেন, হ্যা! (শুনাবো)। আমি রসূলুল্লাহ 38%-কে বলতে শুনেছি, কিয়ামাতের 
দিন সর্বপ্রথম যার বিচার করা হবে, সে হচ্ছে এমন একজন যে শহীদ হয়েছিল। তাঁকে উপস্থিত করা হবে এবং 
আল্লাহ্‌ তাঁর নিয়ামাতরাশির কথা তাকে বলবেন এবং সে তার সবটাই চিনতে পারবে (এবং যথারীতি তার 
স্বীকারোক্তিও করবে৷) তখন আল্লাহ তা'আলা বলবেন, এর বিনিময়ে ‘কী ‘আমাল করেছিলে?' সে বলবে, আমি 
তোমারই পথে যুদ্ধ করেছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহ তা'আলা বলবেন, তুমি মিথ্যা 
বলেছো । তুমি বরং এ জন্যেই যুদ্ধ করেছিলে যাতে লোকে তোমাকে বলে, তুমি বীর । তা বলা হয়েছে, এরপর 
নির্দেশ দেয়া হবে। সে মতে তাকে উপুড় করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। 
তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যে জ্ঞান অর্জন ও বিতরণ করেছে এবং কুরআন মাজীদ অধ্যয়ন 
করেছে। তখন তাকে হাযির করা হবে। আল্লাহ তা'আলা তার প্রদত্ত নি'আমাতের কথা তাকে বলবেন এবং সে তা 
চিনতে পারবে (এবং যথারীতি তার স্বীকারোক্তিও করবে) তখন আল্লাহ তা‘আলা বলবেন, এত বড় নি‘'আমাত 
পেয়ে বিনিময়ে তুমি কী করলে? জবাবে সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি এবং তা শিক্ষা দিয়েছি এবং 
তোমারই সন্তুষ্টি লাভের উদ্দেশে কুরআন অধ্যয়ন করেছি । জবাবে আল্লাহ তা'আলা বলবেন, তুমি মিথ্যা বলেছো। 
তুমি তো জ্ঞান অর্জন করেছিলে এজন্যে যাতে লোকে তোমাকে জ্ঞানী বলে। কুরআন তিলাওয়াত করেছিলে এ 
জন্যে যাতে লোকে বলে, তুমি একজন ক্বারী । তা বলা হয়েছে। তারপর নির্দেশ দেয়া হবে, সে মতে তাকেও 
উপুড় করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর এমন এক ব্যক্তির বিচার হবে 
যাকে আল্লাহ তা'আলা সচ্ছলতা এবং সর্ববিধ বিত্ত-বৈভব দান করেছেন। তাকে উপস্থিত করা হবে এবং তাকে 
প্রদত্ত নি'আমাতসমূহের কথা তাঁকে বলবেন। সে তা চিনতে পারবে (এবং স্বীকারোক্তিও করবে)। তখন আল্লাহ 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৪৩৩ 


তা'আলা বলবেন, ‘এসব নি‘আমাতের বিনিময়ে তুমি কী ‘আমাল করেছো?' জবাবে সে বলবে, সম্পদ ব্যয়ের 
এমন কোন খাত নেই যাতে সম্পদ ব্যয় করা তুমি পছন্দ কর, আমি সে খাতে তোমার সন্তুষ্টির জন্যে ব্যয় 
করেছি। তখন আল্লাহ তা'আলা বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি বরং এ জন্যে তা করেছিলে যাতে লোকে 
তোমাকে ‘দানবীর’ বলে অভিহিত করে। তা বলা হয়েছে। তারপর নির্দেশ দেয়া হবে। সে মতে তাকেও উপুড় 
সারে চেচজিয় হিয়ে তাওয়া ছা একা ন্াহাযামে দি ফেণ করা হইল ৪৭৭০, ই.সে, ৪৭৭১) 


ul Or - > nl ~~ €ঞ Gal ps [0 EE, (./--)™ EAA 
DS UB EA oof bp LA EDS UU 0G of TUL to ly GOS 
SE 09 IE Sd Bas Ch Lal 
৪৮১৮-(.../...) ‘আলী ইবনু খাশরাম (রহঃ) ..... সুলাইমান ইবনু ইয়াসার (রহঃ) হতে হাদীসখানা বর্ণনা 
করেছেন। তিনি তার বর্ণনায় ‘তাফাররাকা'-এর স্থলে ‘তাফাররাজা' এবং ‘নাতিল আহলিশ শাম'-এর স্থলে 
‘নাতিলুশ শাম’ বলে উল্লেখ করেছেন। অবশিষ্ট হাদীস খালিদ ইবনু হারিস (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা 
'করেছেন। (ই.ফা. ৪৭৭১, ইসে. ৪৭৭২) 
MS HOG EE CL lS 5 OW il - tt 
88. অধ্যায় : OS ns rE ECG koe UE EEE 
EG Ere SAD ie LA te Be SA tte Go (\4.1or)- £AYA 
Gn :0b BE al JO 0: 3 08 de CF SH AD Ae oof bk oh oof be POS 
Bs Sh Hd AA be Al CE LES SY Rd bahech hl Se 0 8 Be bo 
AA LS Lae 1} 
৪৮১৯-(১৫৩/১৯০৬) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% বলেছেন : যে বাহিনী আল্লাহর পথে জিহাদ করলো এবং তাতে গনীমাত লাভ করলো তারা এ 
দুনিয়াতেই আখিরাতের দুই-তৃতীয়াংশ বিনিময় নগদ পেয়ে গেল। তাদের জন্য কেবল এক-তৃতীয়াংশ বিনিময় 
অবশিষ্ট রইলো । আর যে বাহিনী কোন গনীমাত লাভ করলো না, তাদের পূর্ণ বিনিময়ই পাওনা রয়ে গেল। 
(ই.ফা. ৪৭৭২, ই.সে. ৪৭৭৩) 
Ee 3 bh gS US Hr OF BS Gal Jes Ue Of LOL ES (foc EAT 
26 Al ds J 08 550 5 se bo YS. SA ie HES go Sf 
G5 BS BIE be al EB 1S Ss y MLS Ld 5 Se 
AAS LL, 
৪৮২০-(১৫৪/...) মুহাম্মাদ ইবনু সাহ্‌ল তামীমী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ) হতে বর্ণিত 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : বাহিনী মাত্রই যারা আল্লাহর পথে জিহাদ করলো এবং গনীমাত লাভ 
করলো, তারপর নিরাপদে প্রত্যাবর্তন করলো তারা আখিরাতের দুই-তৃতীয়াংশ বিনিময়ই নগদ পেয়ে গেল। আর 


যারা খালি হাতে বা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসলো, তাদের পুরো বিনিময়ই পাওনা রয়ে গেল। 
(ই.ফা. ৪৭৭৩, ই.সে. ৪৭৭৪) 


EE SE 


Wwww.waytojannah.com 


Contents 


8৩৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


JUS bn BLES SH 3 RY Ay" Li ICES UY HE LH ly ~ to 
8৫, অধ্যায় : নিয়্যাত অনুসারে ‘আমালের সাওয়াব, জিহাদ প্রভৃতি ‘আমালও এর অন্তর্ভুক্ত 
UF en OF 6 cL Encl nd 2 EAA Al Le EB, (৭.v/৷০০)-£ATY) 
Jel Cr 388 2h JD UN lbh 0 TE Lp pally of Lie tp PAH oF LS 
CHS Lay ALD Ad HOR ALS Hd Ss CHE Ld ss Ce tsi Uy El 
BRE Cd Sed CET HS 3 eines CAI 2s 
৪৮২১-(১৫৫/১৯০৭) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ (রহঃ) ne কমার ইবনু খাত্তাব (রাযিঃ) হতে বৰ্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: প্রত্যেক ‘আমালের ফলাফল নিয়্যাতের উপর নির্ভরশীল এবং কোন ব্যক্তি 
কেবল তাই লাভ করবে যা সে নিয়্যাত করে। যার হিজরাত আল্লাহ ও তার রসূলের উদ্দেশে, তার হিজরাত আল্লাহ্‌ 


ও রসূলের উদ্দেশ্য হিজরাত বলে গণ্য হবে, আর যার হিজরাত পার্থিব কোন লাভ বা কোন মহিলাকে বিবাহের 
a ET ৪৭৭৪, ই.সে. ৪৭৭৫) 


el oy Ete Aa iee UES th tet Bic C a ty 
Oh s- bale Bo I 0 3d se 3 Lo Br Cc OES 3 UL Lod AS gf 


5 Bs, c EGA) wl BLT sal ATE He Le 


EEE CE PCE 
৪৮২২-(../..) মুহাম্মাদ ইবনু রুমৃহ্‌, আবূ রাবী* ‘আতাকী, মুহাম্মাদ ইবনু মুসান্না, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, 
মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, মুহাম্মাদ ইবনু ‘আলা হামদানী ও ইবনু আবূ “উমার (রহঃ) ..... সুফ্‌ইয়ান 
(রহঃ) সূত্রে বর্ণনা করেন যে, আমি ‘উমার ইবনু খাত্তাব (রাযিঃ)-কে মিস্বারে উপবিষ্ট অবস্থায় রসূলুল্লাহ 38%-এর 
বরাতে বলতে শুনেছি ..... । (ই.ফা. ৪৭৭৫, ই.সে. ৪৭৭৬) 
Es A Oi ob BU cl GDL ly — 1 
৪৬. অধ্যায় : আল্লাহর পথে শাহাদাত কামনা করা মুস্তাহাব 
Lal of] od te lh Be AL Lh HD Eis E08 23 ELE EES, (01.apven)- EAYY 
RS HH Chel ble Ee Cl La BE Al JAD U6 0 
৪৮২৩-(১৫৬/১৯০৮) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 


রসূলুল্লাহ রটে বলেছেন : যে ব্যক্তি নিষ্ঠার সাথে শাহাদাতের আকাঙ্ক্ষা করে আল্লাহ তাকে তা (অর্থাৎ, তার 
সাওয়াব) দিয়ে থাকেন যদিও সে শাহাদাত লাভের সুযোগ না পায়। (ই.ফা. ৪৭৭৬, ই.সে. ৪৭৭৭) 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৪৩৫ 


nll 5 05 - I bil, - 3 ts SS ally Hf ESS O4.ahovy- EAE 
HE 5 de hl of GUE OE Hf GS a bs 3h Se US es Ub UY 
Uo ese JU Ah AL se Sg A Ot 08 HE oD U8 be sf be 
টী "5 "2 a Bl HS Hl A ce 
৪৮২৪-(১৫৭/১৯০৯) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... সাহ্‌ল ইবনু হুনায়ফ (রাযিঃ) 


হতে বর্ণিত যে, নাবী $ু বলেছেন: যে ব্যক্তি আন্তরিকতার সাথে আল্লাহর নিকট শাহাদাত প্রার্থনা করে আল্লাহ্‌ 
তা'আলা তাকে শহীদের মর্যাদায় অভিষিক্ত করবেন যদিও সে আপন শয্যায় ইন্তিকাল করে। 


(ই.ফা. ৪৭৭৭, ই.সে. ৪৭৭৮) 
SIA Kall GY Hy 8G ply Le pS CL ~tV 
৪৭, অধ্যায় : আল্লাহর পথে জিহাদ না করে এমন কি জিহাদের আকাঙ্কা না করে যে মারা যায় 
তার পরিণাম অশুভ 


ESA RL A ae | Nie fs Maks LES (04). /NoA)-£AYO 
all Bn iE 0B (5 AG 


Sy Si tn Ht he CLL ss SG hy 5 Hy SU i Be Ah 
FE a JD Ae cle OS AL SH Ad Lh sl Se OF ces LU 


৪৮২৫-(১৫৮/১৯১০) মুহাম্মাদ ইবনু ‘আবদুর রহমান ইবনু সাহম আন্তাকী (রহঃ) আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন: যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, অথচ কখনো জিহাদ করলো ন! 
বা জিহাদের কথা তার মনে কোন দিন উদিতও হলো না, সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করলো। 


‘আবদুল্লাহ ইবনু মুবারক (রহঃ) বলেন, আমাদের মত হলো, এ হুকুম একান্তই রসূলুল্লাহ 3%-এর যুগের 
জন্য প্রযোজ্য । (ই.ফা. ৪৭৭৮, ই.সে. ৪৭৭৯) 
AT LE ‘C5 SH cp MB tre ol EU -tA 
৪৮. অধ্যায় : অসুস্থতা বা ওযরের কারণে যে জিহাদে যেতে পারলো না, তার সাওয়াব 
AE be UBL of be eh op De ES Ls of Us UO ES, (1av)fvoa)y~ EAT 
He 3S YY GG HELGE Yo nt Hm LYE Bl ) 80 0 BE oe LS U8 
UAE 
৪৮২৬-(১৫৯/১৯১১) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
একদা আমরা কোন এক যুদ্ধে নাবী 3%-এর সঙ্গে ছিলাম । তখন তিনি বললেন, মাদীনায় এমন কতিপয় লোক 


রয়েছে যারা তোমাদের প্রতিটি পথ চলায় এবং প্রান্তর অতিক্রম করায় তোমাদেরই সঙ্গে রয়েছে। (সাওয়াব 
লাভের বেলায়) ৷ রোগ ব্যাধি তাদেরকে আটকে রেখেছে। (ই.ফা. ৪৭৭৯, ই.সে. ৪৭৮০) 


www.waytojannah.com 


Contents 


৪৩৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 
Ho Es dl SH Bs, es Hf GUA Ss LY ES Bs (fecy- AVY 


UEEY) op HOS Od LY cose UAL Pal bh SEM Es c ES) En SU Eth aes 
RSS KASEY oS Se BOGE As 
৪৮২৭-(./..) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবৃ সা'ঈদ আশাজ্জ ও ইসহাক্‌ 


ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আ'‘মাশ (রহঃ) হতে এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে ওয়াকী' (রহঃ)-এর বর্ণনায় 
আছে “তারা প্রতিদান পাওয়ার ক্ষেত্রে তোমাদের সঙ্গে শরীক রয়েছেন।” (ই.ফা: ৪৭৮০, ই.সে. ৪৭৮১) 


AAD ob SD Sob Gl £4 
৪৯. অধ্যায় : সামুদ্রিক জিহাদের মাহাত্ম্য 

of 0 A Ae 0 GOL be AC le CHA UG SL ES ES anpia)- ATA 
fod, Lb UO ci ff ob UB UF BEE UY AL od ie Gl 
UPD ABAD ELE 2 all Cs FE sh U3 Ge SS way gs Bate CS pls 
lap of in LG" 105 Call J G Mai Ce Ch li tt Ay bis HG Aly 
a Us oh ck dh Ge J lh vb Ge SSB EBs 8h yee GG te 
Ay BEL BE AD ay EU CS ete cs Lf All ES all UA Uli ili 0% cag 
A se HIE se Lah ol tn lb 108 Sal Ug G ia) Le ll Ll tas 
CN oe cdl UB see cS Lf dl Es ln I G li eG i ad UE LE 

AD be CRD bm UE Le Co Ld le 5 dB LOL Sh A fs 
RE 
৪৮২৮-(১৬০/১৯১২) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% উন্মু হারাম বিনতু মিলহান (রাযিঃ)-এর ঘরে যেতেন। তিনি তাঁকে আপ্যায়ন করতেন। উম্মু হারাম 
(রাযিঃ) ছিলেন, ‘উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ)-এর স্ত্রী।। একদা তিনি তার ঘরে গেলেন এবং তিনি তাকে 
(চিরাচরিত অভ্যাস অনুযায়ী) আপ্যায়ন করলেন। তারপর তিনি তার (রসূলাল্লাহর) মাথার উকুন দেখতে বসলেন 
এবং এ অবস্থায় রসূলুল্লাহ 3% ঘুমিয়ে পড়লেন। তারপর তিনি যখন জাগ্রত হলেন তখন তিনি হাসছিলেন। উম্মু 
হারাম (রাযিঃ) বলেন, আমি তখন বললাম, হে আল্লাহ্‌র রসূল! আপনার হাসির কারণ কী? তিনি বললেন, আমার 
উম্মাতের এমন কিছু সংখ্যক লোককে আমার সম্মুখে পেশ করা হলো, যারা আল্লাহর পথের যোদ্ধারূপে রাজ- 
বাদশাহের ন্যায় সাগর পৃষ্ঠে সিংহাসনে আসীন হবেন। অথবা বলেছেন, রাজা-বাদশাহ্র মতো সিংহাসনে আসীন 
হবেন। রাবী সন্দেহ পোষণ করেন যে, রসূলুল্লাহ 38% কোন্‌ বাক্যটি বলেছেন। উম্মু হারাম (রাযিঃ) বলেন, তখন 
আমি বললাম, হে আল্লাহ্র রসূল! আপনি আল্লাহর কাছে দু'আ করুন! যেন তিনি আমাকেও তাদের সঙ্গে শামিল 


করেন। তখন রসূলুল্লাহ 3% তার জন্যে দু'আ করলেন। এরপর তিনি মাথা রেখে ঘুমিয়ে পড়লেন । আবার জেগে 
হাসতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্‌র রসূল! আপনাকে কিসে হাসাচ্ছে? তিনি বললেন, আমার 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব ৪৩৭ 


উম্মাতের কিছু সংখ্যক লোককে আমার সম্মুখে পেশ করা হয়, আল্লাহর পথের যোদ্ধারূপে..... পূর্বের বাক্যের 
অনুরূপ । তখন আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! আপনি আল্লাহর কাছে দু'আ করুন! তিনি যেন আমাকেও 
তাদের সঙ্গে শামিল করেন। তিনি বললেন, তুমি হবে তাদের প্রথম সারির একজন । 
তারপর উম্মু হারাম বিনতু মিলহান মু'আবিয়াহ্‌ (রাযিঃ)-এর ‘আমালে (সত্যিসত্যি) সমুদ্রপৃষ্ঠে (সাইপ্রাসের 
যুদ্ধ উপলক্ষে) আরোহণ করেন এবং সমুদ্র থেকে বের হওয়ার কালে সওয়ারী থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। 
(ই.ফা. ৪৭৮১, ই.সে. ৪৭৮২) 
ES 0 LAL Lo Mel 0 SIG SP 5 LD ES alts 1h GE ES (puj-tAtA 
LEA Ue OB Uy BE ll UB 5G df BE AS as Hie AL Sod te AS 
Seb USED a bo Uf cfr 08 al Sf GE TA ID Uy Ent Le Ci toca 
HEEL UB ol rie Sl" 105 eke ps UE oli dl oe SLs Ah 
ON Ce 3" 08 pete EG OF A Et dts als he Jk AUG tts hy Cf 
Ls CF 0 0 Ul ion CLOG A 8 TS mala Ly LE UE UN 
Ee CISL Ge Lak UES 
৪৮২৯-(১৬১/...) খালাফ ইবনু হিশাম (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর খালা হতে বর্ণিত । তিনি বলেন, 
একদা নাবী 8% আমাদের ঘরে এলেন এবং আমাদের এখানেই মধ্যাহ্ন বিশ্রাম করলেন। তারপর তিনি যখন 
জাগলেন তখন তিনি হাসছিলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! আপনার হাসবার কারণ কী? আপনার প্রতি 
আমার পিতা-মাতা কুরবান হোক! তখন জবাবে তিনি বললেন, আমাকে (স্বপ্নে), দেখানো হলো যে, আমার 
উম্মাতের মধ্যকার একদল লোক রাজা-বাদশাহ্‌দের সিংহাসনে আরোহণের মতো সমুদ্রপৃষ্ঠে আরোহণ করবে। 
তখন আমি আরয করলাম, আপনি আমার জন্য দু'আ করুন যেন তিনি আমাকে তাদের সঙ্গে শামিল করে নেন। 
তখন রসূলুল্লাহ 3% বললেন, তুমি তাদের মধ্যে শামিল থাকবে। তারপর তিনি ঘুমিয়ে পড়েন এবং পুনরায় জেগে 
আবারও হাসতে থাকেন। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি পূর্বের মতো উত্তর দিলেন। অতঃপর আমি 
বললাম, আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাকে তাদের সঙ্গে শামিল রাখেন। তিনি বললেন, 
তুমি হবে তাদের প্রথম দলের অন্তর্ভুক্ত 
রাবী বলেন, পরবর্তীকালে 'উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) তীকে বিয়ে করেন। তিনি সমুদযুদ্ধে যাত্রা করেন 
এবং তাঁকেও সঙ্গে নিয়ে যান। যখন তিনি ফিরে আসছিলেন তখন একটি খচ্চর তাঁর সামনে আনা হলো। তিনি 
তাতে আরোহণ করলেন তখন খচ্চরটি তাঁকে নীচে ফেলে দেয়। তাতে তার ঘাড় ভেঙ্গে যায়। (এবং এভাবে তিনি 
শহীদ হন।)। (ই.ফা. ৪৭৮২, ই.সে. ৪৭৮৩) 


te a Ul (NG GS GSI DE of Ce) Lh BOL IES (pan EAY 
OD FG HEU OE wi AA HA Le UL oF of te CS OH OF Mes 0 SS 
Eile Ll 108 SL Le all UD Gk — CE LL BERS ia bh Us BE 

HD BAS SHS SKS BE Sash SG Gb LIED ih 
৫৯ 


Wwww.waytojannah.com 


Contents 


888 সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


প্রবাহ প্রেরণ করবেন, সে বায়ু প্রবাহটি হবে কন্তুরীর সুমাণের ন্যায় এবং তার পরশ হবে রেশমের পরশের মত। 

সে বায়ু এমন একটি লোককেও বাকী রাখবে না যার অন্তরে একটি শস্য দানা পরিমাণ ঈমান থাকবে। তাদের 

সকলকে তা কবজ করে নেবে। তারপর কেবল নিকৃষ্টতম 'লোকগুলোই বাকী থাকবে এবং তাদের উপরই 

কিয়ামাত কায়িম হবে। (ই.ফা. ৪৮০৪, ই.সে. ৪৮০৫) 

te OL ol be 2s of C59 oe Bh Ul SS 2 53 ES (avec Aor 

5k God se bal SOA AUT Sr BE sh UD ON AS of 0 A 

ড Aol 

৪৮৫২-(১৭৭/১৯২৫) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... 'সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ) হতে 

বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : পশ্চিম দেশীয়রা বরাবর হব্বের উপর বিজয়ী থাকবে কিয়ামাত 

পর্যন্ত 1£* (ই.ফা, ৪৮০৫, ই.সে. ৪৮০৬) 


hl db nl oF Gey Sal db GIG ALA FEV Gl et 
৫৪. অধ্যায় : সফরের সময় জীবজস্তুর সুবিধাদি লক্ষ্য করা ও পথে রাত্রি যাপন নিষিদ্ধ হওয়া 
IIA ol be Sf be Sen be Ws A 0 UR SHS (arya Ener 
no BAC 2H on WES Uy bel Las 0 BAC 1" BE 2d JSD 


She ah sole EH Gold 1 SG Fle UY GL Ue 132 
৪৮৫৩-(১৭৮/১৯২৬) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


রসূলুল্লাহ 3 বলেছেন: যখন তোমরা উর্বর ভূমি দিয়ে চলাচল করো তখন উটকে ভূমি থেকে তার পাওনা আদায় 
করতে দিও। আর যখন দুর্ভিক্ষগ্রস্ত ভূমি দিয়ে পথ অতিক্রম করো তখন তাড়াতাড়ি পথ অতিক্রম করবে এবং 
যখন কোথাও রাত্রি যাপনের জন্য অবতরণ করবে তখন রাস্তায় অবস্থান করবে না। কেননা তা হচ্ছে জন্তদের 


রাতে চলার পথ এবং ছোট ছোট অনিষ্টকর প্রাণীদের রাত্রিকালীন আশ্রয়স্থল । (ই.ফা. ৪৮০৬, ই.সে. ৪৮০৭) 
te 4 be See be - LOL OH 3 fd So ES a LY ES EBS (acy thet 


ly wh im Gs Jy sl Loh EAC 08 BEE A UD 0: i 
SG Ha Sy A Sb UH Bold VEL le Nf CB Ue A a BF EAL 

৪৮৫৪-(../...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% 
বলেছেন : তোমরা যখন উর্বর ভূমি দিয়ে পথ অতিক্রম কর তখন উটকে ভূমি থেকে তার অংশ দাও (অর্থাৎ 
তাদেরকে কিছুক্ষণ বিচরণের জন্যে ছেড়ে দাও)। আর যখন দুর্ভিক্ষগ্রস্ত বা অনুর্বর ভূমি দিয়ে পথ অতিক্রম কর 
তখন তাড়াতাড়ি (তাদের চলার শক্তি বাকী থাকতে) তা অতিক্রম করে যাও। আর যখন রাত্রি যাপনের জন্য 
কোথাও অবতরণ কর তখন পথ (তাবু খাটানো) থেকে সরে থাকবে। কেননা তা হচ্ছে জীবজস্তু ও সাপ বিচ্ছু 
ইত্যাদির রাত্রিবেলার আশ্রয়স্থল । (ই.ফা. ৪৮০৭, ই.সে. ৪৮০৮) 


£২ অৰ্থাৎ আরব বা শামবাসী । (মুখতাসার শারহে মুসলিম লিন নাবাবী, ৫ম খণ্ড, ১৮৫ পৃষ্ঠা) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 88৫ 


ARS pUnh 5 all wl AL) O25 GUAT eli ba bi La Lb 00 


৫৫. অধ্যায় : সফর কষ্টের একটা অংশ, প্রয়োজন সেরে মুসাফিরের তাড়াতাড়ি পরিজনদের কাছে 
ফিরে আসা মুস্তাহাব 
Ee hs uh ENS Jey, (E dl all Se GL (\৭vv/1va)-£ Aco 
7 etl SS Ys BC WL hs; 1 ace 0 pale of bs 4s Gs) 
" 06 BE all J HS: SA of be ple off be Le UG a3 Ch 106 — 4 bil, 
od Sb 4633 ow HG PED Conk Vl AE My Ls i Es lil Cn Ls El 
P38 ah 
৪৮৫৫-(১৭৯/১৯২৭) “আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা'নাব, ইসমাঈল ইবনু আবূ উরায়স, আবূ 
মুস'আব যুহরী, মানমূর ইবনু আবু মুযাহিম, কুতাইবাহ্‌ ইবনু সা“ঈদ ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী (রহঃ) 
I আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সর্ট বলেছেন: সফর ক্লেশের অংশ, তা তোমাদের কোন 
ব্যক্তির ঘুম ও পানাহারে বাধা হয়ে দাড়ায়। সুতরাং তোমাদের কাজ শেষ হয়ে গেলেই সে যেন দ্রুততার সাথে 
পরিবার-পরিজনের নিকট ফিরে যায়। রাবী ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া তামীমী (রহঃ) বলেন, আমি (রাবী) 
মালিককে বললাম, সুমাই কি আপনাকে আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বর্ণিত এ হাদীসটি বর্ণনা করেছেন? তখন তিনি 
বললেন, হ্যা । (ই.ফা. ৪৮০৮, ই.সে. 8৮০৯) 
A bn Lg Ca SS AoA Shs sh Als Gly ~on 
৫৬. অধ্যায় : সফর থেকে রাতে অতর্কিতে ঘরে ফেরা মাকরূহ 
Df SE be gl be LDR GS BS LS Gs 3 EDS Oarapac)- £AcN 
Ee hel UE S05 Af 5 Y U6 BE a I 5 ae 59 df ie Cl of os se 
Ee 


৪৮৫৬-(১৮০/১৯২৮) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
38% কখনো (গভীর) রাতে (সফর থেকে ঘরে) পরিবার-পরিজনের নিকট আসতেন না; বরং সকালে বা সন্ধ্যায় 
তাদের নিকট আসতেন । (ই.ফা, ৪৮০৯, ই.সে. ৪৮১০) 


EE ls ES 1) de Lad Se ES CL 0 URS SES (ded £AoYV 
USS Y OS U8 IE ha BE AD AL of od te Bl df A Se ty 
৪৮৫৭-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। নাবী 38 থেকে অনুরূপ 
বর্ণিত হয়েছে, তবে এতে ৬১৮১ -এর স্থলে 45'% 3 বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৮১০, ই.সে. ৪৯১১) 
TY 0 FS ES EE Us tk GS pu ts Jel EHD (MAY EASA 
of BE ad J a 6 UU 4 AE 08 SG LE Lt ck J bo Bk EG U6 4 bil, 


৬০ 
Wwww.waytojannah.com 


Contents 


88৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 
Hl bd 5 - ie tf - Si OES Sd OE USS ERS Bll Wa Clb $V 


: ‘ "Hall LG, 
৪৮৫৮-(১৮১/৭১৫) ইসমা'ঈল ইবনু সালিম (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, একদা আমরা এক অভিযানে রসূলুল্লাহ 3%%-এর সঙ্গে ছিলাম । তারপর আমরা যখন মাদীনায় 
আসলাম এবং ঘরে ফিরতে উদ্যত হলাম তখন তিনি বললেন, একটু অপেক্ষা কর, আমরা রাতে বা সন্ধ্যায় 
বাড়ীতে প্রবেশ করবো এতে যাদের সহধর্মিণীদের চুল অবিন্যস্ত তারা নিজেদের চুল বিন্যস্ত করে নিবে এবং যাদের 
স্বামী প্রবাসে ছিল তারা গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করার অবকাশ পাবে। (ই.ফা. ৪৮১১, ই.সে. ৪৯১২) 


CP ne Lp J be Los Ge SL Se ES El Los BS AY) = EAA 

Les, eal LS 6 Uh Ah 5b 5 5 4 1" BE all J UN ul En 
৪৮৫৯-(১৮২/...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... জামির 0141) 04 দিত তিল বয়ন ব্লতাত 

$% বলেছেন : যখন তোমাদের কোন ব্যক্তি রাতের বেলা সফর থেকে ফিরে তখন সে যেন রাতের আগস্তুকের 


মতো অতর্কিতভাবে পরিবারবর্গের কাছে গিয়ে উপস্থিত না হয় যাতে দীর্ঘকাল অনুপস্থিত স্বামীর স্ত্রী তার গুপ্তাঙ্গের 
লোম পরিষ্কার করার এবং এলোমেলো চুলবিশিষ্টা নারী তার চুল বিন্যাস করার সুযোগ পায়। 


(ই.ফা. ৪৮১২, ই.সে. ৪৯১৩) 


LYN lie HE Es Kins BES UE C5 ED BES sh Lt SS SHEDS (ef) HA. 
৪৮৬০-(../...) ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ..... সাইয়্যার (রহঃ) হতে এ সানাদে অনুরূপ বর্ণিত 
হয়েছে। (ই.ফা. ৪৮১৩, ই.সে..৪৯১৪) 
mole bP Ki BS — BS OH od — Ln ES UE th Loe BS (epiar)- EA) 
Bb Ll ob 0 A Ob UL YY FE a UD 8 UF sll XE gE Ce il 
৪৮৬১-(১৮৩/...) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, যখন কোন ব্যক্তি দীর্ঘ সফরের পর বাড়ী ফিরে তখন রাতের অপ্রত্যাশিত আগস্তকের মতো পরিবারের 
নিকট উপস্থিত হঙে রসুলুরাহ $8 বারণ করেছেন৷ হে.ফা- ৪৮১৪, ই.সে. ৪৯১৫) 
ay) Se FA LE at) [Ee ~~ ww =~ a, (4) £ATY 
৪৮৬২-(../...) ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) হতে উক্ত সানাদে বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৪৮১৫, ই.সে, ৪৯১৬) 

J 22 Le SS th OE ie SS BL তং gd ES Hl EES (pA EAU 
Pe Of ES 5 hl J GOS 0 HE dh JAD cE 
৪৮৬৩-(১৮৪/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 


কোন ব্যক্তি রাতের বেলা অতর্কিত ঘরে ফিরে তার সশ্তরীর প্রতি সন্দেহ পোষণ করতে কিংবা দোষ-ক্রুটি খোজ 
করতে রসুলুল্লাহ 5% বারণ করেছেন। (ই.ফা. ৪৮১৬, ই.সে. ৪৯১৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৪) প্রশাসন ও নেতৃত্ব 88৭" 
LE UU LY fig DEL US OO SE UES ll 0 Ls BHD (ode) EAE 
He OA TESS 5 3 HES BS GAY Ue J So) 
৪৮৬৪-(.../...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... সুফ্ইয়ান (রহঃ) হতে উক্ত হাদীস বর্ণিত ‘আবদুর 
রহমান (রহঃ) বলেন, সুফ্‌ইয়ান (রহঃ) বলেছেন, “তাদের প্রতি সন্দেহ পোষণ ও দোষ-ক্রুটি খৌজা প্রসঙ্গটি" 
হাদীসে আছে কি-না তা আমার জানা নেই । (ই.ফা. ৪৮১৭, ই.সে. ৪৯১৮) 


Ge So 1 Ah Se ES, Cc RD 5 Ls UES cll ty Ls UBS (fie) EAN 


EE KS i GoD IAS, BE Ll ok Dl Cp Ee Le Hot FS Gh VU 
He Ul 
৪৮৬৫-(১৮৫/...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ‘উৰাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... জাবির (রাযিঃ) নাবী 3% 


থেকে অতর্কিত রাত্রিতে ঘরে ফিরা মাকরূহ হওয়া সংক্রান্ত কথা রিওয়ায়াত করেছেন। তবে তিনি “তাদের প্রতি 
সন্দেহ পোষণ ও দোষ-ক্রুটি খৌজা"” বাক্যটি উল্লেখ করেননি । (ই.ফা. ৪৮১৮, ই.সে. ৪৯১৯) 


Wwww.waytojannah.com 


Contents 


Penge 


On 93 UG EAA Lal lis ~ ve 
cll 
পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জন্তু এবং 
যেসব পশুর গোশ্ত খাওয়া হালাল 


Lad OE al ol 1 
১. অধ্যায় : প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার 

be AD] be Dicks LP ah GOST LABS Ald C3 GEL EES (ravapyy- tA 
LS ie Sth Kl CO du od AULD G SH UN IE 0 tse be Od os pla 
08 fy" UN TOR Cf Cl. UGG A dn Ll CSS Hdl Ni CLS Ky UG ase ail 
ELD Hr 08 cl Sal ald Al BS CH. OH Uk GEC 

৪৮৬৬-(১/১৯২৯) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল 3%! আমি শিকারের উদ্দেশে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দেই এবং 
সেগুলো শিকার ধরে আমার জন্য রেখে দেয়, (নিজেরা খায় না) আমি কুকুরগুলোকে ছাড়ার সময় ‘বিসমিল্লাহ’ 
বলে ছাড়ি । তিনি বললেন : যখন তুমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহ্‌র নাম নিয়ে ছেড়ে থাকো তাহলে তুমি তা খেতে 
পার । আমি বললাম, যদি এরা শিকারকে হত্যা করে? তিনি বললেন : যদিও হত্যা করে ফেলে তবে তার সাথে 
যদি অন্য কুকুর শারীক না হয়। আমি তাঁকে বললাম, আমি শিকারের উদ্দেশে “মি'রায’ (কাঠ বা তীক্ষ ছড়ি) 
নিক্ষেপ করে থাকি এবং শিকার পেয়েও থাকি? তিনি বললেন : তুমি মি'রায নিক্ষেপ করার পর তাতে শিকারের 


সম্মুখভাগ প্রবিষ্ট হয়ে শিকার মারা গেলে তবে তুমি তা খেতে পারো । আর যদি নিক্ষিপ্ত ফলকের চ্যাপ্টা (বিপরীত) 
দিকের আঘাতে শিকার মারা যায়, তবে তুমি তা খেও না। (ই.ফা. ৫ম খণ্ড-৪৮১৯, ই.সে. ৬ষ্ঠ খণ্ড- ৪৮২০) 


Wwww.waytojannah.com 


Contents 


8৫০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


BE se Uo i Sp SCR ms DI ES Ko 08 A BS JEAN 
KS Ll as cf Ny UE OSH sigs Bees 28 0 oi BE a J le 
C3 0980 El ob USE DU ol Liki Ob Lf YY Oks os te CELL ae USF Wie dn 
" Sb HU G2 te TOS GHG fs a se Ll 
৪৮৬৭-(২/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি রসুলুল্লাহ 3%-কে জিজ্ঞেস করলাম, আমরা এমন সম্প্রদায় যারা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার 
করে থাকি। তখন তিনি বললেন : তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহ্র নাম নিয়ে ছাড়লে তাদের শিকার 
করা পশু খেতে পারো, যদিও তারা তা মেরে ফেলে তবে কুকুর তার কিছু অংশ খেয়ে ফেললে তা খাবে না। 
কেননা আমার আশঙ্কা হচ্ছে, সে হয়তো এ শিকার নিজের জন্যেই ধরেছে। আর যদি এ শিকারে অন্য কুকুর 
শারীক হয়ে থাকে তাহলে তুমি তা খাবে না। (ই.ফা. ৪৮২০, ই.সে. ৪৮২১) 
xX of 53 se Uo KS CS of Un Ge J by dl Ge SS Y-EAA 
Hi GLA Ye: 0G ol nll oF 3 BE Al U4) Sl Ub IE oj Ge be dl ck 
Lye U8 tah co HE al U0 Sl + 8 5 Ns 2 Ft eas 19 
eh Ee A Ob ch. 44 ce Ld CG 2h USE Si 2h Uf Lh UGG a Gol ty wk 
"48 cle Ld bly Bk ce Cs Ul SE Hi U8 Sal Cg G03 4 Uk 
৪৮৬৮-(৩/...) “উবাইদুল্লাহ্‌ ইবনু মু‘আয আসম্বারী (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রাখিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3%%-কে “মি'রায’ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন : এর ধারালো অংশ দ্বারা 
শিকার মারা গেলে তুমি তা খেতে পারবে, আর যদি এর পাশের অংশের আঘাতে শিকার মারা যায় তবে তা 
(কুরআনে বর্ণিত) ‘ওয়াকীয়' বা পিটিয়ে নিহত করার অন্তর্ভুক্ত । কাজেই তুমি তা খাবে না। আমি রসূলুল্লাহ 3 - 
কে কুকুর সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন : তুমি আল্লাহর নাম নিয়ে তোমার কুকুর ছেড়ে থাকলে তুমি তা খেতে 
পারো। যদি কুকুর শিকারের কিছু অংশ খেয়ে ফেলে তাহলে তুমি তা খাবে না। কেননা সেটা সে তার নিজের 
জন্যেই ধরেছে। আমি বললাম, যদি আমার কুকুরের সাথে অন্য কুকুর দেখি এবং কে শিকার ধরয়েছে তা ঠিক 
করতে না পারি? তিনি বললেন : তাহলে তুমি তা খাবে না। কেননা তুমি শুধু তোমার কুকুর ছাড়ার সময় আল্লাহ্র 
নাম নিয়েছ, অন্যটির উপর নাওনি। (ই.ফা. ৪৮২১, ই.সে. ৪৮২২) 
0 on dl Ae i ESR UN FS [9 EA a w ee a Caled EAA 
+ ala cp HEE Al UD A U8 SE Lie 19% ll Chal: Ub 
A 
৪৮৬৯-(.../...) ইয়াহইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


আমি রসূলুল্লাহ 38%%-কে ‘মি'রায’ সম্পর্কে জিজ্ঞেস করলাম । অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন। 
(ই.ফা, ৪৮২২, ই.সে, ৪৮২৩) 


ENE Ue Les Go AE US Loxill sb, ES ant (den)  EAY. 
CF BE a UD SH Ul gE 9 ie Cds UN Gt po Ls 5 lb ies a ly 
+ hes. ual aad 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জন্তু এবং যেসব পশুর গোশৃত খাওয়া হালাল 8৫১ 


৪৮৭০-(../..) আবূ বাক্র ইবনু নাফি‘ ‘আবদী (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন : আমি রসূলুল্লাহ $%-কে মি'রায সম্পর্কে প্রশ্ন করলাম ..... (অবশিষ্ট অংশ) পূর্বের হাদীসের 
অনুরূপ । (ই.ফা. ৪৮২৩, ই.সে. ৪৮২৪) 


0 sie Ue ak Le LEK US of ES So oh dl He Ly EOL UES, Cf t)- EA) 
SE lag CLA Cy 2G 0, Lal La 0B at all 2 Co BE dl UD SL ON 


EG OB Bal AK Lb GG Rha Sb HT Me Wl Lee UE kh SL te Ml. dy 


3 A ol y E) U5 Uf ESS D3 


8৮৭১-(৪/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রাধযিঃ) 
বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ $%-কে “মি'রায' দ্বারা শিকার সম্পর্কে জিজ্ঞেস করি, তখন তিনি বললেন : 
ধারালো অংশ দ্বারা নিহত হলে খেতে পারো । আর যদি তীরের পার্শ্ব ভাগ লেগে নিহত হয় তাহলে সেটা ‘ওয়াকীয’ 
শ্ৰেণীভুক্ত । আমি তাকে কুকুরের শিকার সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন : সে তোমার জন্য যে শিকার ধরে 
রাখবে এবং তা থেকে সে না খায়, তাহলে তুমি তা খেতে পার। কারণ তার শিকার করাই ছিল যাবাহ্‌ গণ্য হবে। 
তবে যদি তুমি তার পাশে অন্য কুকুর দেখ এবং তোমার আশঙ্কা হয় যে, শিকার ধরায় সেটাও শামিল ছিল এবং 
সে কুকুরই হয়তো শিকার হত্যা করেছে, তবে তুমি তা খেও না। কেননা তুমি তো শুধু তোমার কুকুর ছাড়ার সময় 
‘বিসৃমিল্লা-হ‘ বলেছ, অন্য কুকুরের উপর তা বলনি। (ই.ফা. ৪৮২৪, ই.সে, ৪৮২৫) 


FE ch OF HE ES O53 03 se COST al Ch GEL ES (feej- AVY 
+ AY Se 


৪৮৭২-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... যাকারিয়্যা ইবনু আবূ যায়িদাহ্‌ (রহঃ) হতে এ সানাদে 
বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৪৮২৫, ই.সে. ৪৮২৬) 


Sf - SUA ss Ms5y TJ BOE - BE 0 ge Cade 00 Lt ES ce 0 
OB Ub S50 05. Cd GAY SS Uk ok Ee Sl ok wf OU BE ia Ub 

৪৮৭৩-(৫/...) মুহাম্মাদ ইবনু ওয়ালীদ ইবনু ‘আবদুল হামিদ (রহঃ) ..... শা‘বী (রহঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, ‘আদী ইবনু হাতিম (রাযিঃ) ছিলেন আমাদের প্রতিবেশী, ব্যবসায়ের অংশীদার এবং “নাহ্রাইন'-এ 
আমাদের সহকর্মী । আমি তাকে বলতে শুনেছি, তিনি নাবী 3%-কে প্রশ্ন করেছিলেন যে, আমি আমার কুকুরকে 
(শিকারের উদ্দেশে) ছেড়ে থাকি এবং পরে আমার কুকুরের সাথে অন্য কুকুরও দেখতে পাই, সেটির সাথে 
: শিকারও দেখতে পাই । আমি অবহিত নই কোন্‌ কুকুরটি শিকার ধরেছে। রসূলুল্লাহ 38 বললেন : তুমি তা খাবে 


না। কেননা তুমি কেবল তোমার কুকুর ছাড়ার সময়ই আল্লাহ্‌র নাম নিয়েছ; অন্যটির উপরে আল্লাহ্‌র নাম নাওনি। 
(ই.ফা. ৪৮২৬, ই.সে. ৪৮২৭) 


Wwww.waytojannah.com 


Contents 


8৫২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 
OF pl oo ds io ORD 5h ES ES AI ty LoL By (fn) £AVE 
৪৮৭৪-(.../...) মুহাম্মাদ ইবনু ওয়ালীদ (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রাযিঃ) হতে নাবী 3% থেকে 
অনুরূপ হাদীস বর্ণিত । (ই.ফা. ৪৮২৭, ই.সে. ৪৮২৮) 
bp Gl op pall LP al Cb ie BS GK EUS 0 SI ES (f)- AV 
SN we al Ob a al SSG aris elf EE Al IAD UN UN SE 5 be 
Y wt Jeb St } S54 54 Uk Bs io SA Uo HS Se US Hy SHS LS Lf St 
UG dee HY) a3 535 Hh Leg Bie CE OB Al Bl KM igs Cia Ul SE Cl SS 
"SE 5 0d as be ES Uo ts 
৪৮৭৫-(৬/...) ওয়ালীদ ইবনু শুজা আস্-সাকুনী (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমাকে বলেছেন: তুমি তোমার কুকুর ছাড়ার সময় আল্লাহ্‌র নাম. নেবে । তারপর যদি 
সে তোমার জন্য শিকার ধরে রাখে এবং তুমি তা জীবিত পাও, তবে তুমি তাকে যবহ করবে। আর যদি মৃত পাও 
অথচ সে এর কোন অংশ খায়নি, তাহলে তুমি তা খেতে পার । আর যদি তোমার কুকুরের সাথে অন্য কুকুর দেখ 
আর শিকারও মৃত, তবে তা খাবে না । কেননা তুমি তো অবহিত নও, কোন্‌ কুকুরটি শিকার হত্যা করেছে। আর 
তুমি তীর ছোড়ার সময় আল্লাহ্র নাম নিয়েই ছুড়বে। অতঃপর শিকার একদিন পর্যন্ত নিরুদ্দেশ থাকার পর তা 


পেলে, তাতে যদি তোমার তীরের ক্ষত আঘাত ব্যতীত অন্য চিহ্ন না দেখ, তবে ইচ্ছে হলে তা খেতে পারো। 
তবে পানিতে ডুবন্ত অবস্থায় পেলে তা খেও না। (ই.ফা. ৪৮২৮, ই.সে. ৪৮২৯) 


UP dll CF ale UIA Sd 1p al Se GES ol 1 ES (EAT 
SA ON al Ll SSG Gls CAO NY" UG CAD oo BE Al UD SIU IG GE oj lose 
"ge A LON GS YB ple 3 LS) S205 0 YY UGG I 
৪৮৭৬-(৭/...) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব (রহঃ) .....'আদী ইবনু হাতিম (রাধিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি রসূলুল্লাহ 3%-কে শিকার সম্পর্কে প্রশ্ন করলে জবাবে তিনি বললেন : যখন তুমি তোমার তীর নিক্ষেপ 
করবে তখন 'বিসমিল্লা-হ’ বলবে । যদি শিকার মৃত পাও, তবে তা খেতে পার কিন্তু যদি তা পানিতে পাও তবে 


খেও না৷ কারণ তুমি তো অবহিত নও যে, পানিই তাকে হত্যা করেছে, নাকি তোমার তীর । 
(ই.ফা. ৪৮২৯, ই.সে, ৪৮৩০) 


Ly Ch UN OX 5 552 I th BS GL HM BS (arm tAVY 

dl UD SH 5% LES LG Uf Cha U6 dl SE La] Sf SOS Uk GY L 
ls wh dl He A be JS Gh Hie fH pals Gal yo GER 
A 8S Ce Cr 00 Fh te BOS gh CL AL es OH gh kf ld ok ik, 
135 5 0 G3 156 Db el TE ESS CB be 3 Cl tic Mf Ld ph whl 


Wwww.waytojannah.com 


Contents 
" পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জডু এবং যেসব পশুর গোশৃত খাওয়া হালাল 8৫৩ 


Ed Cy KE a 2 Kl Bh SL Cb rm rl BH SKS CCH V3 1B Uhl 
LUG ES Cit Bs Of 5 Lk, Cia Cy UK di pal KS ld Ui, 
৪৮৭৭-(৮/১৯৩০) হান্নাদ ইবনু সারী (রহঃ) ..... আবু সা‘লাবাহ্‌ খুশানী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি রসুলুল্লাহ 3%-এর নিকট এসে বলি, হে আল্লাহর রসূল ক্র! আমরা আহলে কিতাবের এলাকায় থাকি, 
আমরা তাদের পাত্রে আহার করে থাকি এবং আমরা শিকারের এলাকায় থাকি। আমি আমার ধনুক ও প্রশিক্ষণপ্রাপ্ত 
কুকুর দ্বারা শিকার করি, পাশাপাশি অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারাও শিকার করে থাকি । অতএব আমার জন্য কোন্টি 
হালাল তা আমাকে বলে দিন। তিনি বললেন : তুমি যে বললে তোমরা কিতাবধারীদের এলাকায় বাস করো এবং 
তাদের পাত্রে আহার করো; যদি তাদের পাত্র ছাড়া অন্য পাত্র পাও তবে তাদের পাত্রে আহার করো না। আর যদি 
অন্য পাত্র না পাও, তবে তা ধুয়ে নেয়ার পর খাবে। তুমি যে বললে, তোমরা শিকারের এলাকায় বসবাস করো। 
এর বিধান হলো, তোমার ধনুক দ্বারা শিকার হত্যা করার সময় আল্লাহর নাম নিয়ে ধনুক ছুঁড়বে, তারপর তা 
খাবে। আর তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা যা শিকার করবে তাও প্রেরণের সময় আল্লাহর নাম নিবে, অতঃপর 


তা খাবে। আর তোমার অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করবে তা যাবাহ করার সুযোগ পেলে তা খাবে। 
(ই,ফা. ৪৮৩০, ই.সে. ৪৮৩১) 


oh Ge A Es DS ns C AS 08 COST all HH FSS (lee) TVA 
Se 43 KS ks oH C0 HIE SIL HPD IS A iy 36 be Ui 
s+ gil 
৪৮৭৮-(.../...) আবূ তাহির ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... হাইওয়াহ্‌ (রহঃ) হতে এ সানাদে এ 


হাদীসটি ইবনু মুবারাক (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। ইবনু ওয়াহ্ব তার হাদীসে ধনুক দ্বারা 
শিকারের কথা উল্লেখ করেননি । (ই.ফা, ৪৮৩২, ই.সে.) 


E29 Sah ie GE 1 al 
২. অধ্যায় : হারিয়ে যাওয়া শিকার পাওয়া গেলে 
te BE AG ts MS dl is ff ES GID UG tL Gs (aryfay- AYA 
E01 08 BE Lh oo ES of bo sf OF ASD GO 32 be pile Gh pt 
+L Ce AGG ic Hb ie CUS aes 
৪৮৭৯-(৯/১৯৩১) মুহাম্মাদ ইবনু মিহ্রান আর্‌ রাযী (রহঃ) ..... আবূ সা'লাবাহ্‌ (রাযিঃ) নাবী 8% থেকে 


বর্ণনা করেন যে, তিনি বলেছেন : তুমি তীর নিক্ষেপের পর শিকার যদি নিরুদ্দেশ হয়ে যায় এবং পরে তা পেয়ে 
যাও, তাহলে শিকার দুর্গন্ধ না হওয়া পর্যন্ত তুমি তা খেতে পারো। (ই.ফা. ৪৮৩২, ই.সে. ৪৮৩৩) 


Ae te Lh RD coe Lh Cia BS A of 0 LAT LY LOL ED (af TEAR 
CAG p55 0 Ee IS G5 0 BE cf LEE of Ck sl CP D8 0 DS Gt 


৬১ 


Wwww.waytojannah.com 


Contents 


8৫8 সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪৮৮০-(১০/...) মুহাম্মাদ ইবনু আহ্‌মাদ (রহঃ) ..... আবু সা'‘লাবাহ্‌ (রাযিঃ) নাবী স্ুঠ থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন: যে কেউ তার শিকার তিনদিন পরে পেলে তা দুর্গন্ধ না হওয়া পর্যন্ত খেতে পারবে। 
(ই.ফা. ৪৮৩৩, ই.সে. ৪৮৩৪) 
oe plo of ls OF Gi ty AAD Es Bo BE 0 EL BS Cf) EAAY 
5 BS SE U8 Ball 8 BD BE ol OF ALS LES of be JAC to 50 
«Sl LS of bo D8 5 A be Boal ols HS OF SAD Se be Ld to Loe 
৪৮৮১-(১১/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবু সা'‘লাবাহ্‌ খুশানী (রাযিঃ) নাবী 3 থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন : তাতে তিনি দুর্গন্ধ হওয়ার কথা উল্লেখ করেননি। আর তিনি কুকুর (এর শিকার) 
সম্পর্কে বলেছেন: তিন দিন পরেও তা খেতে পারবে- তবে পচে গেলে তা ফেলে দাও । 
(ই.ফা. ৪৮৩৪, ই.সে. ৪৮৩৫) 
AE On alia G3 SG EU Cs Fl 3 US Jf SS Al -Y 
৩. অধ্যায় : হিংস্ৰ পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম 


SEL Ub of CH FAD 0 GELS Ls of 2 8 3 ES Oarvpny-tAAY 
se J BE of Ce O43 off be GAS op Rie ty Ck Gs AS Uy Cl 
i ES Hy (DAS OF Cgind 5 SE of CHG GEL] HS pl on ol GU J io BE 
A TATE 
৪৮৮২-(১২/১৯৩২) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) 
Hl আৰু সা‘লাবাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী 3% হিংস্ব পশু খেতে নিষেধ করেছেন। ইসহাক্‌ এবং 
ইবনু আবু ‘উমার (রহঃ) বর্ণিত হাদীসে আরো রয়েছে, যুহরী বলেছেন, আমরা এ হাদীসটি সিরিয়ায় আসার পূর্বে 
শুনিনি। (ই.ফা, ৪৮৩৫, ই.সে. ৪৮৩৬) | 
off be le OF oF US UBL cy OF CURL Ss tn EA ES (pny tAAT 
+ EU on ob G3 4 Lp HE al UL SB UE SI EE Uf i El a8 
A HU ie USS Lad Hf ES GR Sally UC toe Ob el Hy te tt Ob 
. 
৪৮৮৩-(১৩/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু সা'লাবাহ্‌ খুশানী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% সব ধরনের হিংস্র জন্তু খেতে বারণ করেছেন। 
ইবনু শিহাব (রহঃ) বলেন, আমি এ হাদীসটি হিজাযে আমাদের ‘আলিমদের কাছে শুনিনি। শেষ পর্যন্ত আবূ 
ইদ্রীস (রহঃ) তা আমার কাছে বর্ণনা করেন। আর তিনি ছিলেন সিরিয়ার ফিকাহ্‌বিদদের অন্তর্ভুক্ত । 


(ই.ফা, ৪৮৩৬, ই.সে. ৪৮৩৭) 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জত্তু এবং যেসব পশুর গোশ্ত খাওয়া হালাল 8৫৫ 


Ss - Se Ll cy i) [ES LE 2 0 bs os A -EAAE 
© HE JIA: HE Eee ৮ NS BB “এ be 5 Ale di - Ep 
LEED te FL GS Hl Lp 
৪৮৮৪-(১৪/...) হারুন ইবনু সাঈদ আইলী (রহঃ) ..... আৰু সা'লাবাহ্‌ খুশানী (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ ইট সব ধরনের হিংস্র পশু খেতে নিষেধ করেছেন। (ই.ফা. ৪৮৩৭, ই.সে. ৪৮৩৮) 
se 5 fl Cs ol th WL AIS A 08 wal an HH AES (.../...)y- EAA 
be BIN Xe Cr ALU tes pb LS oC AES 35 Gh 5 SI: (8 
Sk be BS Se I ES C ppd bs Le Bs! 3 0 3 Bo, T 
ts ESE) O58 PAS Bi. AL ie GA ue zk দেন te a BS BL on DY 
El i FB 3 Ke cH CEES Cb Lagi EC RS ES 
৪৮৮৫-(../...) আবু তাহির, মুহাম্মাদ ইবনু রাফি', ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু 
হুমায়দ (রহঃ) যুহরী (রহঃ) হতে এ সানাদে ইউনুস ও ‘আমর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তারা 
সকলেই খাওয়ার কথা উল্লেখ করেছেন, কিন্তু সালিহ্‌ ও ইউসুফ-এর বর্ণনায় ‘খাওয়ার' কথা উল্লেখ নেই । তাদের 
বর্ণনায় রয়েছে, ‘তিনি হিংস্‌ পশু থেকে নিষেধ করেছেন।' (ই.ফা. ৪৮৩৭, ই.সে. ৪৮৩৯) 
te ML tbe — ia OF od — CAN Sie UES AS 03 IRD GEES Oarrhe)- EAA 
EU Cn ol G3 U8 BEE La oF EA of be URL SE OF BS df Oh del 
৪৮৮৬-(১৫/১৯৩৩) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3 
বলেছেন: সকল প্রকার হিংস্ জস্তুই খাওয়া হারাম । (ই.ফা. ৪৮৩৮, ই.সে. ৪৮৪০) 
+ Sa ALY Ses ul 05 WL sl EN) Wal nti Hf BAS (.../...)- EAAY 
8৮৮৭-(.../...) আৰু তাহির (রহঃ) মালিক ইবনু আনাস (রাযিঃ) থেকে এ সানাদে অনুরূপ বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪৮৩৮, ছে 8৮৪১) 
Us ue nf ue Fie Er “ Es Gol 3 EE Gl EE) [ER av - EAAA 
be lie 63 US ToT EU Ce ol 3 5 be BE A ILD 0 UN le 5 SF ue Uz or 
- bn 
৪৮৮৮-(১৬/১৯৩৪) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আষ্বারী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। 


তিনি বলেন, রসূলুল্লাহ 3% সব ধরনের হিংস্র জন্তু এবং সব ধরনের নখরধারী পাখি খেতে বারণ করেছেন। 
(ই.ফা. ৪৮৩৯, ই.সে. ৪৮৪২) 


EL yl es ru Ec Every nat [ES ERT 9 [dee Ef (-./-c)T AAA 


৪৮৮৯-(.../...) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) এ সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৪৮৪০, ই.সে. নেই) 


Wwww.waytojannah.com 


Contents 


8৫৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


is 5 Aah Eo Ar ni EL SS C3 CLL ESS I ty Ll E>, (fo) EAA. 
OB DEG EU ine ob G5 be os FE AM UO SY: Ae of U2 UOes © Oran Ue 
৪৮৯০-(../...) আহ্‌মাদ ইবনু হাম্বাল (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, রসূলুল্লাহ 3% সকল 
প্রকার হিংস্র জন্তু এবং নখরধারী শিকারী পাখি (খেতে) নিষেধ করেছেন। (ই.ফ. ৪৮৪১, ই.সে. নেই) 


Ee I sl Ws c PSE ue Fe El 3 Lh i BS (af) {AS 


sh Bw BE Al UD 8 UB ie 0H op Ute 0h os be Uo 8 5 06; 

৪৮৯১-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আহ্‌মাদ ইবনু হাম্বাল ও আবূ কামিল জাহ্‌দারী (রহঃ) ..... ইবনু 
‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 8% নিষেধ করেছেন .....। অবশিষ্ট অংশ শু'বাহ্‌ হতে 
হাকাম (রহঃ)-এর মাধ্যমে বর্ণিত হাদীসের অনুরূপ । (ই.ফা. ৪৮৪২, ই.সে. ৪৮৪৩) 


AD el BY eb -t 
8. অধ্যায় : সাগরের মৃত হালাল 

ES BL, C 0 be 5 GES a) SS aig 2 LA EES (aropyy-£AdY 
i ie Uf Gi Al BE al UD GEG UG 0 te SA ol be CES HUA Ss ts 
Uk ck - I - ESS UG EE Sf EEE GH 545 be Wop EL 5 Ve 
LS hl od Ue Ged pL te Ue US taal bats US Ua U6 ts Uh is 
A le cb US A JAC ce Uli, 6 2S Cy A 2 LE ey Li 
LS GY NS ise AU U8 all GES RS Go IB EEG patiah Eh Ls 
0 bee oo le SG LAT, Ts Se UG U5 1G Es hy a Of obs BE al J) 
sl 48 - El DS - TAS Th Hie EE, CAD DEL ie Hy te a Wf SY 
eel BD B Ul socal ie les Ll ate oly df ASHE UE in BSG ESE He 
A USS BE al JD UH hl ad Cl SUG 23d toe Sy USS ioe Th i 
FEE Al JL od CLR OG. PU and Lt add on LEG US FS il AOS G50 UN 
. Akl i 
৪৮৯২-(১৭/১৯৩৫) আহমাদ ইবনু ইউনুস ও ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% আবূ ‘উবাইদাহ্‌কে আমাদের আমীর বানিয়ে আমাদেরকে একটি অভিযানে 


পাঠালেন কুরায়শদের একটি কাফিলাকে রোধ করার জন্য । তিনি আমাদের সাথে এক থলে খেজুর দিয়ে দিলেন। 
এছাড়া আমাদের জন্য অন্য কিছু দেয়ার মত পেলেন না। আবূ ‘উবাইদাহ্‌ (রাযিঃ) আমাদেরকে একটি করে 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জঙ্তু এবং যেসব পশুর গোশৃত খাওয়া হালাল ৪৫৭ 


খেজুর দিতেন বর্ণনাকারী বলেন, আমি বললাম, এই একটি মাত্র খেজুর দিয়ে আপনারা কিভাবে কী করতেন? 
আমি বললাম, আমরা তা চুষতাম- যেভাবে শিশুরা চুষে থাকে। তারপর পানি পান করতাম, আর এটাই আমাদের 
দিবারাত্রের জন্য যথেষ্ট হতো । এছাড়া আমরা আমাদের লাঠি দিয়ে গাছের পাতা পেড়ে পানিতে তা ভিজিয়ে নিয়ে 
তা খেতাম ৷ বর্ণনাকারী বলেন, তারপর আমরা সাগর উপকূল দিয়ে চলতে লাগলাম । হঠাৎ সমুদ্রোপকুলে উঁচু 
ঢিবির মতো কী যেন একটি আমাদের সামনে ভেসে উঠলো । আমরা সেটির কাছে গিয়ে দেখলাম, তা একটি জন্তু, 
যাকে ‘আম্বর’ বলে অভিহিত করা হয়। বর্ণনাকারী বলেন, আবূ ‘উবাইদাহ্‌ (রাযিঃ) বললেন, এতো মৃত জদ্তু 
তারপর বললেন, না, বরং আমরা রসূলুল্লাহ 3%-এর প্রেরিত দূত এবং আমরা আল্লাহ্র পথেই আছি। এখন তো 
তোমরা প্রাণান্তকর অবস্থায় রয়েছ, সুতরাং তোমরা তা খেতে পারো । বর্ণনাকারী বলেন, তারপর দীর্ঘ একমাস 
আমরা তিনশ’ লোক তা খেয়েই কাটালাম এবং আমরা মোটাতাজা হয়ে উঠলাম । রাবী বলেন, আমি দেখেছি, 
কিভাবে কলসীর পর কলসী ভরে তৈল (চর্বি) আমরা তার চক্ষুর কোটর থেকে বের করি এবং তার দেহ্‌ থেকে 
এক একটি ষাঁড় পরিমাণ গোশৃতের টুকরা কেটে নেই । তারপর আবূ ‘উবাইদাহ্‌ (রাযিঃ) আমাদের মধ্যকার তের 
জনকে ডেকে নিলেন এবং এঁ জস্তুটির চোখের কোটরে বসিয়ে দিলেন। তিনি জন্তুটির পাঁজরের একটি অস্থি তুলে 
দাড় করিয়ে আমাদের সর্বাধিক বড় উটটির উপর হাওদা চড়ালেন আর সে উটটি দিব্যি তার নিচ দিয়ে অতিক্রম 
করে গেল। তারপর অবশিষ্ট গোশৃত আমরা সিদ্ধ করে আমাদের পাথেয় রূপে নিয়ে আসলাম । যখন আমরা 
মাদীনায় ফিরে এলাম তখন রসূলুল্লাহ 3%-এর কাছে উপস্থিত হয়ে ঘটনাটি তাকে জানালাম । তখন তিনি বললেন, 
এটা হচ্ছে রিযৃক যা আল্লাহ তোমাদের জন্যই বের করেছিলেন। তোমাদের কাছে তার অবশিষ্ট কিছু গোশৃত আছে 
কি আমাকে তা খেতে দিতে পারবে? বর্ণনাকারী বলেন, আমরা তখন রসূলুল্লাহ 3%-এর কাছে তার কিছু অংশ 
পাঠালাম এবং তিনি তা খেলেন। (ই.ফা. ৪৮৪৩, ই.সে. ৪৮৪৪) 


0% Al Ae 0 0 TE ee UB UGK GS sS0d ts Sh te GS (pn-tAar 

Ll A Ve La pA Ls EE Hf Uh SS) BUDE LAL, FE an J) Uh 

0% 5 Lah Gh A Sh AE GAS HEY Ui GS St Eh CLL Det Lay nll 

te bho se Hf il UN ALE Cb GS USS om aig Set Cas Wie Ul ih 

of 3 U8 5S 13 6 LSS TS Ll EB 3 OD IG od OB UL seal 

HOS 5 ie Gs a US ic 8 5 BS, EE sp Lok te Wel Ud 5h sto gle 
+ ES US Gh Ul 55555 Ulf Ls Ld Ue UD US a Ee 


৪৮৯৩-(১৮/...) ‘আবদুল জাব্বার ইবনু ‘আলা (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)-কে বলতে 
শুনেছেন যে, রসূলুল্লাহ 3% আমাদেরকে একটি অভিযানে পাঠালেন। আমরা তিনশ’ আরোহী ছিলাম এবং আবূ 
'উবাইদাহ্‌ ইবনু জাররাহ্‌ (রাযিঃ) ছিলেন আমাদের দলনেতা । আমরা কুরায়শের একটি কাফেলার জন্য ওৎ পেতে 
ছিলাম । অর্ধমাস পর্যন্ত আমরা সমুদ্রোপকুলে অবস্থান করলাম । তখন আমরা খুবই খাদ্যাভাবে পড়লাম এবং 
আমরা (বাধ্য হয়ে) গাছের পাতা খেলাম। তাই এ বাহিনীর নাম দেয়া হলো ‘জাইশুল খাবাত' বা লতা-পাতার 
বাহিনী । এ সময় সমুদ্‌ আমাদের জন্য একটি জন্তু (বিরাট মাছ) নিক্ষেপ করলো- যাকে ‘আদ্বর’ বলা হয়। আমরা 
অর্ধমাস পর্যন্ত তা খেলাম এবং তার তেল আমাদের গায়ে মালিশ করলাম, তাতে আমাদের দেহ মোটাতাজা হয়ে 
উঠলো । বর্ণনাকারী বলেন, আবূ ‘উবাইদাহ্‌ (রাযিঃ) জতুটির পাঁজরের একটি হাড় নিয়ে খাড়া করলেন, তারপর 


Wwww.waytojannah.com 


Contents 


8৫৮ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


বাহিনীর সবচেয়ে লম্বা লোকটি এবং উচ্চতর উটটির উপরে তুলে ধরলেন। তারপর এঁ ব্যক্তিটিকে এ উটের উপর 

চড়িয়ে দিলেন। আর সে অনায়াসে এর নিচ দিয়ে অতিক্রম করে গেল। এঁ জস্তুটির চোখের কোটরে অনেকগুলো 

লোক একত্রে বসলেন রাবী বলেন, আর আমরা তার চোখ থেকে এত এত কলস ভর্তি চর্বি বের করি। বর্ণনাকারী 

আরও বলেন, তখন আমাদের নিকট এক বস্তা খেজুর ছিল। আবূ ‘উবাইদাহ্‌ (রাযিঃ) প্রথমে আমাদের প্রত্যেককে 

এক মুষ্টি করে খেজুর দিলেন। তারপর শেষদিকে তিনি আমাদের জনপ্রতি একটি করে খেজুর দিতেন । যখন তাও 

শেষ হয়ে গেল তখন আমরা অভাব অনুভব করলাম । (ই.ফা. ৪৮৪৪, ই.সে. ৪৮৪৫) 

On 8 Uk Tb SE En UU CULL ES pS 5 IE So BS, (.pa)-EAat 

ESE 0G BBE BES re CSS AO YY Si 

৪৮৯৪-(১৯/...) ‘আবদুল জাব্বার ইবনু ‘আলা (রহঃ) ..... ‘আমর (রহঃ)-কে ‘জাইশুল খাবাত’ সম্পর্কে 

বলতে শুনেছেন : এক ব্যক্তি প্রথমে তিনটি উট যবাহ্‌ করল, তারপর আরও তিনটি, অতঃপর আরও তিনটি । 

তারপর আবূ “উবাইদাহ্‌ (রাযিঃ) তাকে এরূপ করতে নিষেধ করেন। (ই.ফা, ৪৮৪৫, ই.সে. ৪৮৪৬) 

E52 0 pls be — UU CH ed ~ Be UES Ls of Ch ULE UES (fr) EAA 

+ Ui) ce U3 JAS BLADE Ly FE Lh CE US abl Ao ot A Ue ULE fs ty be 
৪৮৯৫-(২০/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। 

তিনি বলেন, নাবী 33% একদা আমাদেরকে একটি অভিযানে পাঠালেন। বাহিনীতে আমরা ছিলাম তিনশ' জন। 

আমরা আমাদের রসদপত্র আমাদের কাধে বহন করেছিলাম। (ই.ফা. ৪৮৪৬, ই.সে. ৪৮৪৭) 

al lod 5 AL Ue Cie OF SAN Le We ts EOL ED (pO) EAA 

Ul ighe Ao BASE Re BE al U4) C23 UB AT a te Lh EU US Gh oS i 

E46 9 K Un y UE SE EG S50 8 AST EEE OG DATS 8h CRD 0 Be 
B৮৯৬-(২১/. .) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 

বলেন, রসূলুল্লাহ 3; আবূ ‘উবাইদাহ্‌ ইবনু জাররাহ্‌ (রাযিঃ)-কে তাদের ‘আমীর নিযুক্ত করে তিনশ’ লোকের 

একটি বাহিনী পাঠালেন। তাদের পাথেয় প্রায় শেষ হয়ে গেলে আবূ ‘উবাইদাহ্‌ (রাযিঃ) সকলের পাথেয় একই 


পাত্রে জমা করে আমাদের প্রত্যেকের দৈনন্দিন খাদ্য সরবরাহ করতেন। তখন আমাদের প্রত্যেকের ভাগে দৈনিক 
OE ৪৮৪৭, ই.সে. ৪৮৪৮) 


Chas UN — CH eS - SBS ZL 4 Ee 5s HE, (deed EA 
di Js TR SE i 0 2 tt ES ee U5 ULE Ly 
UL of RS Se SOE HN hs Lit FV 

EE LUE EAI ie Kl 

৪৮৯৭-(.../...) আবূ কুরায়ব (রহঃ) ..... Ee RE Ht TEE ot ry 

রসূলুল্লাহ 3% একটি বাহিনীকে সমুদ্রোপকূলে প্রেরণ করেন। আমি সে দলেই ছিল। হাদীসের অবশিষ্ট অংশ 

‘আম্র ইবনু দীনার ও আবু যুবায়র (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত । তবে ওয়াহ্‌ব ইবনু কায়সান (রহঃ)- 
এর হাদীসে রয়েছে যে, ‘সেনাবাহিনী আঠার দিন পর্যন্ত মাছটি খেয়েছিল ।' (ই.ফা. ৪৮৪৮, ই.সে. ৪৮৪৯) 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জত্ু এবং যেসব পশুর গোশৃত খাওয়া হালাল 8৫৯ 


Le dl) 0 SAL BLS LE tp UU EB DEL 0 EBS SED (fe) £AAA 
LD C23 UU dl He 0 HE UF ple oh Al ALE bo ok of 523 te CASS 5 sd sf 
+ Hee SS Cl GL DE pile JT Ligh oa od Cc BE a 
৪৮৯৮-(.../...) হাজ্জাজ ইবনু শা'ইর ও মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
হতে বর্ণিত। তিনি বলেন, রমৃলুল্লাহ 3% একটি বাহিনীকে জুহাইনাহ্‌ গোত্রের এলাকায় পাঠালেন এবং এক 
লোককে তার সেনাপতি নিযুক্ত করলেন। অবশিষ্ট অংশ পূর্ববর্তী হাদীসের অনুরূপ । (ই.ফা. ৪৮৪৯, ই.সে. ৪৮৫০) 


Ady) 2 3) If pas sl ~o 
৫. অধ্যায় : গৃহপালিত গাধা খাওয়া হারাম 
Ae be et 0 of [od 4 AL se HH UE SS LY 3 ES (evry tA 
Di i 0 HE Al UL) 0: le of oe bk Cogl CU 5 Le tlh Airy dl 
rent ld. Bdyl SA Al LES ES LG sa 
৪৮৯৯-(২২/১৪০৭) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) হতে বর্ণিত। 


খাইবার যুদ্ধের দিন রসূলুল্লাহ 3% মহিলাদের সাথে মুত্‌'আহ্‌ বিবাহ করতে এবং গৃহপালিত গাধার গোশ্ত খেতে 
নিষেধ করেছেন। [দ্রষ্টব্য হাদীস ৩৪৩১] (ই.ফা. ৪৮৫০, ই.সে. ৪৮৫১) 


সানাদে অনুরূপ বর্ণনা করেছেন। আবূ তাহির, হারমালাহ্‌, ইসহাক্‌ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী 

(রহঃ) হতে এ সানাদে বর্ণনা করেছেন। তবে ইউনুস-এর বর্ণনায় রয়েছে, গৃহপালিত গাধার গোশৃত খেতে নিষেধ 

করেছেন। (ই.ফা. ৪৮৫১, ই.সে. ৪৮৫২) 

PAD 08 9d be CASS A ty BES Lah Ge 2 CLS EE arwrry-£4.) 

Bl USD BOS US EES UU EAL O03 GO let of co Mle te of Be By 
+ RY La Al 

৪৯০১-(২৩/১৯৩৬) হাসান ইবনু ‘আলী হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু সা‘লাবাহ্‌ 

(রাষিঃ) হতে বর্ণিত । তিনি বলেন : রসূলুল্লাহ 8 গৃহপালিত গাধার গোশৃত (খাওয়া) হারাম করেছেন। 


(ই.ফা. ৪৮৫২, ই.সে. ৪৮৫৩) 


lj 
SH 


oe BU ED oS dl Ie BS ES 5 oh dl AE 09 EOL BSS, (oxy/v5)~£4.7 
Den sl . BBY L5Y ol 8 io co BE MUL: AE oH 


8৯০২-(২৪/৫৬১) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত। 
রসূলুল্লাহ 3% গৃহপালিত গাধার গোশত খেতে বারণ করেছেন। [দর্টব্য হাদীস ১২৪৮] (ই.ফা. ৪৮৫৩, ই.সে. ৪৮৫৪) 


Wwww.waytojannah.com 


Contents 


৪8৬০ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


EL Al in GH UA 6 5 Lo iS a Se LC OUR SESS (fro) 
J 0 oF sb Le [ol ALLE ce Gl df ES TE lc 2 OG U0 
+h 1s lh OE TE 2 GAG Sond ol oe HE Al JSD 8 J 
৪৯০৩=(২৫/...) হারূন ইবনু ‘আবদুল্লাহ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) .....'উমার (রাযিঃ) হতে বর্ণিত তিনি 
বলেন, রসূলুল্লাহ 3 খাইবার যুদ্ধের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেন অথচ সেদিন লোকদের খাদ্যাভাব 
ছিল। (ই.ফা. ৪৮৫৪, ই.সে, ৪৮৫৫) 
He EL Ub of aids 1h le ES Ks a 0 8 HESS Garvey tat 
4, BE Al JL i C25 ES Ls ee GL UE sin 2) Abe dl aS 
Vet of HEE dl JSD Ge SY 5 L055 OB WES Ld tn BE fe pl Gl 
LI te EE Gos 00 sl bss as CH Ut L253 bn LAS Y EE) 
CLES HU nl oe en 
৪৯০৪-(২৬/১৯৩৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আলী ইবনু মুসহির শাইবানী (রহঃ) হতে 
বর্ণিত। তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাযিঃ)-কে গৃহপালিত গাধার গোশ্ত সম্পর্কে জিজ্ঞেস 
করলে তিনি বললেন, খাইবারের দিন আমাদের ভীষণ ক্ষুধা পেয়েছিল। এখন আমরা রসূলুল্লাহ 3%-এর সঙ্গেই 
ছিলাম। শহরের বাইরে আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। সুতরাং আমরা সেগুলো যাবাহ করলাম । আমাদের 
ডেগ্চীসমূহ যখন টগবগ করছিল তখন রসূলুল্লাহ 3-এর ঘোষক ঘোষণা করল, ডেগৃটীগুলো উল্টিয়ে ফেলে দাও 
এবং গাধার গোশ্তের সামান্য অংশও খেয়ো না। আমি বললাম, কোন্‌ ধরনের গাধার গোশ্ত হারাম? রাবী 
বলেন, আমরা নিজেরা এ বিষয়ে আলোচনা করলাম এবং বললাম, একেবারেই হারাম অথবা গনীমাতের এক 
পঞ্চমাংশ বাদ না দিয়ে রান্না করার কারণেই তা হারাম করা হয়েছে। (ই.ফা. ৪৮৫৫, ই.সে. ৪৮৫৬) 
Ge - A 0 em Ee ES LS Ins AS Hf ES, Cpevy 10 
55 2 OE CH EE lh eG UC 9% cf of A Se Sis 108 li LU 
J 58 15% of BEE al JD gaa G3 D8 We Cl Ub GUL Ll Al 8 Ul 
Uk. LSS US BEE A UD Wie oh CY OG UR UN cl L0 pd be 1 
AH Ge ce LIA 
৪৯০৫-(২৭/...) আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ..... সুলাইমান শাইবানী (রহঃ) বলেন, আমি 
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাযিঃ)-কে বলতে শুনেছি, খাইবারের রাতগুলোতে আমরা ভীষণ ক্ষুধার্ত হই । 
অতঃপর খাইবারের দিন আমরা গৃহপালিত গাধা পেয়ে তাতে ঝাপিয়ে পড়লাম এবং সেগুলো যাবাহ করলাম । 
যখন এর গোশৃত ডেগ্ৃচীতে টগবগ করছিল তখন রসূলুল্লাহ %-এর ঘোষক ঘোষণা করল যে, ডেগ্চীগুলো 
উল্টিয়ে ফেলে দাও এবং গাধাগুলোর গোশৃত একটুও খেয়ো না। রাবী বলেন, তখন কিছু লোক বললো, যেহেতু 


গনীমাতের এক পঞ্চমাংশ বের করা হয়নি তাই রসূলুল্লাহ রর তা হারাম করেছেন। অন্যরা বললো, না, তা 
চিরকালের জন্যই নিষিদ্ধ করা হয়েছে। (ই.ফা. ৪৮৫৬, ই.সে. ৪৮৫৭) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জত এবং যেসব পত্তর গোশৃত খাওয়া হালাল 8৬১ 


- Pb A AS - se be et Un of EG BU Ls al Se GES (rarapay-tdn 
BE A I) pl GH BUSS VS Ul D3 bh of 0 A SY HO cide U8 
HOES ARES 
৪৯০৬-(২৮/১৯৩৮) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... ‘আদী ইবনু সাবিত (রহঃ) বলেন, আমি বারা 
এবং ‘আবদুল্লাহ ইবনু আবূ আওযফা (রাধিঃ)-কে বলতে শুনেছি, আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। যখন 


আমরা তা রান্না করছি তখন রসূলুল্লাহ $ু%-এর ঘোষক ঘোষণা করলো, তোমাদের ডেগ্চীগুলো উল্টিয়ে ফেলে 
দাও । (ই.ফা. ৪৮৫৭, ই.সে, ৪৮৫৮) 


Gel of te es Us as 0 Lo Ut HS LG CG cl C3 EES (fray £2 


৪৯০৭-(২৯/...) ইবনু মুসার ও ইবনু বাশৃশার (রহঃ) ..... বারা (রাযিঃ) বলেন, খাইবার যুদ্ধের দিন 
আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম । এমন সময় রসূলুল্লাহ সু-এর ঘোষক ঘোষণা করলো, ডেগৃটীগুলো উল্টে 
ফেলে দাও । (ই.ফা. ৪৮৫৮, ই.সে, নেই) 
bP ite ie Dy 3 Ee SE 3 UG ald Os SES OS Hf ES (fr) £8n 

+ RYN LA ol be Gehl HOH ca UN AB oh al 

৪৯০৮-(৩০/...) আবূ কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সাবিত ইবনু 'উবায়দ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি বারা. (রাযিঃ)-কে বলতে শুনেছি, আমাদেরকে গৃহপালিত গাধার গোশ্ত খেতে নিষেধ 
করা হয়েছে। (ই.ফা. ৪৮৫৯, ই.সে. ৪৮৫৯) 
mje 0 I op ll oo pale Le nh BE A CH DR ES (fry- £1 

EL GA Hd Eka Rs LY Lo LAT ls 0 HE al JD UY 

৪৯০৯-(৩১/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... বারা ইবনু 'আযিব (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% আমাদেরকে গৃহপালিত গাধার গোশত কাচা বা রান্না করা যাই হোক তা ফেলে দিতে নির্দেশ 
দিয়েছেন। এরপর তিনি কখনো তা খেতে নির্দেশ দেননি । (ই.ফা. ৪৮৬০, ই.সে. ৪৮৬০) 

ALY ie pale Lp - Sle OF 47 Ul ES EN Ds HH 35D (.-)- 840. 
EE 

8৪৯১-:./...) আবু সা'ঈদ আল্‌ আশাজ্জ..... ‘আসিম (রহঃ) হতে এ সানাদে উক্ত হাদীসে অনুরূপ 

বর্ণিত । (ই.ফা. ৪৮৬০, ই.সে. ৪৮৬১) 


be df BS DE 01 0k ak UES GAIN Lag 9 Ll ESS (arafrny- td) 
HLS U8 4 Il tm FE Al UD RE ce US GOH Y IN le fl ce xl LP mal 

ERY LAD LAS LG dD I HEALS CRS OG 
৬২ 


Wwww.waytojannah.com 


Contents 


৪৬২ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


৪৯১১-(৩২/১৯৩৯) আহমাদ ইবনু ইউসুফ আযৃদী (রহঃ) Fo ইবনু ‘আব্বাস (রাষিঃ) হতে বর্ণিত ৷ তিনি 
বলেন, আমি অবহিত নই, রসূলুল্লাহ 8-এর নিষেধ করার কারণ কি এটা ছিল কিনা যে, এগুলো লোকের 
সওয়ারী হিসেবে ব্যবহৃত হতো। তাই সওয়ারী নিঃশেষ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি এরূপ অপছন্দ করলেন। 


অথবা খাইবার যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশৃত তিনি চিরদিনের জন্য হারাম করেছেন। 
(ই.ফা. ৪৮৬১, ইসে. ৪৮৬২) 


~ bel) A - SE [Eo IG 2 1p LEE, Me 5 LAL BS, (aAcrfrr)y-£AlyY 
GA nt BAS od HE Al ILD Ee EOE UU EY oS CLs Se of Rh be 
sh BE al J UB ES Us UES hae CAG GALAN Ol dl Ul ge 
RG S23 de 1 Ul cle UN Gl ce 1 SESS sic Gf cle TEV 
fe OU Gh Goes 5 AULD GOURD IE. sy Bohl EE Al J JB 
[Asal Ms 
৪৯১২-(৩৩/১৮০২) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ ও কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... সালামাহ্‌ ইবনু 
আকওয়া' (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা রসূলুল্লাহ 3%-এর সঙ্গে খাইবার অভিমুখে রওনা হলাম। 
আল্লাহ তাদেরকে বিজয়ী করলেন। বিজয় দিবসের সন্ধ্যা বেলায় অনেক (চুলায়) আগুন জ্বালানো হয়। ফলে 
রসূলুল্লাহ 38 প্রশ্ন করলেন, এসব কিসের আগুন? কি রান্না হচ্ছে? কোন জিনিসের উপর তোমরা আগুন 
জ্বালিয়েছ? লোকেরা বললো, গোশত রান্না করা হচ্ছে। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, কিসের গোশ্ত? জবাবে 
লোকেরা বললো, গৃহপালিত গাধার গোশ্ত । রসূলুল্লাহ 38 বললেন : এগুলো ফেলে দাও এবং হাঁড়ি-পাতিলগুলো 
ভেঙ্গে ফেল। তখন এক ব্যক্তি বলল, আমরা এণ্ডলো ফেলে দিয়ে হাড়ি-পাতিলগুলো ধুয়ে নিব কি? তিনি বললেন, 
এটাও করতে পারো । [দ্রষ্টব্য হাদীস ৪৬৬৮] (ই.ফা, ৪৮৬২, ই.সে. ৪৮৬৩) 


HES Cc cu IB lay le C5 MS COST A 0 GE BS (fey 
«ALYY Se SE of 5 58 be Hl dp pale 3 Ee oy 
৪৯১৩-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও আবূ বাক্র ইবনু নায্র (রহঃ) ..... ইয়াযীদ ইবনু আবু 'উবায়দ 
(রহঃ) থেকে এ সানাদে (অনুরূপ) হাদীস বর্ণিত। (ই.ফা. ৪৮৬৩, ই.সে. ৪৮৬৪) 


ES U8 3 te Lo te sl oe UBL ES Le fl OF BS Oacfrey- tat 
Ally BE al JL Gale SHE ie GEG 58 on CE TLS Gl S55 BEE 2 U9 
sr Ser HR LER Et Mande SB ace মণি EE EL NARA: HOS NS Bf st 
+ os eh Us US SSG. URL LE On Ub) EE Ue ph pos 
৪৯১৪-(৩৪/১৯৪০) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3% 
যখন খাইবার জয় করেন তখন আমরা শহরের বাইরে কিছু গাধা পেলাম । আমরা কিছু গাধা (যাবাহ করে) রান্না 
করছিলাম। এমন সময় রসুলুল্লাহ 3%-এর ঘোষক ঘোষণা করলো : জেনে রাখো, আল্লাহ ও তীর রসূল 


তোমাদেরকে গাধার গোশৃত খেতে নিষেধ করেছেন। কেননা তা শাইতানের ঘৃণ্য কাজ। রাবী বলেন, তার". 
ডেগ্চীগুলো গোশৃ্তসহ উল্টিয়ে ফেলা হলো। (ই.ফা. ৪৮৬৪, ই.সে. ৪৮৬৫) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জন্তু এবং যেসব পশুর গোশৃত খাওয়া হালাল ৪৬৩ 


be ULES ts Hip UG EOI Bs ES ial Me 0 Ls E55, (./re)y-t1Ne 
B20 wish dn J GOB pA HE OES Ls US Ud UG AC 5 of Ue Cape 0 he 
LRG AA BE SS Al Uf BE al U2) Al Lh wil A ILD GOGAT 
ba 3 DED EE D2 p83 Lo 
- G8 ls iil 6 
৪৯১৫-(৩৫/...) মুহাম্মাদ ইবনু মিনহাল (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, খাইবার বিজয়ের দিন এক আগন্তক এসে বললো : হে আল্লাহর রসূল! গাধাগুলো যাবাহ করে খাওয়! 
হচ্ছে। অতঃপর আরেক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রসূল! গাধাগুলো শেষ হয়ে যাচ্ছে। তখন রসূলুল্লাহ 3% 
আবূ তালহাহ্‌ (রাযিঃ)-কে নির্দেশ দিলে তদনুযায়ী তিনি ঘোষণা করলেন : ‘আল্লাহ এবং তার রসূল উভয়েই 
তোমাদেরকে গাধার গোশত খেতে নিষেধ করেছেন। কারণ তা ঘৃণ্যবস্তু বা অপবিত্র ৷ 
বর্ণনাকারী বলেন, এরপর পাতিলগুলো গোশ্তসহ উল্টে ফেলে দেয়া হল । (ই.ফা. ৪৮৬৫, ই.সে. ৪৮৬৬) 


LEH gal df dd eb 
৬. অধ্যায় : ঘোড়ার গোশৃত আহার করা 
U6 3 ils — mals 0 LEE LSD ol Hs 33 0 SS ES Gaafry- £111 
5 A be Lae 0 Lod be Dis 0 952 bo AD OS WS — BS OY UE UAT is 
+E 8d 3 OF BUN LA ol te HE LS 0 FE dl JO Ud Ae 
৪৯১৬-(৩৬/১৯৪১) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ রাবী* ‘আতাকী ও কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... 
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত, রসূলুল্লাহ 3% খাইবার দিন গৃহপালিত গাধার গোশৃত খেতে নিষেধ 
করেন এবং ঘোড়ার গোশৃত খাওয়ার অনুমতি দেন। (ই.ফা. ৪৮৬৬, ই.সে. ৪৮৬৭) 
DEG Sf USL gL OH UA 8 09 Lt BES SO 5 Les GES (rv) - £4 
nhl of BEE a UE SS LA SE KS 5 UN Yk dE YG Ee 
hl 
৪৯১৭-(৩৭/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) বলেন, খাইবারে 
আমরা ঘোড়া এবং বন্য গাধার গোশ্ত খেয়েছি। পক্ষান্তরে নাবী 3% আমাদেরকে গৃহপালিত গাধার গোশৃত খেতে 
নিষেধ করেছেন। (ই.ফা. ৪৮৬৭, ই.সে. ৪৮৬৮) 
ULE th LA LOS ss HAG CT AS O LOSL onlin Hf aS (fj tA 
+ LY ie gh OF of CASS pl HES IG 
৪৯১৮-(.../...) আবূ তাহির, ইয়াকুব দাওরাকী ও আহমাদ ইবনু ‘উসমান নাওফালী (রহঃ) ইবনু জুরায়জ 
(রহঃ) থেকে এ সানাদে অনুরূপ হাদীস বর্ণিত । (ই.ফা. ৪৮৬৭, ই.সে. ৪৮৬৮/ক) 


Wwww.waytojannah.com 


Contents 


8৬৪ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


ALi be SVs ME C2 Dain ol BS 23 0 dl Sie 3 LAL ED Oaevgraj-£a)3 


৪৯১৯-(৩৮/১৯৪২) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আসমা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ $-এর যুগে আমরা ঘোড়া যাবাহ করে খেয়েছি। (ই.ফা. ৪৮৬৮, ই.সে. ৪৮৬৯) 


LU sf Ee LS SH Boy Cc ll HUET os 0 FS ELS, (fer tat. 
HE ii pl te CASS 
৪৯২০-(.../...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আবূ কুরায়ব (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে এ সানাদে 
(অনুরূপ) হাদীস বর্ণিত । (ই.ফা. ৪৮৬৯, ই.সে. ৪৮৭০) 
এ ay ob -Y 
৭. অধ্যায় : গুই সাপের গোশৃত হালাল 

J - Jeli te Fs CN LES ash 09 EG SIS Ee SSG Boy Oasrfray-Etay) 
A OL U8 Sb 0 eee SB bi of A Ae be ~ hs Ly elt UAT Ss Gs ids 
+ MAYS SSL cL UG ela oo FE 
৪৯২১-(৩৯/১৯৪৩) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) 


Fes ইবনু ‘উমার (রাযিঃ) বলেন, নাবী ফু্ঠ-কে গুইসাপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন: আমি তা খাই না, 
এবং তা হারামও বলি না । (ই.ফা. ৪৮৭০, ই.সে. ৪৮৭১) 


Sb LF Si UAT py th LAL Ry C SH EG pa Ls LEB EES (ayecy ta 
+ MUAY tt Yr U8 ela dl ie BRE al UD UNS UL OU Se od 2 
৪৯২২-(৪০/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । একদা এক লোক 


₹ রসূলুল্লাহ 3%-কে গুইসাপ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন : আমি তা খাই না এবং তা (খাওয়া) 
হারামও বলি না । (ই.ফা. ৪৮৭১, ই.সে. ৪৮৭২) 


OE 0 OF gl OF dl Se ES ol BD LS 0 dl Se LY LL SS (foytaNT 
DAY AT Yr UR UL Kl ie Sahl ce ‘h BE dl J IES UE 


৪৯২৩-(৪১/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) বলেন, একদা 
এক ব্যক্তি রসূলুল্লাহ 3-কে মিষ্যারে বসা অবস্থায় গুইসাপ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি তা 
খাই না এবং তা (খাওয়াকে) হারামও বলি না। (ই.ফা. ৪৮৭২, ই.সে. ৪৮৭৩) 


+ ALY 5k oie 4 AE Lp 3 BD Ma (2 Bl BE BESS Cfo) $ANE 


6৯২৪-(../...) ‘উৰাইদুল্লাহ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ‘উবাইদুল্লাহ (রহঃ) হতে এ সানাদে অনুরূপ হাদীস 
বর্ণিত । (ই.ফা. ৪৮৭৩, ই,সে. ৪৮৭৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জন্তু এবং যেসব পশুর গোশৃত খাওয়া হালাল 8৬৫ 


Ee A 0 UA BE CT HA BS NG LE, ai IES, (yc tANo 
5 LDR RAs C doi Ch Ee of ES 5 tl Bn Cd be CASS Jel 
A OES ES dl 56 Lh UR BGC EX OU 8 I LAs USL a SE 


EX ! eg 


Hs Ud TAL oy OF EES LIN es ts Osh BST HE 0 haga Cals 1 
el od 22 0 GE pI be PAN Sh cha lal 8 BE 3 op AE OF OF gil 
HE a U2 Lh 8 UO BE USL mp of Cs ilo Sl i Ul FG a YO 

৪৯২৫-(../...) আৰু রাবী‘, কুতাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব, ইবনু নুমায়র, হারুন ইবনু ‘আবদুল্লাহ ও হারূন 
ইবনু সা‘ঈদ আইলী (রহঃ) ..... নাফি‘ (রহঃ) সূত্রে ও ইবনু ‘উমার (রাযিঃ) কর্তৃক নাবী 3% থেকে গুইসাপ 
সম্পর্কে লায়স কর্তৃক নাফি'র মাধ্যমে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত । তবে আইয়ূব বর্ণিত হাদীসে আরো রয়েছে, 


‘রসূলুল্লাহ 38-এর কাছে গুইসাপের গোশ্ত নিয়ে আসা হলো। তিনি তা খাননি এবং হারামও বলেননি।' আর 
উসামাহ্‌ (রাযিঃ)-এর হাদীসে রয়েছে, ‘এক লোক মাসজিদে দাড়ালো, তখন রসূলুল্লাহ 3% মিম্থারে বসা ছিলেন।' 


{(ই.ফা. ৪৮৭৪, ই.সে, ৪৮৭৫) 

x) ~~ God ECL Flee Ee ul ES Hal Ly dl HE US, (ass) £AY1 
sl ta Bl Lh Gls Ab LA Sl pod HELA ia UA Ann OS BE OE Ces 
+ eb be OA AL 55 16 BE a JL UB LL 5S 5 BE 
৪৯২৬-(৪২/১৯৪৪) ‘উবাইদুল্লাহ ইবনু যু‘আয (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, একদা 
নাবী ু-এর সঙ্গে তার কতিপয় সাহাবী ছিলেন। যাদের মধ্যে সা'দ (রাযিঃ)-ও ছিলেন। তাদের সম্মুখে 


গুইসাপের গোশৃত আনা হলে নাবী }3%-এর এক স্ত্রী উচ্চেঃস্বরে বললেন, এটা কিন্তু গুইসাপের গোশৃ্ত! তখন 


রসূলুল্লাহ 3% বললেন : তোমরা খেয়ে নাও, কারণ এটা হালাল, তবে এটা আমার খাদ্য নয়। 
(ই.ফা, ৪৮৭৫, ই,সে. ৪৮৭৬) 


Bais Bo SEL on Uh TE OF SHES FEE Dd Ss CY th 0 J 
+ Bh Sd Bas Ss pad BEE SEL i OS OS UN Vin ie BE Co SI Mal 
৪৯২৭-(.../...) মুহাম্মাদ ইবনু মুসান্না ..... তাওবাহ্‌ ‘আম্বরী (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, শা'‘বী 
(রহঃ) আমাকে বলেছেন : আপনি কি নাবী সু হতে বর্ণিত হাসান (রাযিঃ)-এর হাদীসটি শুনেছেন? আমি তো 
প্রায় দু'বছর কিংবা দেড় বছর ইবনু ‘উমার (রাযিঃ)-এর সাথে ছিলাম, কিন্তু তাকে এ হাদীসটি ছাড়া নাবী 


থেকে অন্য কিছু বর্ণনা করতে শুনিনি। তিনি বলেন, রসূলুল্লাহ 3%-এর কতিপয় সাহাবীর মধ্যে সাদ (রাযিঃ)-ও 
ছিলেন, অতঃপর (বাকী অংশ) মুআয (রাযিঃ) বর্ণিত হাদীসের অনুরূপ । (ই.ফা. ৪৮৭৬, ই.সে. ৪৮৭৭) 


Wwww.waytojannah.com 


Contents 


৪৬৬ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


5 Ld df oe FE oP HL HG U8 3 5 G3 BES Oasofer)y- EAA 
Ln cis HE dl S24 Ee 3h bo SE 0 CS U8 Die 5 A AE Lo IE Hs 
LO De 2 0 DO ES Un U8 555 A 4) 0) SY SAL Bn Us 
J dl dD GT HA li 2 HEE a JAD Sy +b by Gs HE di J) 
"del SS Ah 4b LS HLS 

+ D5 FE Al U3 cl 45d SS J 
৪৯২৮-(৪৩/১৯৪৫) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত 
তিনি বলেন, আমি এবং খালিদ ইবনু ওয়ালীদ (রাযিঃ) রসুলুল্লাহ 38%-এর সাথে মাইমূনাহ্‌ (রাযিঃ)-এর নিকট 
গেলাম । তখন ভুনা গুইসাপ পরিবেশন করা হলো। রসূলুল্লাহ 38% তা নেয়ার জন্য হাত বাড়ালেন। তখন 
" মাইমূনাহ্‌ (রাযিঃ)-এর বাড়িতে উপস্থিত জনৈকা মহিলা বললেন, রসূলুল্লাহ 38% যা খেতে চাইছেন সে সমন্ধে 
তোমরা তাকে জানাও । তখন রসূলুল্লাহ 3% (খাবার থেকে) তীর হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর 


রসূল 3%! এটা কি হারাম? তিনি বললেন, না। যেহেতু এটা আমাদের এলাকার প্রাণী নয়, তাই আমি ত! অপছন্দ 
করি। 


খালিদ (রাযিঃ) বলেন, এরপর আমি তা টেনে নিয়ে খেলাম ৷ রসূলুল্লাহ 8% এ দৃশ্য দেখছিলেন। 


(ই.ফা. ৪৮৭৭, ই.সে, ৪৮৭৮) 
Xs Esl ALS IN AS 0 bh Ls All Hh ESS (aevyssy-tAva 
ART RE TR | 2 et 0 0 bg isl 
ine 


; ah ED Gh cb BE al UE UST A a 8S 0% go AG IE 
FOS 2 be OY Sp EE UE] 3 cod Byte bn Op Sl pe HIS HE 


5 3 BE Al UD GALS ly 2 CSS SS FOL SY FG CE US HG ls 
ULES SA Sl. SLES Cy HB at UO DE adh id nf cl i 
RECS YY" UN a JD G lah AT ah £2 IG 8 25 BH ROE: a dx 
+ es Hh Dy HE al i kl 5 Al a J 
৪8৯২৯-(৪৪/১৯৪৬) আবূ তাহির ও হারমালাহ্‌ (রহঃ) ..... খালিদ ইবনু ওয়ালীদ (রাযিঃ)- যাকে সাইফুল্লাহ 
বলা হয়, তার হতে বর্ণিত, তিনি রসূলুল্লাহ %-এর সাথে নাবী 38-এর স্ত্রী মাইমূনাহ্‌ (রাযিঃ)-এর ঘরে ঢুকলেন। 
তিনি ছিলেন তার ও ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর খালা । এ সময় রসূল $্ট তার নিকট ভুনা গুইসাপ দেখতে পান, 


যা তার (মাইমূনাহ্র) বোন হুফাইদাহ্‌ বিনতু হারিস নাজৃদ থেকে এনেছিল । তিনি গুইসাপটি রসূলুল্লাহ 3%-এর 
কাছে পরিবেশন করলেন। তীর অভ্যাস ছিল কোন খাদ্যের বিবরণ ও তার নাম উল্লেখ না করা পর্যন্ত তিনি সে 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জত এবং যেসব পশুর গোশ্ত খাওয়া হালাল ৪৬৭ 


দিকে কম-ই হাত বাড়াতেন। রসূলুল্লাহ 3% গুইসাপটির দিকে হাত বাড়ালে উপস্থিত জনৈকা মহিলা বললেন, 
তোমরা রসূলুল্লাহ 3%-এর সামনে যা পেশ করছো সে সম্বন্ধে তাকে জানিয়ে দাও । তারা বললো, হে আল্লাহর 
রসূল ন্ট! এটা কি গুইসাপ। তখন রসুলুল্লাহ 3% তার হাত তুলে নিলেন। খালিদ ইবনু ওয়ালীদ (রাধিঃ) 
বললেন, হে আল্লাহর রসূল $ু! এটা কি হারাম? তিনি বললেন, না। তবে যেহেতু এটা আমার এলাকাতে নেই 
তাই আমি এটা পছন্দ করিনা । 

খালিদ (রাযিঃ) বলেন, অতঃপর আমি ওটা টেনে নিয়ে খাচ্ছিলাম । আর রসূলুল্লাহ 3% তা দেখছিলেন। 
তবে তিনি আমাকে নিষেধ করেননি। (ই.ফা. ৪৮৭৮, ই.সে. ৪৮৭৯) 


Ee 06 8 UE, GIA EE UN AS Ls HES Lal ty 8 Hf HSS (deo) tar. 

fe Je sd de Sie 2 OLAS 3 pla ie of BS Bs 05 AT Ch si 
xs SD mi Le cle BE al UD oe USS EST ah C3 DE Ef TT A te 
te OD EDS CE 35 lon SB Cy A fs CLC UL IT HE al US of Flt SG 
DAT I O53 Ms Bag SSB ACY CS Ui USL Y BE al UD OE kc os 


+ RS OS Bye te Lal OH SS maa 
৪৯৩০-(৪৫/...) আবু বাক্র ইবনু নাযূর ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... তিনি বলেন, ইবনু 'আব্বাস 


(রাযিঃ) হতে বর্ণিত । খালিদ ইবনু ওয়ালীদ (রাযিঃ) তাকে বলেছেন যে, তিনি রসূলুল্লাহ 3%-এর সঙ্গে তার খালা 
মাইমূনাহ্‌ বিনতু হারিস (রাযিঃ)-এর ঘরে যান। তখন রসূলুল্লাহ -এর সামনে গুইসাপের গোশৃত পরিবেশন, 
করা হয়, যা উম্মু হুফায়দ বিনতু হারিস নাজবদ থেকে নিয়ে এনেছিলেন। তিনি ছিলেন বানু জা‘ফার গোত্রের এক 
ব্যক্তির সহধর্মিণী । রসূলুল্লাহ 38% কোন বস্তুর বিবরণ না জানা পর্যন্ত তা খেতেন না । বাকী অংশ বর্ণনাকারী ইউনুস 
(রহঃ)-এর হাদীসের অনুরূপ । তবে হাদীসের শেষাংশে তিনি অতিরিক্ত বর্ণনা করেন যে, ইবনু আসাম মাইমূনাহ্‌ 
(রাধিঃ) সূত্রে তীকে বর্ণনা করেছেন, তিনি (রসূলুল্লাহ) তখন তার ঘরেই ছিলেন। (ই.ফা. ৪৮৭৯, ই.সে, ৪৮৮০) ' 


t a be GAS op Dae UST gi Se UST 5 bs Se ES (ac. J") 
a. Spin es Df Ci od O85 FEE a of Ub Oe of op HED C5 des on Lal 
LA bP Loh 3 SKS HT ee 
৪৯৩১-(.../১৯৪৫) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমরা মাইমূনাহ্‌ (রাযিঃ)-এর ঘরে ছিলাম। তখন নাবী 3%-এর সামনে দু'টি ভুনা শুইসাপ পেশ করা হলো। 


বাকী অংশ উক্ত হাদীসসমূহের অনুরূপ । তবে বর্ণনাকারী (মা“মার) “মাইমূনাহ্‌ (রাযিঃ) থেকে ইয়াযীদ ইবনু 
আসাম (রহঃ)-এর সূত্র” কথাটি উল্লেখ করেননি । (ই.ফা. ৪৮৮০, ই.সে. ৪৮৮১) 


CR EME Dn = . EE CE NE ER pA" . « দ্ধ FEE He 
USD Go OB EE OH oe TIS [es OF Ll Uf LY of of De ol CD Se ES 


GAT Po cha KS Us pl 3h CS Ley Be SG 5 Xs FEE dl 


Wwww.waytojannah.com 


Contents 


৪৬৮ সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


:8৯৩২-(../..) ‘আবদুল মালিক ইবনু শু‘'আয়ব ইবনু লায়স (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু মাইমূনাহ্‌ (রাযিঃ)-এর ঘরে থাকা অবস্থায় তীর নিকটে গুইসাপের গোশ্ত 
পরিবেশন করা হয়। তখন খালিদ ইবনু ওয়ালীদ (রাযিঃ) তাঁর সাথেই ছিলেন। ইবনু মুন্‌কাদির বাকী অংশ যুহ্রী 
(রহঃ)-এর সমার্থক হাদীস বর্ণনী করেন। (ই.ফা. ৪৮৮১, ই.সে. ৪৮৮২) 


FAA ie EG gil 0 U8 3b 5 8 Hs IE 3 BL BS Cavey ArT 
HE a IAD od A A AG cial U9 le OF Cha 0 DS 5 Ae be 2 of 
0s BE Al AD Fe se fy VE LL Ss BISY CLL Cra Hl Waly lash We 
+ HE al JO SL ck Sf Le CT 
৪৯৩৩-(৪৬/১৯৪৭) মুহাম্মাদ ইবনু বাশ্শার ও আবূ বাক্র ইবনু নাফি* (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমার খালা উম্মু হুফায়দ (রাযিঃ) রসূলুল্লাহ 3%-এর কাছে কিছু ঘি, পনির এবং 
কয়েকটি গুইসাপ হাদিয়া স্বরূপ পাঠালেন। তিনি ঘি ও পনির থেকে কিছু খেলেন এবং গুইসাপ নোংরা হওয়ার 
দরুন খাওয়া বর্জন করলেন। কিন্তু রসূলুল্লাহ 3-এর দস্তরখানে তা খাওয়া হয়। তা হারাম হলে রসূলুল্লাহ 3% - 

এর দস্তরখানে তা খাওয়া হতো না। (ই.ফা. ৪৮৮২, ই.সে. ৪৮৮৩) ; 

5 CP LAA oe gle © le EB ES SH Hf BS Oawevy-tart 
A be ole C9 Cli wi, US Eo te SEU COR Bly nse UES UN Loli 
AY te ca Yo A Ye 3 al UA UU les Ub CS ATA Lol sl 2s ssl 
She A Ci HE Al UL BY COG Hate SY BE a ah Sx CG Ce Ody ole C9 J 
Sd Ek nl Se UA RY SO ary AL Ch IE ule Ch Jail ips Las 
+ FOR." bd kT al iin 08 ES 8 ls BA 2 Lace 8 ci US tf HE 
A, A 2 IE Lakh ie Ib." 1k 

+ BE ILO ia KU EE Y pid tn FY Bi 
৪৯৩৪-(৪৭/১৯৪৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইয়াধীদ ইবনু আসাম (রহঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, মাদীনার এক নববিবাহিত ব্যক্তি আমাদেরকে দাওয়াত করলো এবং আমাদের সামনে তেরটি 
গুইসাপ পরিবেশন করা হলো। কিছু লোক তা খেলো আর কিছু লোক তা বর্জন করলো। পরদিন আমি ইবনু 
‘আব্বাস (রাযিঃ)-এর সাথে সাক্ষাৎ করে বিষয়টি তাকে জানালাম । তখন তাঁর পাশের লোকজন নানা উক্তি করতে 
লাগলো, এমনকি তাদের একজন বললো : রসূলুল্লাহ 3% বলেছেন: আমি এটি খাইও না, নিষেধও করি না এবং 
হারামও বলি না। ইবনু ‘আব্বাস (রাযিঃ) বললেন, তোমরা যা বলছ তা সঠিক নয়। নাবী সু-কে হালাল ও 
হারাম নির্ণয় করার জন্যই পাঠানো হয়েছিল। রসূলুল্লাহ স% একদা মাইমূনাহ্‌ (রাযিঃ)-এর ঘরে ছিলেন। তার 


সাথে ফায্ল ইবনু ‘আব্বাস, খালিদ ইবনু ওয়ালীদ ও অন্য এক মহিলা উপস্থিত ছিলেন। তখন তাদের কাছে 
একটি পাত্র পেশ করা হলো । রসূলুল্লাহ 3% যখন খাওয়ার ইচ্ছা করলেন তখন মাইমূনাহ্‌ (রাযিঃ) তাকে বললেন, 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জস্তু এবং যেসব পশুর গোশৃত খাওয়া হালাল 8৬৯ 


এটা গুইসাপের গোশৃত ৷ রসূলুল্লাহ 3 তীর হাত গুটিয়ে নিয়ে বললেন, এ গোশৃত আমি কখনোও খাইনি। তিনি 
তাদের বললেন, তোমরা খেতে পারো। ফাষয্ল, খালিদ ইবনু ওয়ালীদ (রাযিঃ) এবং এ মহিলা তাথেকে খেলেন। 
মাইমূনাহ্‌ (রাযিঃ) বললেন : রসূলুল্লাহ 3% যা খান, তাছাড়া অন্য কিছু আমি খাব না। 


(ই.ফা. ৪৮৮৩, ইসে. ৪৮৮৪) 

Ho ST Se UT AG AS Ls Se Pad Cs GES BST Onan tare 
Hie SU li Les HE Al UD 8 Uk a A CH ee SD Sf AOA ESA 
sb BH OSA Ca GAY UN, 
৪৯৩৫-(৪৮/১৯৪৯) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রাযিঃ)...., জাবির ইবনু ‘আবদুল্লাহ্‌ 


(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38%-এর নিকট গুইসাপ আনা হলে তিনি তা খেতে অস্বীকার করে 


বললেন, জানি না হয়তো এটা এসব উম্মাত থেকে হতে পারে, যাদের বিকৃত করা হয়েছিল। 
(ই.ফা, ৪৮৮৪, ই.সে. ৪৮৮৫) 


U8 3 ol be ne Bn ool tn CLA ES ct 0h Ll GES (00/0) EAT 
+ RSS Hf FEE Ll LY eS 3 ae UU OU TO Ef Y UB UL oe Ve 
yh pie UE ie sD EE OL Ch my Tes EG oF 
৪৯৩৬-(৪৯/১৯৫০) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... আবূ যুবায়র (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
জাবির (রাষিঃ)-কে গুইসাপ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি তোমরা খেও না। তিনি তা নোংরা হিসেবে 
অবহিত করলেন ৷ তিনি আরও বলেন, 'উমার ইবনু খাত্তাব (রাযিঃ) বলেছেন, নাবী % এটিকে হারাম করেননি । 
মহান আল্লাহ এর দ্বারা অনেক লোককে উপকৃত করেছেন। কেননা, জনসাধারণের খাদ্য এ থেকে আসে । আমার 

নিকট থাকলে আমিও তা খেতাম । (ই.ফা. ৪৮৮৫, ই.সে. ৪৮৮৬) 

4 be Ls al be SN be G5 ES sd th La ESAs (0 s0vfe.)y- tATY 
a SS UN PU C3 SUE CG I wl Ul UD URS HUN 
Hs Ll sods HY oo 

IE BALI AY 2a GE 3 RE [ORs 58] AL ae UN Os Sy OS Ul a Sh UN 
- ঠি এ ES bE ua ah xl sx us ys se os 
৪৯৩৭-(৫০/১৯৫১) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... আবূ সাঈদ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, এক 
ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল 3%! আমরা এমন এলাকায় থাকি, যেখানে গুইসাপ পাওয়া যায়। সুতরাং এ 
ব্যাপারে আপনি আমাদের কী আদেশ করেন? অথবা বললেন, আপনি এ ব্যাপারে আমাদের কী ফাতাওয়া দেন? 


তিনি বললেন : আমাকে জানানো হয়েছে যে, বানী ইস্রাঈলের একটি সম্প্রদায়কে বিকৃত করে দেয়া হয়েছিল। 
এরপর তিনি আদেশও করেননি, নিষেধও করেননি। 


ডও 


Wwww.waytojannah.com 


Contents 


8৭০ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


আবু সা'ঈদ (রাযিঃ) বলেন, পরবর্তী সময়ে ‘উমার (রাযিঃ) বলেন, আল্লাহর দ্বারা অনেক লোককে উপকৃত 
করবেন। কারণ এটা এ উম্মাতের অধিকাংশের খাবার। আমার নিকট থাকলে আমি অবশ্যই তা খেতাম। তবে 
রসূলুল্লাহ $% এটি কেবল অপছন্দ করেছেন। (ই.ফা. ৪৮৮৬, ই.সে. ৪৮৮৭) 
lb = HE EBL HB He BS SE ty Los (Je) EATA 
3B N- l bb LE A Ha LE 3 UB BBE a UD A lS se 
Sad Al al Gn 08 ly 8 BEE A USD BG BS OG 22d ISO: 25g Ul 
ST CL ia ik Ld G5 DS Nd US EST HELE LY 3 x bw she 
‘Ge YS 
৪৯৩৮-(৫১/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ সা‘ঈদ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, একদা 
রসূলুল্লাহ 3%-এর কাছে এক বেদুঈন এসে বলল, আমি এমন নিম্নাঞ্চলে বাস করি যেখানে প্রচুর গুইসাপ পাওয়া 
যায়। এটা আমার পরিবারের সাধারণ খাদ্য৷ বর্ণনাকারী বলেন, তিনি কোন জবাব দিলেন না। আমরা তাঁকে 
বললাম, আবার জিজ্ঞেস করো। লোকটি আবার জিজ্ঞেস করলে তিনি এবারও কোন জবাব দিলেন না। অতঃপর 
তৃতীয়বারে রসূলুল্লাহ 3% তাকে ডেকে বললেন : হে বেদুঈন! মহান আল্লাহ বানী ইস্রাঈলের একটি সম্প্রদায়ের 
প্রতি অভিসম্পাত করেন, অথবা ক্রোধান্বিত হয়ে তাদের আকৃতি বিকৃত করে স্থলচর প্রাণীতে রূপান্তরিত করে 
দেন। আমি অবহিত নই যে, এটা তাদেরই অন্তর্ভুক্ত কিনা। সুতরাং আমি তা খাইও না এবং এ থেকে নিষেধও 
করি না । (ই.ফা. ৪৮৮৭, ই.সে. ৪৮৮৮) 
| 2 AAU ol -A 
৮. অধ্যায় : টিডূডি খাওয়ার বৈধতা 
wo dl se ie si el be Ug Hf ES GIS AS 3h BS (40v/ovy-£4rA 
+ HOM OS 5% Ce FE dl JA a U2 Ob 
৪৯৩৯-(৫২/১৯৫২) আবূ কামিল জাহ্‌দারী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু আব আওফা (রাযিঃ) হতে বর্ণিত 
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ 3%-এর সাথে সাতটি যুদ্ধে যোগদান করেছি, তখন আমরা টিড্‌ড়ি খেয়েছি। 
(ই.ফা. ৪৮৮৮, ই.সে. ৪৮৮৯) 
OF oe bh LE A ONS TD SE oss SE Cf.)- £4. 
EY ie 135 of be Lie 
Eee dG JE cs GE JE EVE ES) 8 8 3 BE 
8৯৪০-(../.. ) আৰৃ বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) 
. সকলেই ইবনু 'উয়ায়নাহ্‌ (রহঃ)-এর সূত্রে আবূ ইয়া*ফুর (রহঃ) হতে উল্লিখিত সানাদে হাদীসটি রিওয়ায়াত 
করেছেন। 


আবু বাক্র (রহঃ) তার বর্ণনায় সাতটি যুদ্ধের কথা উল্লেখ করেছেন। ইসহাক্‌ বলেছেন, ছয়টি এবং ইবনু 
আবু ‘উমার (রহঃ) বলেছেন, ছয়টি কিংবা সাতটি ৷ (ই.ফা. ৪৮৮৯, ই.সে. 8৮৯০) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জজু এবং যেসব পশুর গোশৃত খাওয়া হালাল ৪৭১ 


0 Loe te Nn on Bos Ce lf 04 ES sill 2 Sot HESS (ej £481 
+ FUSE Ee OMT] ALY Wig 35 off bo Hct toe US 
8৯৪১-(../...) মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) আবূ ইয়া*ক্ব (রহঃ) হতে এ সানাদে হাদীস 
বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সাতটি যুদ্ধ । (ই.ফা. ৪৮৯০, ই.সে. ৪৮৯১) 
hl Ly ab ~1 
৯. অধ্যায় : খরগোশ খাওয়ার বৈধতা 
be 3) 0 pls be us Ee he Lh Lo UBS Eh th Loe cs Jer)-£48y 
GEN AE CLS IN. EB ae TALS Nb a UH EEL UL U6 a on od 
+ AL FE al JL Ue cH BUD dE US CAB a Sole Uf is cil 
৪৯৪২-(৫৩/...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাধিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
আমরা চলতে চলতে “মার্রুয যাহ্রান’ নামক স্থানে পৌছলে সেখানে একটি খরগোশকে ধাওয়া করলাম। 
লোকজনও সেটাকে ধাওয়া করলো এবং তারা ক্লান্ত হয়ে পড়লো। তিনি বলেন, অবশেষে আমি ধাওয়া করে ওটা 


ধরে ফেলি এবং আবূ তালহার কাছে নিয়ে আসি। তিনি এটাকে যাবাহ করলেন এবং এর পেছনের অংশ ও উভয় 
রান রসূলুল্লাহ 3%-এর কাছে পাঠালেন । আমি এগুলো রসূলুল্লাহ $%-এর কাছে নিয়ে এলে তিনি তা গ্রহণ করেন। 


(ই.ফা. ৪৮৯১, ই.সে. ৪৮৯২) 


Eo sh OF oS GROG C Ae OF GS EG A UY SAD SESS (fata 
OE Sn ee G0 tn dL 


bs 8৪৮৯১, ই.সে. ৪৮৯৩) 
i) ESE Sls bay) 4 ORL L 4A) 2 -) 


১০. অধ্যায় : যা দ্বারা শিকার করা ও শত্রুর বিরুদ্ধে সহায়তা লাভ করা যায় তার বৈধতা এবং 
পাথর নিক্ষেপ নিষিদ্ধ হওয়া 


So MLS 0 pe LAs ES of GS Gl Bd ts a Se ES (100 £48 

7 0 - 5G UE BE Bl IO HOS Y TUE GS soil te SS ih ty a 

5S. GH Ba ns Lc, SG sy Ys as [eg Hay YL AY oo 

iY SS a Bh oo bd LS US BE AOS: dsl A I GS ls 
I 1% AK 


Wwww.waytojannah.com 


Contents 


৪৭২ সহীহ মুসলিম (চতুৰ্থ খণ্ড) 


৪৯৪৪-(৫৪/১৯৫৪) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয ‘আম্বারী (রহঃ) ..... ইবনু বুরাইদাহ্‌ (রহঃ) হতে বৰ্ণিত । 
তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু মুগাফ্ফাল (রাযিঃ) তীর সঙ্গীদের একজনকে পাথর নিক্ষেপ করতে দেখে তাকে 
বললেন, পাথর মারবে না। কারণ রসূলুল্লাহ 38 পাথর মারা অপছন্দ করতেন । অথবা বলেছেন, নিষেধ করতেন। 
কারণ এর দ্বারা শিকার করাও যায় না এবং শত্রুকে ঘায়েল করাও যায় না; বরং এটি দাত ভাঙ্গে এবং চক্ষুতে ক্ষত 
করে। পরবর্তীতে তাকে আবারো পাথর ছুড়তে দেখে তিনি বললেন, আমি তোমাকে জানালাম রসূলুল্লাহ 3% 
পাথর মিক্ষেপ পছন্দ করতেন না, অথবা তা নিষেধ করতেন । তবুও তোমাকে পাথর ছুড়তে দেখছি? আমি তোমার 
সাথে এত এত দিন কথা বলধ না। (ই.ফা. ৪৮৯২, ই.সে. ৪৮৯৪) 


LY ys Ls GOAL ee th DUE Es Ac C5 LL DS HH BS (le) Ate 
ESS 
৪৯৪৫-(.../...) আবূ দাউদ সুলাইমান ইবনু মা‘বাদ (রহঃ) ..... ‘উসমান ইবনু ‘আমর বলেন, কাহ্মাস 
(রহঃ) এ-সানাদে আমাদের কাছে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৮৯৩, ই.সে. ৪৮৯৫) 
Ee J Loita 5h SA Les HA Ls Loh UES cal ts Lt US (..fo0)- AE 
«85 co BE Al UL 0 UB Se oh A ie be Vliet 0 Le io BS Lo Los 
IE. cd Bry SG Ly Sal SE Vy Gh EGY AY IE SS 8 he LF UN 
+ Cdl EES 5. 5d SY UO see SH 
৪৯৪৬-(৫৫/...) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মুগাফ্‌ফাল (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন : রসূলুল্লাহ 38% ছোট ছোট পাথর ছুঁড়তে বারণ করেছেন। 
ইবনু জা'ফার (রহঃ) তীর বর্ণনাতে বলেছেন, রসূলুল্লাহ 3% আরও বলেছেন : এটা শত্রুকে পরাভূত করে 
না, শিকারও মারতে পারে না বরং এটা দীত ভাঙ্গে এবং চোগে আঘাত ক্রে। ইবনু মাহ্‌দী (রহঃ) উল্লেখ 
করেছেন, এটা শত্রুকে আঘাত করে না। তিনি “চোখে আঘাত করার কথা” উল্লেখ করেননি। 
(ই.ফা. ৪৮৯৪, ই.সে, ৪৮৯৬) 
SE 0 mae be 08 op Bie deny BES Ls of C8 3h BS (fot ty 
yu O08, Sh co cb FE AL ILD HUES ES — JS - GES ine 05 SWAY 
HE al UL 0: Bl OB UG God Br nS CT, be SY Ne Soe 
TH ALY SSS AL 8 
৪৯৪৭-(৫৬/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সাঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিত। 
‘আবদুল্লাহ ইবনু মুগাফ্‌ফাল (রাযিঃ)-এর একজন নিজের লোক ছোট ছোট পাথর ছুঁড়লে তিনি তাকে তা করতে 
বারণ করেন এবং বললেন, রসূলুল্লাহ 3% ছোট ছোট পাথর নিক্ষেপ বারণ করেছেন। তিনি বলেছেন যে, এটা না 
শিকার করতে পারে আর না শত্রুকে পরাভূত করতে পারে; বরং এটি দাত ভাঙ্গে আর চোখে আঘাত করে। . 
সাঈদ (রহঃ) বলেন, লোকটি যখন পুনরায় এ কাজ করল তখন তিনি বললেন, আমি তোমাকে হাদীস শোনাচ্ছি 
যে, রসূলুল্লাহ 38% থেকে নিষেধ করেছেন, এরপরও তুমি কঙ্কর নিক্ষেপ করছো? তোমার সঙ্গে আমি কখনো কথা 
বলবো না। (ই.ফা. ৪৮৯৫, ই.সে. ৪৮৯৭) 


www.waytojannah.com 


পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জতু এবং যেসব পশুর গোশৃত খাওয়া হালাল ৪৭৩ 


+ 55 ALY ie C3 ie La ES AE al OF ES (fo) - EIEN 
৪৯৪৮-(../...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আইয়ুব (রহঃ) হতে উল্লেখিত সূত্রে হুবছ রিওয়ায়াত 
করেছেন। (ই.ফা, ৪৮৯৬, ই.সে. ৪৮৯৮) 
oz By SENG OLS J) ৮! 
১১. অধ্যায় : যাবাহ ও হত্যায় দয়াশীল হওয়া ও ছুরি ধার করার নির্দেশ 
4 sla AS te HE Je) BS Lt ft EG Hf GES (vaee/ovy- tt 
SY" [U8 FEE a J) Cp Cle Os U8 45 Gh As Uo ict of Ue PS 
co POSE nl A, 2) Ll Pe Ws ik Ll fa 3 fi Kb oLsyl 
৪৯৪৯-(৫৭/১৯৫৫) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... শাদ্দাদ ইবনু আওস (রহঃ) হতে ত বৰ্ণিত I 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% হতে আমি দু'টি কথা মনে রেখেছি, তিনি বলেছেন: আল্লাহ তা'আলা প্রত্যেক বিষয়ে 
তোমাদের উপর 'ইহ্‌সান' অত্যাবশ্যক করেছেন। অতএব তোমরা যখন হত্যা করবে, দয়ার্্রতার সঙ্গে হত্যা 
করবে; আর যখন যাবাহ করবে তখন দয়ার সঙ্গে যাবাহ করবে। তোমাদের সবাই যেন ছুরি ধারালো করে নেয়' 
এবং তার যাবাহকৃত জতুকে কষ্টে না ফেলে। (.ফা, ৪৮৯৭, ই.সে. ৪৮৯৯) 
En Gal ml [8 ন EBs Cc For [EC ~~ cn =~ HES cde. 
SAD se th dl te Bo, C Ls Bo ie BS Bl 8s Be c a oy 
fa ip ns CE PA ts SE Boy C OEE te Lah ts Loe Ul pS 
LAD hay He ul [ELS Lb sl JL i I 
৪৯৫০-(../...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) হুশায়ম, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ‘আবদুল ওয়াহ্‌হাব 
আস্-সাক্বাফী, আৰু বাক্র ইবনু নাফি' গুনদার, শু'বাহ্‌, ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী, মুহাম্মাদ ইবনু 
ইউসুফ সুফ্‌ইয়ান থেকে, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) জারীর মানসূর থেকে, ত তারা সরুলে থালিদ হায্যারেষঃ) 
হতে ইবনু ‘উলাইয়্যাহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসের সানাদ ও অর্থের অনুরূপ বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৪৮৯৮, ই.সে. ৪৯০০) 
All ha CF sel ৬-1 
১২. অধ্যায় : : জীব-ভস্তু বেঁধে তীরের লক্ষ্যবস্তু বানানোর নিষেধাজ্ঞা সম্পর্কে 


08 pls Chas UG ies EG 5S 0h LSS FS td ) Ss BS (1421/A)- £৭০) 


G5 14 SE BH dd 5 GY 5 MC G5 od Ge SS ON Ae Sod 
Se Kas 5 0 FE pl UD 8 LS JE iE Ui 


৪৯৫১-(৫৮/১৯৫৬) মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
হিশাম ইবনু যায়দ ইবনু আনাস ইবনু মালিক (রহঃ)-এর নিকট শুনেছি। তিনি বলেন, আমি আমার দাদা আনাস 


Wwww.waytojannah.com 


' 8৭8 সহীহ মুসলিম (চতুর্থ খণ্ড) 


ইবনু মালিক (রাখিঃ)-এর সাথে হাকাম ইবনু আইয়ূব (রহঃ)-এর গৃহে গেলাম। সেখানে স্থানীয় কতিপয় ব্যক্তি 
একটি মুরগী বেঁধে তার দিকে তীর নিক্ষেপ করছিল। তিনি.বলেন, তখন আনাস (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ 3% 
কোন জন্তু বেধে সেটিকে তীরের লক্ষ্য বানাতে বারণ করেছেন। (ই.ফা. ৪৮৯৯, ই.সে. ৪৯০১) 
ESS C dee OF AN Ley Bel OF 3 ES CLA C8 RD SESS (tj ti0N 
AONE 4 2 ক“ % # . oe 
AL ies Ris LF Bel RAL fl Es OS A EES c Sh Ly A EG nA 2 
8৯৫২-(../...) যুহায়র ইবনু হার্ব, ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব (রহঃ), আবূ কুরায়ব (রহঃ) প্রমুখ সকলেই 
শু'বাহ্‌ (রহঃ) হতে উল্লেখিত সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৮৯৯, ই.সে. ৪৯০২) 
DE 0 ae be Lose be Kt ES of UES Sok ty dl SE Ss O1ov/eon-t dor 
+ Uae E43 US 1S Y U8 FEE a Ue of co 
8৪৯৫৩-(৫৮মীম/১৯৫৭) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। নাবী 


%% বলেছেন: তোমরা এমন কোন বস্তুকে (তীর বা বন্দুকের) লক্ষ্যবস্তু বানিও না যার মধ্যে প্রাণ আছে। 
{ই.ফা. ৪৯০০, ই.সে. ৪৯০৩) 


Ut Lp Gi CF CAD Ne Dh LS Eos Bis x ty Lot HESS (fj 10 
Ake ALY is 


8৯৫৪-(../...) মুহাম্মাদ ইবনু জা‘ফার ও ‘আবদুর রহমান ইবনু মাহদী উভয়ে শু'বাহ্‌ হতে উল্লেখিত 
ধারাবাহিকতায় উপরের হাদীসের অবিকল রিওয়ায়াত করেছেন। (ই.ফা. নেই, ই.সে. ৪৯০৪) 


Ae ff GES 3G - als Be) bil, - as Ho E58 C3 UES ES (140nfoa)- 400 
2 09 CB AS OS 105 SS hy SE Ca UU I SH aes be Os off OF 
«Tn 5 i Cd FE A TAD LY OE BS te SE tt UE Ge 
৪৯৫৫-(৫৯/১৯৫৮) শাইবান ইবনু ফার্রুখ ও আবূ কামিল (রহঃ) ..... সা“ঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে 
র্ণিত। তিনি বলেন, ইবনু ‘উমার (রাযিঃ) একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা একটি মুরগী বেঁধে সেটির 


প্রতি তীর নিক্ষেপ করছিল । তারা ইবনু ‘উমারকে দেখে মুরগীটি ছেড়ে দিয়ে চলে গেল। ইবনু ‘উমার (রাযিঃ) 


বললেন, কে এ কাজ করলো? যে এমন কাজ করে রসূলুল্লাহ 38% তাকে লা‘নাত করেছেন৷. 
(ই.ফা. ৪৯০১, ই.সে, ৪৯০৫) 


| 


092 8 GE hme be De 3 US Bak Be A ORD RSS (jr £401 
Cb baths toe EE 0 Sl mtd 1p Sy LE kG THe LSS oh lo ois “pt 
Sl 8 CU BE al OL EY i Od a dt dT IS ta Lb tg BETES 
Uae EN as Cs 
৪৯৫৬-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... সাঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
ইবনু ‘উমার (রাধিঃ) কতিপয় কুরায়শ যুবকের নিকট দিয়ে যাচ্ছিলেন । তারা একটি পাখি বেধে সেটির দিকে তীর 


Wwww.waytojannah.com 


পর্ব (৩৫) শিকার ও যাবাহকৃত জু এবং যেসব পশুর গোশৃত খাওয়া হালাল 8৭৫ 


' নিক্ষেপ করছিল। আর প্রত্যেকটি নিশানা ব্যর্থ হওয়ার কারণে তারা পাখির মালিকের জন্য একটি করে তীর 
“নির্ধারণ করছিল। তারপর তারা ইবনু ‘উমার (রাযিঃ)-কে দেখে আলাদা হয়ে গেল। ইবনু ‘উমার (রাধিঃ) 
বললেন, কে এ কাজ করলো? যে ব্যক্তি এরূপ করেছে তার প্রতি আল্লাহ্র লা‘নাত। রসূলুল্লাহ 8% তাকে লা'নাত 
করেছেন, যে কোন জীব-জস্তুকে লক্ষ্যস্থল বানায়। (ই.ফা. ৪৯০২, ই.সে. ৪৯০৬) 


br RE EC EOS OF OF Me 0 3 ES SE th Loe ED Oaeafj-tiov 
108 Zo ti EBS BS dl Xe to OR ESC SAO EGE 8 0 Loe Gl A 
be Hod 0 BEE Al UL 0 J A Se 0 GE ee SE A OT A C9 UN 
La LN 
৪৯৫৭-(৬০/১৯৫৯) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ইবনু জুরায়জ (রহঃ) হতে, ভিন্ন সূত্রে ‘আবৃদ ইবনু 
ছমায়দ (রহঃ) ইবনু জুরায়জ (রহঃ) হতে, আর একটি সূত্রে হারুন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ইবনু জুরায়জ (রহঃ) 


হতে বর্ণিত তিনি বলেন, আবু যুবায়র (রহঃ) আমাকে বলেছেন যে, তিনি জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)-কে 
বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ 3% কোন প্রাণীকে বেঁধে হত্যা করতে বারণ করেছেন। (ই.ফা. ৪৯০৩, ই.সে. ৪৯০৭) 


আনহা্দানন্নাহ চযু্থ থঢ সমাপ্ত 


www.waytojannah.com 


বইটি www.waytojannah.com 

এর সৌজন্যে স্ক্যানকৃত| 

বইটি ভালো লাগলে নিকটস্থ লাইব্বেরী থেকে 
ক্রয় করার প্রতি অনুরোধ করছি| কোন প্রকাশক 
বা লেখকের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়| 
বরং বইটির বহুল প্রচার ও ইসলামের দাওয়াত 
প্রচারই আমাদের উদ্দেশ্য| নিকটস্থ লাইব্রেরীতে 
না পেলে আমাদের জানান | বইটি পেতে সাহায্য 
করা হবে| কোন পরামর্শ, অভিযোগ বা মন্তব্য 
থাকলে তা জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে| 


যোগাযোগ: pureislam4u@ gmail.com 


